Contents 


তাহাবী শরীফ 


ইমাম আবু জা“ফর আহমদ ইব্ন মুহাম্মদ আল-মিসরী আত-তাহাবী (র) 
অনুবাদকমগ্লী কর্তৃক অনুদিত 


www.waytojannah.com 


Contents 


তাহাবী শরীফ (প্রথম খণ্ড) 

ইমাম আবূ জা“ফর আহমদ ইব্ন মুহাম্মদ আল-মিসরী আত-তাহাবী রে) 
অনুবাদ : মাওলানা জাকির হোসেন 
[ইসলামী- প্রকাশনা প্রকল্পের আওতায় প্রকাশিত] 
পৃষ্ঠা সংখ্যা ৪৬৩২ 

গ্ন্থস্বত্ব : ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সংরক্ষিত 
ইফা অনুবাদ ও সংকলন প্রকাশনা £ ৩১৩ 

ইফা প্রকাশনা : ২৪৪০ 

ইফা গ্রন্থাগার : ২৯৭.১২৪ 

ISBN : 984-06-1173-9 

প্রথম প্রকাশ : জুন ২০০৪ 

দ্বিতীয় সংস্করণ 


আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 

ফোন : ৮১৮১৫৩৫ 

কম্পিউটার কম্পোজ 

নিউ হাইটেক কম্পিউটার 

৩৪, নর্থ ক্লক হল রোড, বাংলাবাজার, ঢাকা-১১০০ 
মুদ্রণ ও বাধাই 

মোঃ মহিউদ্দীন চৌধুরী : 

প্রকল্প ব্যবস্থাপক, ইসলামিক ফাউন্ডেশন প্রেস 
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 

_ ফোন : ৮১৮১৫৩৭ ৃ 


মূল্য : ৪৯০.০০ (চার শত নব্বই) টাকা মাত্র 


TAHABI SHARIF (gst Vol): Compilation of Hadith Sharif by Imam Abu Zafar Ahmad 
Ibn Muhammad Ali-Misri At-Tahabi (Rh) in Arabic and Translated by A Board of 
transletor's into Bangla and published by Abu Hena Mustafa Kamal Project director 
Islamic publication project, Islamic Foundation, Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka- 


1207. Phone : 8181535 


E-mail : islamicfoundationbd@yahoo.com 
Website : www. islamicfoundation.org.bd 


Price : Tk 490.00 ; US Dollar: 19.00 


Wwww.waytojannah.com 


Contents 


সূচিপত্র 
অধ্যায় £ তাহারাত 

অনুচ্ছেদ বিষয়. VL পৃষ্ঠা 
১. পানিতে নাপাকি পতিত হওয়া প্রসঙ্গে | ১৫ 
২৯. বিড়ালের উচ্ছিষ্ট ২৯ 
৩.. কুকুরের উচ্ছিষ্ট | ্ ৩৫ 
8.. মানুষের উচ্ছিষ্ট ৩৯ 
৫. উযূ করার সময় বিসমিল্লাহ্‌ বলা 8৫ 
৬. সালাতের জন্য উযৃতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিনবার তিনবার করে ধোয়া ৫০ 
a. উষূতে মাথা মাসেহ ফরয হওয়া প্রসঙ্গে ৫২ 
৮. সালাতের উযুতে কানের বিধান ৫৫ 
৯.- . সালাতের উষূতে পা ধোয়া ফরয হওয়া প্রসঙ্গে | ৬১ 
১০. . " প্রত্যেক সালাতের জন্য উযূ করা ফরয কিনা ‘৭৭ 
১১. - ' কারো পুরুষাঙ্গ থেকে “মযী' দলে নির্গত তরল পর) বর হলে কি করবে? ৮৬ 
১২, “মনী'র বৌর্ষের) বিধান, তা পাক না নাপাক ৯১. 
১৩. যে ব্যক্তি সহবাস করে কিন্তু বীর্যপাত হয় না ' ER ১০১. 
১৪. আগুনে পাকানো খাদ্য আহারে উষু ওয়াজিব হয় কিনা? ১১৭ 
১৫. লজ্জাস্থান স্পর্শের কারণে উধু ওয়াজিব হয় কিনা? | ১৩৬ 
১৬. চামড়ার মোজায় মাসেহে করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে | ১৫২ 
১৭. "অপবিত্র (জুনুবী) ব্যক্তি, ছি Ms MiG AL hd 

রা পড়া প্রসঙ্গে ১৬৩ 
১৮. দুগ্ধপোষ্য ছেলে এবং মেয়ের পেশাবের বিধান | ১৭৫ 
১৯. যার নিকট শুধু খেজুরের নবীয (ভিজানো পানি) রয়েছে সে এর দারা 

উযু করবে, না তায়াম্মুম করবে ? ১৮১ 

২০. চগ্নলের উপর মাসেহ্‌ করা ১৮৪ 
২১, মুস্তাহাযা মহিলা কিভাবে সালাতের জন্য তাহারাত. অর্জন করবে ? ১৮৭ 
২২; হালাল পশুর পেশাবের বিধান ২০১ 
২৩. 'তায়াম্মুমের পদ্ধতি কিরূপ ২০৬ 
২৪: . জুযু'আর.দিনে গোসল করা ২১৪ 
২৫. .  ঢেলা ব্যবহার প্রসঙ্গ | ূ ২২৫ 
২৬: হাডিড দ্বারা ইস্তিজ্ঞা করা প্রসঙ্গে. . ২২৯ 
২৭. 


জানাবাতগ্রস্ত ব্যক্তির জন্য ঘুম, পানাহার বা স্ত্রী মিলনের বিধান প্রসঙ্গে ২৩৩ 


্‌ www.waytojannah.com 


Contents 


[চার ] 
অধ্যায় ঃ সালাত | 
অনুচ্ছেদ বিষয় পৃষ্ঠা 
১. আযানের পদ্ধতি 0. ৰ "২৪৫ 
২. - -ইকামতের পদ্ধতি | ২৪৯ 
৩. মুআয্যিন কর্তৃক ফজরের আযানে 75:11 ০১ SLA রে বলা ২৫৬ 
৪. ফজরের আযান কখন দেয়া হবে, ফজর উদয়ের পরে না পূর্বে? ২৫৮ 
৫. একজন কর্তৃক আযান এবং অপরজন কর্তৃক ইকামত দেয়া প্রসঙ্গ ২৬৫ 
৬. ‘আযান শুনে যা বলা মুস্তাহাব ২৬৭ 
৭. সালাতের ওয়াক্ত ূ ২৭৫ 
৮. দুই (ওয়াক্তের) সালাত একত্রে আদায় করার বিধান কি? ৩০০ 
৯. “সালাতুল উস্তা' মেধ্যবর্তী সালাত) কোন্টি ? রি ৩১৩ 
১০. ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব) - j ৩৩১ 
১১. যুহরের সালাতের মুস্তাহাব ওয়াক্ত . Ee ৩৪৭ 
১২. আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, বারন? ৩৫৭ 
১৩. সালাতের শুরুতে কোন্‌ পর্যন্ত হাত উত্তোলন করবে? ॥ ৩৬৭ 
১৪. সালাতের প্রথম তাকবীরের পরে কি বলতে হয়? . ৩৭১ 
১৫ সালাতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া  ' $ ৩৭৫ 
১৬ যুহর ও আসরের কিরাআত ৩৮৫ 
১৭ মাগরিবের সালাতে কিরাআত ৩৯৮ 
১৮. ইমামের পিছনে কিরাআত পাঠ _ . ৪০৭ 
১৯. সালাতে নিচু হওয়ার সময় তাকবীর বলা. ক ৪১৬. 
২০. রুকু, ১৪৮৮৮ | ৪২০ 
২১. রুকৃতে “তাত্বীক' তথা দুই হাত একত্রে মিলিয়ে উরুর মাঝে চেপে ধরা প্রসঙ্গে ৪৩২ 
২২ রুকু ও সিজ্দার সর্বনিম্ন পরিমাণ, যা অপেক্ষা কম জায়িয নয় - ৪৩৯ 
২৩. রুকু ও সিজদায় কি বলতে হয় ? bE 88১ 
২৪. ইমামের জন্য সামিআল্লাহুলিমান.......... সমীচীন কি-না ? 8৫০ 
২৫. ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনুত পাঠ করা | ৪৫৭ 
২৬. সিজদায় যেতে প্রথমে উভয় হাত না উভয় হাটু রাখবে ? - : ৪৮২ 
২৭. .সিজ্দারত অবস্থায় কোথায় হাত রাখা উত্তম? - ..... ৪৮৭ 
২৮, সালাতে বসার বিবরণ, কিভাবে বসবে ? ৪৮৯ 
২৯. সালাতের তাশাহ্‌হুদ কিরূপ ? ৫৫ ৪৯৭ 
৩০, সালাতে সালাম ফিরান প্রসঙ্গ, সালাম কিরূপ ? র ৫০৯ 
৩১. সালাতে সালাম ফরয না সুন্নাত? : | ৫২১ 
৩২. বিত্র প্রসঙ্গে ৫২৯ 
৩৩. ফজরের দু'রাক“আত সুন্নাতের কিরা“আত ৫৬৯ 
৩৪. আসরের পর দু'রাক'আত | ৫৭৭ 
৩৫. মুকতাদী দু'জন হলে ইমাম তাদেরকে কোথায় দাড় করাবেন ? ৫৯১ 
৩৬. সালাতুল খাওফ-এর বিবরণ | ৫৯৫ 
৩৭.. যুদ্ধক্ষেত্রে সালাতের সময় হলে সওয়ারীর উপর সালাত পড়বে কিনা? ৬১৯ 
৩৮. ইস্তিস্কা কিরূপ, এতে সালাত আছে কিনা ? ৬২১ 


wWww.waytojannah.com 


Contents 


মহাপরিচালকের কথা 


ইমাম আবু জাফর আহমদ ইবন মুহাম্মদ তাহাবী রে) (জন্ম ২৩৮ হিজরী, মৃত্যু ৩৩১ হিজরী) 
ইসলামের ইতিহাসের প্রাথমিক যুগের একজন হাদীস বিশারদ, ফকীহ, আইন বিশেষজ্ঞ ও পণ্ডিত । 
মিসরের ‘তাহা’ নামক জনপদের অধিবাসী হিসেবে তিনি “তাহাবী* নামে পরিচিত। তার সংকলিত হাদীস 
এবং হাদীসের বিধানাবলী ও হাদীস বিজ্ঞান বিষয়ক গ্রন্থ “শারহু মা'আনিল আসার’ তাহাবী শরীফ 
নামে পরিচিত ও প্রসিদ্ধ । 


হিজরী দ্বিতীয় শতাব্দীতে ইসলামী সাম্রাজ্য যখন পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, তখন 
পণ্তিতগণ রাজ্য বিস্তারের অভিযান অপেক্ষা বিভিন্ন জ্ঞানের সাধনাকেই অগ্রাধিকার দিয়েছেন । 


, জ্ঞানের সাধনা ও চর্চায় সে যুগে আলিম পণ্ডিতদের মধ্যে যে প্রতিযোগিতা চলছিল তার প্রভাবে 
নতুন নতুন বিষয়বস্তু উদ্ভাবিত হতে থাকে, তেমনিভাবে প্রতিযোগিতামূলক জ্ঞানচর্চার প্রেক্ষিতে মতামত 
ও চিন্তাধারার মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হতে থাকে । এভাবে মতামতধারা বা মাযহাব (স্কুল অব থট)-এর 
উৎপত্তির সূচনা হয়। পরবর্তীতে অনেক মতামতধারা বিলুপ্ত হয়ে চারটি মাযহাব প্রাতিষ্ঠানিক রূপ লাভ 
করে__যার মধ্যে হানাফী মাযহাব অন্যতম । বিশ্বের বেশি সংখ্যক মুসলমানই এই মাযহাবের অনুসারী । 
হানাফী মাযহাবের দলীলভিত্তিক সংকলনের মধ্যে প্রধান হাদীস গ্রন্থ হচ্ছে “তাহাবী শরীফ" । 


অনেক বিলম্বে হলেও আমরা তাহাবী শরীফ প্রকাশ করতে পেরে আল্লাহ্‌র শুকরিয়া আদায় করছি। 
আমরা অনুবাদক, সম্পাদক ও প্রুফ রিডারসহ গ্রন্থটির প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে তাদের 
অবদানের জন্য কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানাই । এমন একখানা মূল্যবান গ্রন্থ প্রকাশ করার তাওফীক 
প্রদানের জন্য মহান আল্লাহ্র দরবারে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া । 


WwWww.Wwaytojannah.com 


Contents 


প্রকাশকের কথা 


ইমাম আবু জাফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উচুমানের ফকীহ্‌ 
(ইসলামী আইনজ্ঞ) । তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে 
হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহ্গণ মুজতাহিদ আলিম হিসেবে আখ্যায়িত করেছেন। 
মিসরের ‘তাহা’ নামক স্থানে জনুগ্রহণ করেছেন বিধায় তাকে ‘তাহাবী’ বলা হয়। 

তাফসীর, হাদীস, ফিকহ, আকাইদ, ইতিহাস ও জীবন চরিত ইত্যাদি বিষয়ে প্রায় ৩০টি গ্রন্থ তিনি 
রচনা করেছেন। “শারহু মা'আনিল আসার’, ‘আহকামুল কুরআন’, ‘মুশকিলুল আসার’, ‘কিতাবুস শুরুত’ 
ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রহ । 

বিখ্যাত হাদীস গ্রন্থ ‘তাহাবী শরীফ’ প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্‌ তাআলার শুকরিয়া 
আদায় করছি। ইতিমধ্যে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে সিহাহ্‌ সিত্তাহ্‌ হাদীস গ্রন্থ বুখারী, মুসলিম, 
আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ্সহ মুয়াত্তা ইমাম মুহাম্মদ প্রকাশিত হয়েছে। মুসনাদে 
আহমদ-এর মত বিশাল হাদীস গ্রন্থের অনুবাদও প্রকাশের পথে রয়েছে। 
__ অন্যান্য হাদীস গ্রন্থের ন্যায় তাহাবী শরীফও পাঠকদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে 
আশা করি। বইটি অনুবাদ করেছেন ঃ মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মদ জাকির 
হুসাইন ও মাওলানা আবু তাহের; সম্পাদনা করেছেন মাওলানা আবু তাহের মেসবাহ এবং প্র 
সংশোধন করেছেন মাওলানা গোলাম সোবহান সিদ্দিকী । 

আমরা অনুবাদক, সম্পাদক ও প্রফ রিডারসহ যারা এই বইটিকে পাঠকের সামনে উপস্থাপনে 
' সহায়ক ভূমিকা রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ৃ 
আমরা সুন্দর ও নির্ভুলভাবে হাদীস গ্রন্থটি প্রকাশের চেষ্টা করেছি। এরপরও কোন ভুল-ক্রুটি 
পরিলক্ষিত হলে সহৃদয় পাঠকগণ আমাদেরকে তা অবহিত করলে পরবর্তী সংস্করণে ভুল-ক্রুটিগুলো 
সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ্‌। আল্লাহ্‌ তাআলা বাংলা ভাবায় হাদীস চর্চায় আমাদের প্রকাশনাকে 
কবুল করুন । আমীন! 


%//৬7./8%00191110910.00]) 


Contents 


একার 
০১ EE ১১১৮৬, Lill 


পা 


555 £ 


৮4০55০4০255 By St pil 


4 6 


১১ 
ক ০৯ ৮০ Ue lS YE ০৫০ ৪১০০৯১০০০০৯ 
- LS ১০৪ 5৮611 oS 010১2) 18155585552 00 


ইমাম আবূ জাফর আহমদ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সালামা ইব্‌ন সালমা আল-আযৃদী-আত্‌ তাহাবী রে) 
বলেন 8.আমার এক জ্ঞানপিপাসু সুহৃদ বন্ধু আমার নিকট এ মর্মে অনুরোধ জ্ঞাপন করলেন যে, আমি 
যেন তার জন্য.একটি বিশেষ গ্রন্থ রচনায় ব্রতী হই, যাতে রাসূলুল্লাহ শুল্লঃ থেকে সূত্র পরম্পরায় 
বর্ণিত আহকাম (বিধানাবলী) সংশ্লিষ্ট বাণীসমূহ সন্নিবেশিত করি। এসব বিধান নিয়ে অবিশ্বাসী 
নাস্তিকেরা ও দুর্বলমতি মুসলমানেরা (হোদীস অস্বীকারকারী ভ্রান্ত দল) “নালিখ' রেহিতকারী) ও 
“মানসূখ* (রহিত) সম্পর্কে তাদের স্বল্পজ্ঞান হেতু এবং প্রজ্ঞাময় কুরআন ও এঁকমত্য দ্বারা প্রতিষ্ঠিত 
সুন্নাহর সাক্ষ্য ও সমর্থনের ভিত্তিতে যে সব বিধানের উপর আমল করা আবশ্যক; কিন্তু এ সম্পর্কে 
তাদের স্বল্পজ্ঞান হেতু এ মর্মে অমূলক ধারণা পোষণ করে যে, আল্লাহ্‌র কতক বিধান অপর কতক 
বিধানের সাথে পারস্পরিক সাংঘর্ষিক। | 

তিনি আরো অনুরোধ করলেন, আমি যেন গ্রন্থটিকে বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করি। গ্রন্থটির প্রতিটি 
অধ্যায়ে 'নাসিখ' “মানসূখ»' বিশেষজ্ঞ আলিম-মনীষীদের ব্যাখ্যা-বিশ্লেষণসমূহ যেন সন্নিবেশিত থাকে। 
আর বিশেষজ্ঞ আলিম-মনীষীদের যে সব মত আমার নিকট বিশুদ্ধ হিসাবে বিবেচিত হবে, 
সেগুলোকে কুরআন বা সুন্নাহ অথবা ইজমা কিংবা সাহাবা ও তাবেঈগণের অবিচ্ছিন্ন ধারাবাহিক 
টি 84555555585 
প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হই। 

আমি বিষয়টির প্রতি অত্যন্ত গুরুত্ব প্রদান করে নিতান্ত নিবিড়ভাবে চুলচেরা বিশ্লেষণ করেছি। তিনি 
যেমনটি চেয়েছিলেন সেভাবেই বিভিন্ন বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনার অবতারণা করে তা প্রমাণিত 
করতে চেষ্টা করেছি। আমি গ্রন্থটিকে বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করে প্রতিটি অধ্যায়ে সংশ্লিষ্ট হাদীসমূহের 
অবতারণা করেছি। 

অতএব আমি সর্বপ্রথম সংশ্লিষ্ট বিষয়ে রাসূলুল্লাহ্‌ শুল্লঃট থেকে তাহারাত সম্পর্কে বর্ণিত হাদীসসমূহ 
দ্বারা সূচনা করেছি । 


Wwww.waytojannah.com 


Contents 


ইমাম তাহাবী (র)-এর পরিচিতি 


ইমাম আৰু জা'ফর তাহাবী রে) তৃতীয় পতকের অন্যতম ষ্ঠ হাদীস বিশারদ, অত্যন্ত উঁচু 
মর্যাদা সম্পন্ন ফকীহ (ইসলামী আইনজ্ঞ) এবং বিশেষজ্ঞ আলিমে দ্বীন হিসাবে খ্যাতির শীর্ষে ছিলেন। 
মুহাদ্দিস ও ফকীহদের তাবাকাতে (স্তরে) তাকে সমানভাবে গণ্য করা হত । পূর্ববর্তী মনীষীদের মাঝে 
তার ন্যায় বহুদর্শী, দক্ষ ও প্রতিভাবান আলিমের দৃষ্টান্ত খুব কমই ছিল। যিনি হাদীস ও ফিকাহ শাস্ত্রে 
প্রামাণিক পর্যায়ে অধিষ্ঠিত ছিলেন। হাদীস বিশেষজ্ঞগণ তাকে হাফিয ও ইমাম আর ফকীহগণ তাকে 
মুজতাহিদ আলিম হিসাবে আখ্যায়িত করেছেন। | 


জনা ও বংশ | 

্‌ 7 এর পর্ণ নাম ইমাম হাকিথ আৰু জার আহমদ ইবন হা ইবন সালাম 
আল-২ rs a ae ele oan 
আওয়াল রবিবার জন্মগহণ করেন। তার পূর্বপুরুষগণ ইয়ামানের সুপ্রসিদ্ধ আয্দ এবং এর শাখা 
হাজার গোত্রভুক্ত ছিলেন। পরবর্তীতে মিসর বিজয়ের পর তারা মিসরে এসে বসবাস শুরু করেন। 
যেহেতু তার পুরুষগণ ইয়ামানের আযৃদ ও হাজার গোত্রের অধিবাসী ছিলেন, এজন্য ইমাম তাহাবী 


(র)-কে, দী ও হাজারী বৃলা হয়। আর যেহেতু মিসরের 'তাহা' নামক প্রাচীন পল্লীতে ভার জনা 
' এজন্য তাকে মিসরী রী ও তাহাবী বলা হয়। 
৮১৮৭ | 


হাবীব ক শা দী় মামা ইমাম আৰু ইবরাহীম যী শাফিদ (ৰ) থেকে 
৮১ নিকট থেকে শাফিঈ ফিকাহও লাভ করেছেন। প্রথমত তিনি ইমাম 
মুযানী (র) থেকে শিক্ষা লাভ করে তারই মাযহাব “শাফিঈ মাযহাব’ গ্রহণ করে নিয়েছিলেন। 
পরবর্তীতে যখন ইমাম আহমদ ইব্‌ন আবী ইমরান হানাফী (র) মিসরের কাজী (বিচারক) হিসাবে 
আগমন করেন তখন তিনি মামার দারস ও মায্হাব পরিত্যাগ করে ইমাম আহমদ ইব্‌ন আবী 
ইমরান হানাফী (র)-এর দারস ও মাযহাব তথা হানাফী মাযহাব গ্রহণ করেন। 
হানাফী মাযহাব গ্রহণ করার কারণ 

বস্তুত এ বিষয়ে দু'টি' বক্তব্য পাওয়া যায় ৪ ১. আল্লামা মুহাগ্দদ ইবন আহমদ সুযুতী (র) স্বয়ং 
ইমাম তাহাবী (র)-কে মাযহাব পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করেছেন । তিনি উত্তরে বলেছেন যে, 
'আমার মামা ইমাম মুযানী (র) হানাফী মাযহাবের গ্রন্থসমূহ অধিক অধ্যয়ন করতেন। তাই আমিও 
হানাফী গ্রন্থসমূহ অধিকভাবে অন্যয়ন করা শুরু করে দেই । আমার কাছে শাফিঈ দলীল-প্রমাণ 
অপেক্ষা-হানাফী দলীল-প্রমাণ অত্যন্ত ময্বৃত, অকাট্য ও তাত্ত্বিক মনে হয়। এই জন্য আমি শাফিঈ 
মাযহাব পরিত্যাগ করে হানাফী মাযহাব গ্রহণ করি। : 

২: দ্বিতীয় যে কারণটি সাধারণত শাফিঈ লিখকগণ বর্ণনা করেছেন, যেটিতে বাস্তবতাকে উপেক্ষা 
7 ্‌ 


্ > ১2085555528 


Wwww.waytojannah.com 


Contents 
[ল=!| 


অর্থাৎ প্রথম দিকে ইমাম তাহাবী (র) শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। একটি ক্লাশে তীর 
' উপর তার মামা অসন্তুষ্ট হয়ে বললেন £ “আল্লাহ্র কসম! তোমার দ্বারা কিছুই হবে না।” এতে ইমাম 
তাহাবী (র) অসন্তুষ্ট হয়ে আবূ ইমরান হানাফী (র)-এর দারসে গিয়ে যোগ দিলেন। 
চা মাযহাব.পরিবর্তনের আরেকটি কারণ আল্লামা আবদুল আধীয হারুবী (র) উল্লেখ করেছেনঃ 
রর 4 
গা বিটি ০৯ তে Js ০ ৮৮০০৪ es ৮৯১৪ ০০০ 0 
- 4৬১৯৯ এ (21 ৮৯৩০ ৩০ Si | 
অর্থাৎ ইমাম তাহাবী. (র) প্রথম দিকে শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। এক দিন তিনি 
শাফিঈ ফিকাহ্‌-এর গ্রন্থে পড়লেন যে, যখন অন্তঃসত্ত্বা নারী মৃত্যুবরণ করে এবং তার পেটে বাচ্চা যদি 
জীবিত থাকে তাহলে তার পেট বিদীর্ণ করা যাবে না। কিন্তু আবূ হানীফা. রে)-এর মাযহাব-এর 
2৮৮৯ ১০১৮ বিদীর্ণ করে 


বের করা হয়েছিল (র)-এটা পড়ে বললেন ৪ আমি সেই ব্যক্তির মাযহাবের প্রতি 
সন্তুষ্ট নই, ১৮778 5৮ 


' মাযহাব গ্রহণ করেছেন এবং এই মাযহাবের একজন মুজতাহিদ আলিম হিসাবে খ্যাতি লাভ 
করেছেন। 

মাওলানা ফকীর যাহলামী এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করেছেন এইভাবে ঃ ফতোয়া 

বারহানায় ইমাম (র)-এর মাযহাব পরিবর্তনের কারণ লেখা হয়েছে এটি যে, তিনি একদিন 


স্বীয় মামার নিকট পড়ছিলেন। ক্লাশে এই নিম্নোক্ত মাসআলাটি এলো £ যদি কোন অন্তঃসত্ত্বা নারী 
মারা যায় আর তার পেটে বাচ্চা জীবিত থাকে তাহলে ইমাম শাফিঈ (র)-এর মতে উক্ত নারীর পেট 
বিদীর্ণ করে বাচ্চা বের করা জায়িয নেই। কিন্তু হানাফী. মাযহাব-এর ব্যতিক্রম । তিনি এটা পড়তেই 
দাড়িয়ে বললেন, আমি সেই ব্যক্তির অনুসরণ কখনো করব না, যে কিনা আমার ন্যায় ব্যক্তির ধ্বংসের 
পরোয়া করবে না। কেননা তিনি তার মায়ের পেটে থাকা অবস্থায়-ই তার মা মারা গিয়েছেন এবং 
তার পেট বিদীর্ণ করে বের করা হয়েছে। এই অবস্থা অবলোকন করে তার মামা তাকে বললেন, 
আল্লাহ্র কসম! “তুমি কস্মিনকালেও ফকীহ্‌ হবে না”। পরবর্তীতে তিনি যখন আল্লাহ্র অনুগ্রহে 
হাদীস ও ফিকাহ্‌ শাস্ত্রে সমানভাবে দক্ষতা অর্জন করে ইমাম ও মুজতাহিদের ন্যায় সর্বোচ্চ আসনে 
অধিষ্ঠিত হন তখন প্রায়-ই বলতেন, আমার মামাকে আল্লাহ্‌ রহমত করুন! যদি তিনি আজ জীবিত 
থাকতেন তাহলে স্বীয় শাফিঈ মাযহাব মতে অবশ্যই নিজের কসমের কাফ্ফারা আদায় করতেন। 


হাদীস শিক্ষায় ইমাম তাহাবী রে)-এর সফর 

ইমাম তাহারী (র) তৎকালের মুসলিম জাহানের প্রখ্যাত হাদীস কেন্দ্রসমূহ সফর করে হাদীস 
শ্রবণ ও সংগ্রহ করেছেন৷ মিসর, ইয়ামান, হিজায, শাম, খোরাসান, কুফা, বসরা, রায় ও ইরাকে . 
হাদীস সংগ্রহের জন্য বছরের পর বছর পরিভ্রমণ করেছেন। 


ইমাম তাহাবী রে)-এর ওফাত 

ইসা ভাহরী তে) বিলি বাদি জী ee কল রাতে লি 
ইন্তিকাল করেন। এ ব্যাপারে আল্লামা সামআনী (র), আল্লামা ইব্‌ন কাসীর (র), আল্লামা ইব্‌ন 
খালকান, লিজ হরি আল্লামা সুযূতী (র) ও আল্লামা হামুবী (র) প্রমুখ 
_একমত্য পোষণ করেছেন। 


wWwWWw.waytojannah.com 


Contents 


Wwww.waytojannah.com 


Contents 


WwWww.waytojannah.com 


Contents 


ll 3 
অধ্যায় £ তাহারাত (পবিত্রতা) 


Wwww.waytojannah.com 


Contents 


Wwww.waytojannah.com 


Contents 


২4৮] 4০5 is ৮1 157 
| ১. অনুচ্ছেদ £ পানিতে নাপাকি পতিত হওয়া প্রসঙ্গে 
JU Jd ০৯ ET ATE ET 
Ll নিলো 
HULL E LUTE AE URE Ne STG 
EL of UE LGA 
১. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা ইব্‌ন রাশিদ আল-বসরী (র)...... আৰু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ শুই বী’রে বুযা'আর (পানি দিয়ে) উষু করতেন । বলা হল, 
হে আল্লাহ্‌ রাসূল! এই কুয়োটি তো এমন যে, তাতে মৃত (প্রাণী), হায়যে ব্যবহৃত কাপড়ের টুকরো 
ফেলা হয়ে থাকে । তখন তিনি বললেন £ পানি নাপাক (কলুষিত) হয় না। 


চপ 


১155 05 ০০১1 LE 218 এনা 395 02 975 325 ০ 21115 
»১০৯:৭৭1১০০৮ ১০ ৮১৮৯৮৮৪০১ Gt St : ২০৯০ 00০5 5৩ 
৩1 55505 40140105455 355 005 GO as Gl ১০১০০১০১০৯৮ 
ডি Lill ০৯০৯৯ ১১০৮৭) ১১৩০ ০০০০০১০৯০০১: ০২২০৯ 5:2 


ভি 22 তত 


www.waytojannah.com 


Contents 


১৬ | তাহাবী শরীফ 


২. ইবরাহীম ইব্‌ন আবূ দাউদ (র) রা টা আবু সাঈদ 
খুদরী (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, একবার বলা হল, হে আল্লাহ্‌ রাসূল! আপনার 
জন্য বী'রে বুযা"আ থেকে পানি আনা হয়, অথচ তা এমন (অরক্ষিত) কুয়ো; যাতে লোকদের (মল), 
নারীদের হায়যে ব্যবহৃত কাপড়ের টুকরা এবং কুকুরের গোশত ফেলা হয়ে থাকে । তিনি বললেন, এ 
পানি তো পাক, একে কোন বস্তু কলুষিত করতে পারে না।- 


৯ ১১১০]। 555 185 0.8 ৪5৮217891৮১ sie CS 0৮8751211৮৯ 
০১১৭ ০১০ ১51১১০১৪৮০৮ ১০০৮০ CE UU Ll ple 


LEG as ps bn Cais 4০4৮০ ০1৪০৭ 0581৬ 
Ee ও dh 4১০০১3৩5541 ৩৭ এম ০0৪ এ পরও দু 4013 


+ (হি 4০-2 ১ ০০ 


৩. ইবরাহীম (র) বর্ণনা করেন যে, হাক আবু সাঈদ খুদরী (রা) এর পুত্র তার পিতা আবূ সাঈদ 
খুদরী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ শ্্লঃট-এর খিদমতে উপস্থিত 
হলাম, আর তিনি বী'রে বুযা*আ থেকে উযূ করছিলেন । আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আপনি 
কি তা থেকে উযু করছেন ? অথচ তা এমন কুয়ো, যাতে ময়লা ফেলা হয়ে থাকে । রাসূলুল্লাহ্‌ শুকর 
বললেন ঃ এ পানিকে কোন বস্তু কলুষিত করতে পারে না। 


e270 


3১4 355 CE 05 0০80 SN al C5 YG 0 Ll ১5০21 CSL - -£ 


দে (05550825155 1 ০৯০ (১৫ ০৮৯০ ৮ 


৭৪০৬ ৫০ 


হি শি 2 
- (6৮৭ ০৪১০৯ 


৪. ইবরাহীম ইব্‌ন আবী দাউদ রে) Es EE EEE ইয়াহইয়া আললারী বে- এর মাতা 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা চারজন নারী সাহল ইবৃন সা'দ (রা)-এর 
নিকট উপস্থিত হলাম ৷ তখন তিনি বললেন, আমি যদি তোমাদেরকে বী"রে বুযা“আ থেকে পানি পান 
করাই তাহলে তোমরা তা অপছন্দনীয় মনে করবে৷ অথচ আমি রাসূলুল্লাহ্‌ উঃ -কে নিজ হাতে তা 
থেকে রিনি 


৬ পপ 


পিরিতি Ss 2 ln COTE 
১৮7১০0০১545 55035 জ পে CET ৩৯০০ ORY CGS 


পা 9 পাপাও পা ক কি তত 


+ 0255515 RES এক নিল] 05150 | 005 all ০৩৯ clit 


bs 


ক ্. 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত | ১৭ 


৫. ফাহাদ ইব্‌ন সুলায়মান ইব্‌ন ইয়াহইয়া (র)...... জাবির (রা) অথবা আবূ সাঈদ (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা একবার-এক সফরে রাসূলুল্লাহ্‌ ু্-এর সঙ্গে ছিলাম । এক 
সময় আমরা একটি জলাশয়ের কাছে পৌঁছালাম; যাতে মৃত (প্রাণী) পড়ে রয়েছিলো। আমরা রিরত 
'. থাকলাম এবং লোকেরাও বিরত. থাকল। তারপর রাসূলুল্লাহ্‌ শুন. আমাদের নিট এলেন এবং 
বললেন, তোমাদের কি হয়েছে, পানি-পান করছ লা কেন ? আমরা বললাম; হে আল্লাহ্‌র রাসূল! এই 
. মৃত প্রাণীর কারণে । তিনি বললেন; রা কে ক বহ থয কবল 
দারা সু আমরা অত্যন্ত তৃপ্তি সহকারে পান করলাম ॥- 
5 ot UIE HE ররর পানিতে পতিত কোন বস্তু পানিকে 
কলুষিত করতে পারে না যতক্ষণ না এর রং বা স্বাদ বা গন্ধ পরিবর্তিত হবে। পক্ষান্তরে ওগুলোর 
কোন একটি পরিবর্তিত হয়ে গেলে পানি নাপাক হয়ে যাবে। 
পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, “বী'রে বুযা'আ" 
সম্পর্কে যা কিছু তোমরা উল্লেখ করেছ এতে তোমাদের অনুকূলে কোন প্রমাণ নেই । যেহেতু .‘বীরে 
বুযা‘আ’ সম্পর্কে মতবিরোধ রয়েছে যে, তা কী ছিলো? একদল (বিশ্লেষক) আলিম বলেন যে, তা 
বাগানসমূহে প্রবহমান পানির পথ ছিলো। তাতে পানি স্থির থাকত না। অতএব এর. পানির বিধান 
নদীসমূহের বিধানের অনুরূপ হবে। অনুরূপভাবে আমরা এরূপ প্রত্যেক স্থানের ব্যাপারে অনুরূপ 
বক্তব্য প্রদান করব যে, যদি-তাতে নাপাকি পতিত হয় তাহলে তা যতক্ষণ পর্যন্ত এর স্বাদ বা রং বা 
গন্ধকে পরিবর্তত না করবে, পানি নাপাক হবে না। অথবা যদি জানা যায় যে, তা থেকে নেয়া পানির 
মধ্যে নাপাকির অংশ বিদ্যমান আছে, তাহলে পানি নাপাক হয়ে যাবে । আর যদি তা জানা না যায় 
তাহলে পানি পাক হিসাবে বিবেচিত হবে। 
রে বুয়া'আ সম্পর্কে জ্ামরা যা উল্লেখ করেছি এটি ইসাম ওয়াকিদী রে) থেকে বর্ণিত আছে। 
আমার নিকট তা আবূ জাফর আহমদ ইব্‌ন আবু ইমরান বর্ণনা করেছেন। তিনি আবু আবদুল্লাহ্‌ 
হিলি নানি এরি রনির সেই কুয়োটি এইরূপই 
1 
সংশ্লিষ্ট বিষয়ে এটিও একটি প্রমাণ যে, ফকীহগণ নিমোক্ত বিষয়ে একমত্য পোষণ করেছে যে, যখন 
কুয়োতে নাপাকি পতিত হয়ে পানির স্বাদ বা গন্ধ বা রং-কে প্রভাবিত করে তাহলে এর পানি নাপাক 
হয়ে যাবে। পক্ষান্তরে 'বীরে বুযা‘আ’ সম্পর্কে হাদীসে এমন কিছুর উল্লেখ নেই। এতে তো শুধু এটুকু 
ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ ভুল কে বী'রে বুযা'আ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে এবং তাকে বলা 
হয়েছে.যে, এতে কুকুর এবং হায়যে ব্যবহৃত কাপড়ের টুকরো ফেলা হয়ে থাকে। তিনি বললেন, 
পানিকে কোন বস্তু নাপাক করতে পারে না। 
বস্তুত আমরা জ্ঞাত আছি যে, যদি কেন কুয়োতে এর চাইতে কম কিছুও পতিত হয় তাহলে এর 
পানির গন্ধ এবং স্বাদ পরিবর্তিত না হওয়া অসম্ভব । আর এটি যুক্তিসঙ্গত এবং পরিজ্ঞাত বিষয় ৷ 
বস্তুত যখন বিষয়টি এরূপ এবং রাসূলুল্লাহ্‌ শুই তাদের জন্যে উক্ত পানি ব্যবহার করা বৈধ সাব্যস্ত 
করেছেন আর এটি তো সকলের কাছে স্বীকৃত যে, টিটি গালি দুর্লোভিমিত কারসনূহের রন 
কারণে পরিবর্তিত হয়ে যায় নি। রা 
তাহাবী শরীফ উম্ন খণ্ড -৩ 


www.waytojannah.com 


Contents 


১৮ | তাহাবী শরীফ 


আমাদের বিবেচনায় আর আল্লাহ্‌ উত্তমরূপে জ্ঞাত, কুয়োয় নাপাকি বিদ্যমান থাকা অবস্থায় নবী 
ভুল কে এর পানি সম্পর্কে জিজ্ঞাসা করা এবং তার এরূপ উত্তর প্রদান করা সম্পূর্ণ অসম্ভব । সম্ভবত 
এই প্রশ্ন উত্থাপিত হয়েছিলো কুয়ো থেকে নাপাকি বের করার পরে, আর আল্লাহ্‌ উত্তমরূপে জ্ঞাত । 
যেন তারা নবী জ্ুকঃ -কে জিজ্ঞাসা করেছেন তা থেকে নাপাকি বের করার পর তা কি পাক হবে? 
এবং এর সেই পানি নাপাক হবে না, যা এর পরবর্তীতে এখন তাতে পড়বে ? বস্তুত এটি একটি 
কঠিন বিষয় ৷ যেহেতু কুয়োর দেয়ালসমূহ ধোয়া হয়নি এবং এর কাদা মাটিও বের করা হয়নি। 
অতএব নবী গ্র্্$ তাদেরকে বলেছেন ৪ পানি নাপাক হয় না। বস্তুত এর দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে, 
সেই পানি যা নাপাকি বের করার পরে সেখানে পৌঁছে। এরূপ নয় যে, পানিতে নাপাকি মিলিত 
হওয়ার পরে তা নাপাক হবে না। আবার আমরা তাকে (রাসূলুল্লাহ্‌ শুই -কে) দেখছি তিনি বলেছেন 
£ মু'মিন নাপাক (অপবিত্র) হয় না। 


CD Des পে bt CS GAELS 05350 21 91০4১- — 


L G 
CEA EE 257 
See Sl রি ARM 


EEE জারা রাত দিনা আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেছেন যে, 
তিনি বলেছেন, একবার আমি নবী প্রক্ঃ -এর সঙ্গে সাক্ষাত করলাম, তখন আমি ছিলাম অপবিত্র 
(গোসল ওয়াজিব) অবস্থায় । তিনি তাঁর হাত আমার দিকে প্রসারিত করলেন। আমি আমার হাত 
সরিয়ে ফেললাম এবং বললাম আমি অপবিত্র অবস্থায় আছি। তিনি বললেন, সুবহানাল্লাহ্‌! মুমিন 
কখনও (এমন) অপবিত্র হয় না (যে, তাকে স্পর্শ করা যাবে না)। তিনি & ওল্তঃ অন্য হাদীসে বলেছেন 
৪ ভূমি অপবিত্র হয় না। 


১103০০০৪০9৩ ৬৭ CS UG, AIMS ০২ ১৫০ ৯০২ ওক এ।৯ ০০৯7৪ 
ক SF A ৮:০১ /০1৮৮০ ০০১৪ ০৩ ০১৪০৩৩০০১৪০ 
ES dl TD UE STE 401 ০১০০৪ HES ll এ ২০৪৮ ৮০৯ 


* ৯৫০০৪ se ১০৮৭ 4৮25 চে ডিন AS ১০০ ০৯ 9821 4 


পাপা 


৭. আবূ বাক্রা বাক্কার ইব্‌ন কুতায়বা আল-বাক্রাবী (র)...... বর্ণনা করেন যে, হাসান বলেছেন 
যে, যখন সাকীফ গোত্রের প্রতিনিধিদল রাসূলুল্লাহ্‌ গ্রশ্রঃ$ -এর খিদমতে উপস্থিত হল তখন তিনি 
তাদের জন্য মসজিদে তাবু স্থাপন করালেন। লোকেরা (সাহাবীগণ) বললেন, হে আল্লাহ্‌র রাসূল! 
' (এরাতো) অপবিত্র লোক । রাসূলুল্লাহ্‌ শু: বললেন, ভূমির সঙ্গে লোকদের অপবিত্রতার কোনরূপ 
সম্পর্ক নেই। লোকদের অপবিভ্রতার সম্পর্ক তাদের নিজের সঙ্গে । 


www.waytojannah.com 


. Contents 


অধ্যায় ৪ তাহারাত - ১৯ 


বিশ্লেষণ | 
অতএব তার উক্তি “মু'মিন অপবিত্র হয় না”-এর মর্ম এটি নয় যে, তার দেহ নাপাক হবে না, যদিও 
তাতে নাপাকি লেগে থাকে । তার উদ্দেশ্য হচ্ছে অন্য কোন অর্থের দিক দিয়ে অপবিত্র না হওয়া। 
অনুরূপভাবে তার উক্তি “ভূমি নাপাক হয় না”-এর মর্ম এটি নয় যে, নাপাকি লাগা-সত্তেও তা নাপাক 
হয় না। আর এটি কিভাবে হতে পারে ? অথচ তিনি সে মসজিদের সেই স্থানে এক বালতি পানি 
ঢেলে দেয়ার নির্দেশ দিয়েছিলেন, যেখানে জনৈক বেদুঈন পেশাব করে দিয়েছিল । 
৮555 8০১5 (5 JE এত ১০২১5555155 005 ESS 52 ULES =A 
নি ASS UE lees SS ALUN 
008 ৮৯ একা dees lela Cush EE 411 ০3759 ৮১ ০ 
55 SEE Te EG EEL i LES 
০115৯ ১০ eA CLS আইলা ১৯৯ SI 0085 Us BE ৭41 09 
UY UG LE ৪ ০০৮3৩৪ 1০০1 0১5১ Lay hl 5 ০৯ CSN 
le Lad Se 85 SG 9৯০ 2০5 BF 1 
৮. আবু বাক্রা (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, এক 
বার আমরা রাসূলুল্লাহ্‌ শুই -এর সঙ্গে বসা ছিলাম । হঠাৎ এক বেদুঈন এলো এবং সে দাড়িয়ে 
মসজিদে পেশাব করতে লাগল । রাসূলুল্লাহ্‌ করল -এর সাহাবীগণ বললেন, নিবৃত্ত হও, নিবৃত্ত হও । 
রাসূলুল্লাহ্‌ শুই বললেন, তাকে ছেড়ে দাও। তারা তাকে ছেড়ে দিলেন, সে পেশাব সেরে নিল। 
এরপর রাসূলুল্লাহ্‌ গুহুলুই তাকে ডেকে বললেন ঃ এই সমস্ত মসজিদ পেশাব-পায়খানার উপযোগী স্থান 
নয়। এগুলো তো আল্লাহ্র যিক্র, সালাত ও কুরআন তিলাওয়াতের জন্য নির্ধারিত । ইক্রামা (রা) 


বলেন, রাসূলুল্লাহ্‌ শুর হুবহু এ কথা বা অনুরূপ কোন কথা বলেছেন। তারপর তিনি এক ব্যক্তিকে 
UT CNTR I OT 


EA SA 


CS i i LE Eo 

54০5 সন 400৮4০0৮৪০৩ ১০৬৭ ৮ SAL ৯১৩ | 415 

* ১৪৭31 

৯. আলী ইব্‌ন শায়বা (র)...... 7 SUE 

ইব্‌ন মালিক রো)-কে রাসূলুল্লাহ্‌ শরহুই থেকে অনুরূপ উল্লেখ করতে শুনেছেন । তবে তিনি “এই 

রা চা থেকে শেষ পর্যন্ত এই অংশ উল্লেখ করেন নি। তাউস রে) বর্ণনা করেন যে, 
নবী শর সেই স্থানকে খন্ন করার নির্দেশ দিয়ে দিলেন। 


Wwww.waytojannah.com 


Contents 


২০ -. | | তাহাবী শরীফ 


75:88:85 +0 তপত IB, G28 2৫৩22 ০ 5 পতিতা ১১৫ EN 
ss ০৮8৯1০81058 UG এসি 5৪০৬৪ ৯১১ ৬১1 ০৯১ iss —\. 
এ ১০০৪১ ১ ৯৮ সস ১১২৬৯৮ ০ 95542 


লা SO HEE ক 
জরা নভে রর 
. ও এই হাদীস নবী লুক থেকে বর্ণনা করেছেন। . 


2 ES Loin A BLS ES a CL bit Cn -)\ 


১2045 


৯১, ফাহাদ ইব্‌ন সুলায়মান রে)... দ্র আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
জনৈক বেদুঈন মসজিদে পেশাব করে দিয়েছিল। তখন নবী ছক -এর নির্দেশে তাতে এক বালতি 
পানি ঢেলে দেয়া হয়েছিল। এরপরে তিনি নির্দেশ দিলে সেই স্থান খনন করা হয়। 

ইমাম আবু জা“ফর তাহাবী (র) বলেন £ তার উক্তি “ভূমি অপবিত্র হয় না” এর মর্ম হচ্ছে, যখন 
এর থেকে নাপাকি-অপবিভ্রতা দূরীভূত হয়ে যায় তখন তা নাপাক থাকে না। বস্তুত এই অর্থ নয় যে, 
সেখানে নাপাকি বিদ্যমান থাকা অবস্থায়ও নাপাক-হয় না । অনুরূপভাবে 'বী'রে বুযাআ' সম্পর্কে তার 
উক্তি যে, “পানি নাপাক হয়.না” বস্তুত এটি নাপাকি পাওয়া যাওয়ার অবস্থার সাথে সংশ্লিষ্ট নয়, বরং 
তা নাপাকি না থাকার অবস্থার. ক্ষেত্রে প্রযোজ্য । সুতরাং এটিই হচ্ছে 'বী'রে বুযাআ' সম্পর্কে রাসূলুল্লাহ্‌ 
হশ্-এর উক্তি : “পানিকে কোন বস্তু নাপাক করতে পারে না”-এর মর্মকথা। আল্লাহ্‌-ই উত্তমরূপে 
জ্ঞাত। অবশ্য আমরা অন্য হাদীসে লক্ষ্য. করেছি যে, তিনি এরূপ বর্ণনা কয়েছেন। 


ord fe 


Ln bt LS LA SIO spat os pan ১০০৫০1৮০0০৯) 
1১৯০ ১ ০০৯ 03 sill ১৪০৩ dil ie ১ 3541১211০11 ০৯ 


#25 “oe £০4 রর ২6৭ পর জলা তা কপ: ৫৬৩ ০ AE SE SAE HOHE 
rl dss 91 রক ss ৭৮৪ 4০1 5১2৯ ilo OIE ০২ OF ৯০৯ 


4০ ০০০১৪ ও ১5 basis 5 559) 317০9) Call 5, 


১২. সালিহ ইব্‌ন আবদুর রহমান ইব্‌ন আম্র. ইবনুল হারিস আনসারী (রে) ও আলী ইব্‌ন শায়বা. 
ইব্নুস্‌ সাল্ত বাগদাদী রে)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ 
রাসূলুল্লাহ্‌ শুভ নিষেধ করেছেন অথবা এটা নিষিদ্ধ যে, সিাভিবিনিভিরিবটিেতাতিরি ডা 
থেকে উযু অথবা গোসল করবে। 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত ্‌ ূ ২১ 


GE Ee lr 5505 05 si El LT SS SILL EE alt 


05 ক 40015) 52 80025 (195 ১৮550 ০০৯০ 5০০৬ C0 205 
এলেনার + ৪০:০৯ 6 GY SHI pA soll ৪৪4০ ০৪ ৪ 
১৩. আলী ইব্ন,মা'বাদ ইবন নূহ বাগদাদী (র) রি আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শুক থেকে 


বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ স্থির পানিতে- খা প্রবাহিত নয়, পেশাব করে তাতে তোমরা কেউ 
গোসল করুরে না। ০ . | 
25125 


৮৬ £৩ ০ “as ০ ৪ ঞ 


০8৭41 Cl এ ৪০ ৮১ 05 BE la Uo Dl ৯০০ 


বিহারের সাদাফী (র)...... EE OEE 
করেন যে, রাসূলুল্লাহ্‌ শু বলেছেন ঃ স্থির পানিতে তোমরা কেউ কখনও পেশাব করবে না, যা 
থেরে তারপর উযু করবে কিংবা পান করবে। 


bl LN Ire LST UL oA ১১০। ৮501 0০ ০১৮০০৪৯৯০7০ 
OED TE 2 


ঞ ee 


EE EA EN EO OE 


১৫. ইউনুস রে) ট্রি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ শু 
বলেছেন $ তোমাদের কেউ যেন অপবিত্র (গোসল ওয়াজিব) অবস্থায় স্থির পানিতে গোসল না করে। 
বর্ণনাকারী [আবু হুরায়রা (রা)-কে ! জিজ্ঞাসা করেন, হে আবু হুরায়রা! সে ভিন রিনি 
বললেন, সে পানি উঠিয়ে ন্বে। 


52155257555 
০1১০ না ১০ Ue ভা ০০৯০ ১5 লা CS UU SE  ১৪১৮৯৮। 
SET AE ৪১১11969005 BE 401 0৯০০০ 9০ ৪১১৪ 
১৬. ইব্‌ন আবী দাউদ রে)...... আবু হুরায়রা (রা) সুত্রে রাসূলুল্লাহ্‌ ভু বর্ণনা করেন যে, তিনি 
2 হিরন ভরা যা থেকে 
তারপর গোসলও সম্পন্ন করবে। 


Wwww.waytojannah.com 


Contents 


২২ তাহাবী শরীফ 


+“ $# o0# 30 EE A EE ৩া 


25552252555 
চা ৬০১০৮০০৪০৩৪ 05০ এও 0৩৯৪০ ১০84৪ ০৪ lo 


#-0 


+ 41০ ১০০০০০০১৫৯৪ Sl 
১৭. হুসাইন ইবৃন নাস্র ইব্‌ন মা'আরিক বাগদাদী রে) ও ফাহাদ রে) দা আবুষ্‌ যিনাদ রে) থেকে 
অনুরূপ রিওয়াত করেছেন। 
01505 005 ০০০১৮ এন ৪05 ১০0 | ১৮৮৪5 ০০ 0১1 0৮8০৯-৯ 
Ee 4৮45 ১০ TS EC OS URE 


১৮. নাবী রন লারমা বরফি) ee .. আব্‌ হরায়রা' (রা) সূত্রে রাসূলুলাহ উর থেকে 
বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন ঃ তোমাদের কেউ স্থির পানিতে যা প্রবাহিত নয়, পেশাব করবে 
না, যা থেকে পরে গোসল করবে । 


HLL AIA EP SRE GHEE Lf EY 


Sic of or .2 এব 
oA os 


aso son it ns সর Sd a 52 Bo 


১৯. রাবী‘ ইব্‌ন সুলায়মানুল জীযী (র).... আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ জুলু বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন ৪ তোমাদের কেউ যেন স্থির পানিতে পেশাব না করে এবং তাতে গোসল না করে। 
১০05 05 ০৯2 ৪৮ ০১০ EE UB taal EDS tn pall CS oy. 


পা পাপা ৩৩4 পা 


চে ০1১ ৯০৯ 2১০৪৮১৪০০০৪: উর এ 
, এ ls 
২০..ইবরাহীম ইব্‌ন মুন্কিষ আল-উসফুরী (র)...... আবু হুরায়রা (রা)-এর বরাতে নবী প্রঃ 


থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন £ “এবং তাতে জুনুবী (অপবিত্র ব্যক্তি) গোসল 
করবে না”। 


প০১৪০ 4: 48 পহুক 


ESS EEE ENE NE Eo EE) 


tl SE & lle A Se ৯১০১] ০০ ০০ 11551 ০21০ Ege ও 0৪ 


, 485 ০50 STAN AN এ 05551 


"২১. মুহাম্মদ ইব্নুল হাজ্জাজ (র)...... জাবির (রো? সুত্রে নবী বর্ণনা করেন যে. তিনি স্থির 
পানিতে পেশাব করে তাতে উযু করতে নিষেধ করেছেন। 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ তাহারাত : | ২৩ 


ইভা ভাবি উন বস্তুত যখন রাসূলুল্লাহ্‌ কুহু বিশেষত সেই স্থির পানির 
কথা বলেছেন, যা কি না প্রবাহিত নয় । প্রবাহিত পানির উল্লেখ করেননি । এতে বুঝা যাচ্ছে যে, তিনি 
1 বছর রিলে US CE নি 
প্রবাহিত পানিতে প্রবেশ করে না। | 
রাসূলুল্লাহ শর থেকে কুকুরের মুখ দেয়া পাত্র যৌত করার ব্যাপারেও হোদীস) বর্ণিত আছে। আমরা 
তা আমাদের এই গ্রন্থের অন্যস্থানে ইনশাআল্লাহ্‌ শীঘ্রই বর্ণনা করব। বস্তুত এটি পাত্র এবং এর পানি 
অপবিত্র হওয়ার প্রমাণ । অথচ এটা এর গন্ধ রং এবং স্বাদের উপর প্রভাব ফেলে না। অতএব এ সমস্ত 
রিওয়ায়াতসমূহের বিশুদ্ধতাও সেই বস্তুকে অপরিহার্য করে যা আমরা এই অনুচ্ছেদে “বী'রে বুযাআ' 
সম্পর্কীয় হাদীসের মর্মার্থের ব্যাপারে বর্ণনা করেছি। এভাবে এই হাদীসের মর্ম এ সমস্ত হাদীসের 
মর্মের সঙ্গে সাংঘর্ষিক না হয়ে সামঞ্জস্যশীল হয় । আর এটি সেই পানির বিধান যা প্রবাহিত নয় যখন 
কিনা তাতে অপবিত্রতা পতিত হয় এবং এটি হল এই সমস্ত রিওয়ায়াতের বিশুদ্ধ মর্ম নির্ধারণের 
সঠিক পদ্ধতি ৷ পক্ষান্তরে একদল আলিম সংশ্লিষ্ট বিষয়ে কিছুটা পরিমাণ নির্ধারিত করে বলেছেন ৪ 
যখন পানি দুই কুল্লা (বড় দুই মটকা) পরিমাণ পৌঁছে যাবে তখন তা আর নাপাকী বহন করে না। 
তারা এই বিষয়ে নিম্নোক্ত হাদীসসমুহ প্রমাণ স্বরূপ পেশ করেছেন ঃ 
৮10 ০৪০০৯ ০2 ১ 0৪ 0 NIM ln 2 2S ০2 ৮৯৪ সিনা 
17575587115 1127 87521 
৬০০৯] ০৯৫ এক উক্ত Ua &191 0085 20951 ৩০ GS (ও Cll ০০ 
২২. বাহ্‌র ইব্‌ন নাস্র ইব্‌ন সাবিক আল-খাওলানী (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন উমার (রা) থেকে 
বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ্‌ গ্রশ্ঃ -কে হিংস্র প্রাণী যে পানি থেকে পান করতে.-আসে, সে 
সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, দুই কুল্লা (মটকা) পরিমাণ পানি হলে তা আর নাপাকি বহন 
করে না। অনুরূপভাবে ৪ 


রা OB 5219520৩59৩ «“ 08 + 2 0 20 2 A OO + ৪... 7৪8: Ge FO ALLER 


17171517712 25 
Er 085 ৮৮2 (6০০ ০৮২4০) ২2410 lle ০75 LG 
. (8০৮ ৩০৯৪০ এক 


২৩. হুসাইন ইব্‌ন নাস্র (র)...... বর্ণনা করেন যে, উবায়দুল্লাহ্‌ রে) তার পিতা আবদুল্লাহ্‌ ইব্‌ন 
উমার (রা) থেকে বর্ণনা করেন যে, একবার নবী গ্রক্্॥ -কে মাঠের সেই সমস্ত ক্ষুদ্র জলাশয়গুলোর 
(পানি) সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যা থেকে হিংস্প্রাণী পানি পান করে থাকে । জওয়াবে তিনি 
বলেছিলেন ৪ যখন পানি দুই কুল্লা পরিমাণ পৌছে যাবে তখন আর তা নাপাকি বহন করে না। 


Wwww.waytojannah.com 


Contents 


২৪ __ তাহাবী শরীফ 


১০ ভে 4০০ 0 4250 SL Le CS 0৯১8 ১০ Le CSG 


4 95 955১8 এ ১০9১401০১৪5 05 ০৪৯৯ 9৮ ৬০৯৯ ১০ 3০৯০ ১৯ ০০৯ 
LS 40102 55 


২৪. মুহাম্মদ ইব্নুল হাজ্জাজ (র)...... উবায়দলাহ্‌ (র) তার পিতা আবদুল্লাহ্‌ ইবন উমার (রা)-এর 
বরাতে রাসূলুল্লাহ্‌ জু থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। | 
(51 008 5০৭০০ 02 ৫৮০ 05 005 ওসি ২১৪০৯ ০০০১১১৪০৪০৯ 7০ 


হত এত তত তা ৪৪ তা হতি শত 5৪25৩ 


টি I Gn CT 


cae ee 


২৫. ইয়াধীদ ইব্‌ন সিনান রত বর্ণনা করেন যে, উরি তাঁর পিতা রাহ 
রা 


৮8225 ১১ 
১০3০৯ এই 45৯৩ 4৮০ 0 SE ০৪ APU Dhl Be ০৮৯৯৪ 


পা পাতা 


05540 05০০0 জা ৮৭ এ 55505 455158045৯০ 


“০/০০০ e- 33 2 


emis শি ols পল SS | 
২৬. ইয়াধীদ (র). চটে হাম্মাদ ইব্‌ন সালামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আসিম 
ইব্‌ন মুনযির রে) তাদেরকে বলেছেন যে, আমরা একবার আমাদের বাগানে অথবা উবায়দুল্লাহ্‌ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ "ইব্‌ন উমার (রা)-এর বাগানে ছিলাম । তখন যুহরের সালাতের সময় হয়ে গিয়েছিল । তিনি 
উেবায়দুল্লাহ্‌) বাগানের এক কুয়োর দিকে চলে গেলেন এবং তা থেকে উযূ করলেন, অথচ তাতে 
মৃতপ্রাণীর চামড়া পড়ে রয়েছিল। আমি বললাম, আপনি কি এর থেকে উষূ করেছেন, অথচ এতে 
তা (চামড়া) রয়েছে ? উবায়দুল্লাহ্‌ রে) বললেন, রাসূলুল্লাহ্‌ শুরু বলেছেন ৪ যখন পানি দুই কুল্লা 
পরিমাণের হবে, তখন তা নাপাক হবে না। 
দহ টান 052 ১0520505589 28 ty 
- ২০০ ০০525 BE তেন ACG MELEE আন 
২৭. রবী“উল মুআযৃযিন (র)...... হাম্মাদ ইব্‌ন সালামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ 
বর্ণনা করেছেন। তবে তিনি তা নবী লুই পর্যন্ত পৌছাননি; বরং তিনি তা আবদুল্লাহ্‌ ইব্‌ন উমার 
(রা) পর্যন্ত মাওকুফ রূপে বর্ণনা করেছেন। | 


এই সমস্ত মনীষী বলেছেন ঃ যখন পানি এই পরিমাণ পৌঁছাবে, তখন এতে পতিত নাজাসাত এর 
ক্ষতি করবে না। কিন্তু সেটি যদি এর গন্ধ বা স্বাদ বা রং.এর উপর প্রভাব ফেলে (তাহলে নাপাক হয়ে 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ২৫ 


যাবে) ৷ সংশ্লিষ্ট বিষয়ে তারা ইব্‌ন উমার (রা)-এর এই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন৷ কিন্তু এই 
প্রমাণ স্বয়ং তাদের বিরুদ্ধে সেই সমস্ত লোকদের প্রমাণ হিসাবে বিবেচিত হবে যারা বলে যে, 
হাদীসসমূহে দুই কুল্লার পরিমাণ আমাদের জন্য ব্যাখ্যা করা হয়নি । অতএব এর পরিমাণ হিজর 
' এলাকার দুই মটকার সমান হওয়ার সম্ভাবনা আছে, যেমন আপনারা উল্লেখ করেছেন। আবার এ 
সম্ভাবনাও আছে যে এর দ্বারা মানুষের দেহের উচ্চতা বুঝানো হয়েছে। উদ্দেশ্য হচ্ছে, যখন পানি দুই 
দেহের উচ্চতার সমান ইয়ে যায়, তখন আধিক্যের কারণে তা নাপাকি বহন করবে না, যেহেতু এই 
অবস্থায় তা নদীর (পানির) সমপর্যায়ে. বিবেচিত হবে ।.. 

কেউ যদি প্রশ্ন উত্থাপন করে বলেন যে, আমাদের মতে হাদীসের বাহ্যিক অর্থই গ্রহণযোগ্য । আর 
মটকা দ্বারা হিজাযের প্রসিদ্ধ মটকা-ই বুঝানো হয়েছে- 

উত্তরে বলা হবে $ আপনাদের-বভব্য মুভাবিক যদি হাদীসের বাহ্যিক অর্থই গ্রহণ করা হয় তাহলে 
পানি যখন সেই পরিমাণ পর্যন্ত পৌছে যায় তখন নাজাসাত দ্বারা এর রং বা স্বাদ বা গন্ধ পরিবর্তিত : 
ইয়ে গেলেও পানি নাপাক না হওয়াই বিধেয় হত, যেহেতু নবী শুই এই হাদীসে তা উল্লেখ করেননি 
এবং হাদীসের বাহ্যিক অর্থই বিবেচিত হবে। আর যদি বলা হয় যে, যদিও এই হাদীসে এটিরই 
উল্লেখ নেই, কিন্তু অন্য হাদীসে তা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে নিম্নোক্ত হাদীস উল্লেখ করা হয়। 


১০ ০০১৪৪ ০৪ ৮০৯০ (4০, ১০ ৪ 50 005 rl | ০০৮০০5185০8 
এর এ গ3155050548252১44858 
১৯০2০১৮2459 5 অধ ০ নিল 


২৮. মুহাম্মদ ইবনুল হাজ্জাজ রি রাশিদ ইব্‌ন সা‘দ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শু বলেছেনঃ মারি রাযি ত তং এক তাত রর 
বা গন্ধের উপর প্রবল হয়ে যায়। 

তাহলে উত্তরে বলা হবে £ এই হাদীসটির সনদ মুনকাতি' (বিচ্ছিন্ন) আর আপনারাও মুনকাতি' 
হাদীসকে স্বীকৃতি দেন না, প্রমাণ হিসাবেও পেশ করেন না। আর যদি আপনারা তাঁর উক্তি ‘দুই কুন্লা" 
ধরনের পানি বুঝানো হয়েছে বলা বৈধ হবে এবং ভার নিকট এটি পরথমোক নিওয়ায়াতসমূহের অর্মের 
অনুকূলেই হবে, বিপরীত হবে.না। 

বস্তুত যখন প্রথমোক্ত রিওয়ায়তসমূহ যা স্থির পানিতে পেশাব করা এবং সেই পাত্রের পানি নাপাক 
হওয়া সম্পর্কে ব্যক্ত হয়েছে যাতে বিড়াল মুখ দিয়েছে অনেক ব্যাপক এবং এতে পানির পরিমাণ 
উল্লিখিত হয়নি । তাই ওগুলো দ্বারা সেই পানি বুঝানো হয়েছে, যা প্রবাহিত নয়। অতএব এতে 
প্রমাণিত হল “হাদীসে কুল্লাতায়ন'-এ সেই পানির কথা উল্লিখিত হয়েছে, যা প্রৰাহিত। এতে পানির 
_ পরিমাণের দিকে দৃষ্টি দেয়া হবে না। যেমনিভাবে দৃষ্টি দেয়া হয়,না সেই সমস্ত পানির কোনটিতে, যা 
আমরা পূর্বে উল্লেখ করেছি। এভাবে এই অনুচ্ছেদে বর্ণিত কোন হাদীস এবং পূর্বে উল্লিখিত হাদীসের 
মর্ম পরস্পর বিরোধী. থাকে না । আর এটিই হচ্ছে ইমাম আবূ হানীফা (র), ইমাম আবূ ইউসুফ (র) 
ও ইমাম মুহাম্মদ (র)-এর মতামত 1 : 

তাহাবী শরীফ ১৯স্ খণ্ড -৪ 


Wwww.waytojannah.com 


Contents 


২৬ তাহাবী শরীফ 


শ্লিষ্ট বিষয়ে তাদের পূর্ববর্তী (সাহাবীগণের) থেকেও এরূপ হাদীস বর্ণিত আছে, যা তাদের 
. মাযহাবের অনুকূলে । এগুলো নিম্নরূপ ৪ 


0082৯ CS 0105১৪০০১০০ a CS 005 ১০৯০৭। aie 92 0102 08৯7৭ 
CUE EES 56525755755 
০158১127118 ৮৬১৪ ৫৪ 11২ ১০১৪ (৮৪১2 9 11 ক (তল 

১-৫০০০৯, 52911 ডা 
২৯. সালিহ ইব্‌ন আবদুর রহমান রে) 2 আতা (র) থেকে বর্ণনা করেন যে, এরপর জনৈক হাবশী 
(কৃষ্ণাঙ্গ) ব্যক্তি যমযম কুয়োয় পতিত হয়ে মৃত্যুবরণ করে । তারপর (আবদুল্লাহ্‌) ইব্ন যুবায়র (রা) 
নির্দেশ দিলে এর পানি বের করা হয়। কিন্তু পানি শেষ হয়েছিলনা । দেখা গেল হাজরে আসওয়াদ এর 


দিক থেকে একটি প্রস্রবণ প্রবাহিত হচ্ছে। পরে ইব্‌ন যুবায়র (রা) বললেন, তোমাদের জন্য এতটুকুই 
যথেষ্ট । 


রা ৮০৯৯ ভিসা 98505 LAN 0৪৮০১ ৬১৮০৮ ৮৪০৪৭ 
, ২০৯০১৪9০০০৪ PIE ৪9 00৪ Jill 


৩০. হুসাইন ইব্‌ন নাস্র (র) চা জাবির রো) আবুত্‌ তোফাইল রো) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, একবার এক বালক যমযম কুয়োর পড়ে মারা গিয়েছিল, তখন এর সমস্ত পানি বের 
জেরে ভিড 50০৮1 ০৭ হি (১5 0] ২১27৯ ০০ ৮০৯৮ 0৪০০ 
Ua ১ 1০8 005 ie di (০ EL 1১০৪০ ০৪ ১9৮৮112০৮০০ 
- 05905 0১ 908 ০০৪ ১০০, 
৩১. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)...... মাইসারা (র) থেকে বর্ণনা করেন যে, আলী (রা) বলেছেন ঃ 
ক LE ELE 


REG 


Sei EOS UL EE 


ll SEs A 


৩২. মুহাম্মদ ইব্‌ন হুমাইদ (র)...... মাইসারা (র) যাযান (রে) আলী (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন £ যখন ইদুর বা অন্য কোন প্রাণী কুয়োয় পড়ে যায় তখন এর পানি বের করতে থাক, 
যতক্ষণ না পানি তোমার উপর প্রবল হয়ে যায় (তুমি ক্লান্ত হয়ে পড়)। 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ তাহারাত ্‌ ২৭. 


“ef sSofg 5 


JG oye 71 CAE CU SR Sr EE OE 
১৮৯ ০০ 88008 48 0৯1 SL I Aloe ৪০2০৯ Cl 


LS 01 এও এও 8০৮৩ এ * ৩19 ০5323 ৭৮০ ০০১৪ মিটি 


পাপা 


৩৩. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)...... আবুল মিহযাম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমরা আবু হুরায়রা (রা)-কে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছি, যে কোন জলাশয় বা পুকুরের 
নিকট দিয়ে অতিক্রম করে, সে কি তাতে পেশাব করতে পারবে ? তিনি বললেন, না। যেহেতু 
সেখান দিয়ে তার মুসলিম ভাই অতিক্রম করে । সে তা থেকে পান করতে এবং উষূ করতে পারে। 
আর তা যদি প্রবাহিত হয়, তাহলে সে তাতে ইচ্ছা করলে পেশাব করতে পারে। 


রি UNO 
UE 


পা 


৩৪. মুহাম্মদ (র)...... টি A LE 


85515555561 
৩৫. আবু বাক্রা (রা)...... যাকারিয়া রে) ইমাম শা‘বী রে) থেকে পাখি, বিড়াল এবং অনুরূপ 
প্রাণীর বিষয়ে রিওয়ায়াত করেছেন যে, যদি কুয়োয় পতিত হয়, তাহলে এর থেকে চল্লিশ বালতি পানি 
তুলে ফেলতে হবে। | 

EE ৫ SE ELE CMCSA OLE Li 


Foe aes 


ls ০৬৮৫1 ৮০ 00 008 


৩৬. হুসাইন ইব্‌ন নাস্র রে)........ শা'বী রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ তা থেকে 
চল্লিশ বালতি পানি তুলে ফেলতে হবে । 


৩০৬৯৪ ৩০২,০৯৪ 3 ১৯০০০ 0৪ ০০২ as Ae ৬৪ 00০৯ TV 


£04 পা ০৩০, 


. 19৩০০০০১০00 AE ০০ ANE ১০১ ll ১০০ 
৩৭. সালিহ ইব্‌ন আবদুর রহমান (র)...... শা'বী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ তা 
থেকে সত্তর বালতি (পানি) তুলে ফেলতে হবে । 


১২ nk BS ০ নত ০৩ ০০০০৪ ১০০৯ ৪০৪৯ YA 


8৮15৭] ১০৯৭) ১০৪ 1৬৫11 ৯৮লীনি ১০ শা, ৮০ ০ Else 
| মি ১১০০১৭৪৯০09 068 (5৪ Call ০৪ ত৪5 GE 


Wwww.waytojannah.com 


Contents 


২৮ তাহাবী শরীফ 


৩৮. পা নার বর্ণনা করেন যে, EOE HE যারা 
ইমাম শা'বী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা তাকে মুরগীর ব্যাপারে জিজ্ঞাসা করেছি 
যা কুয়োয় পড়ে মারা যায়। তিনি বললেন, তা থেকে সত্তর বালতি পানি তুলে ফেলতে হবে। | 


54০6 


(31 ৩০০৮৪ C5 JU ০১০১০ ০৫ ৮১৮ ১০ 0575 08 ৩০৪ 0105 চিন 
(6৮০ 915 00 ০৮৯৪৪১35511 21 2০৯0 (৯ 5০ ll ৩৪৯1০ ১০ Bae 

| LES 1051915০2০1 
৩৯. সালিহ্‌ রে) দীন .. ইবরাহীম (র) থেকে সেই.কুয়ো সম্পর্কে বর্ণনা করেন, যাতে বড় ইদুর অথবা 


বিড়াল পড়ে গিয়ে মারা যায়। তিনি বললেন, রে laid lL তে হর 
মুগীরা রো) বললেন, যতক্ষণ না পানির রং পরিবর্তিত হয়ে যায়। 
১০১০৭০০২০১০ সা LE JUG ৮১05 UG ৪9৯ ১৮ ৬০৯০ ০৪৯৯ ৯০ 
- 191১ ০২৯১1 35 ৮০ 0১০ 005৮৮ ৩৪ ০৯৪ ৯০0৬ ৪১121 
৪০. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা রে) নি ইবরাহীম রে) থেকে কুয়োয় পড়ে যাওয়া ইদুর সম্পর্কে বর্ণনা : 
করেন যে, এর থেকে চল্লিশ বালতি পরিমাণ পানি তুলে ফেলতে হবে । 
১০০৯০৭১০১৮৭ 05 lA ০১০০২৮৮০০৩৪ ০৫০৯০৪০৯০৫৭ 
০১১ ৮৮০ CHA UG 8300 (25 6৪ ll dll 
8১. ধা ত দালান ইবরাহীম (র) থেকে সেই কুয়ো সম্পর্কে বর্ণনা করেন, যাতে 
ইদুর পড়ে গিয়েছে। তিনি বললেন ঃ এর থেকে কয়েক বালতি পানি তুলে ফেলতে হবে। 
21১১০৯৯১৮২১ 4০৯৪৪ 0৯50 UG UALS bl CSS ৫ 
1৮1১ ১:১1 ০ $০ 0 ০৩ ০৪০৪ ০০ ০৯92 এ ০০ 
, (১০০৬০ SS es 31 
৪২. ইব্‌ন খুযায়মা (র)...... হাম্মাদ ইব্‌ন আবু সুলায়মান (র) থেকে বর্ণনা করেন যে, তিনি মুরগীর. 
ব্যাপারে বলেছেন, যা কুয়োয় পড়ে গিয়ে মারা গিয়েছে! তিনি বলেন £ চল্লিশ অথবা পঞ্চাশ বালতি 
পরিমাণ পানি তুলে ফেলতে হবে। তারপর এর থেকে উযু করবে। 
‘বিশ্লেষণ: ' . | 
বস্তুত এটি সেই সমস্ত রিওয়ায়াত থেকে যা আমরা সাহাবা (রা) ও তাবেঈদের থেকে বর্ণনা করেছি। 
তারা নাজাসাত পতিত হওয়ার দ্বারা কুয়োর পানিকে নাপাক সাব্যস্ত করেছেন, এর (নাজাসাতের) কম 
ও বেশি হওয়ার প্রতি লক্ষ্য করেন না, বরং লক্ষ্য করেন এর অবস্থান ও স্থিতির প্রতি, তারা এর 
এবং প্রবাহমান পানির মধ্যে পার্থক্য করেছেন। অতএব কুয়োয় নাজাসাত পতিত হওয়া সম্পর্কে 
আমাদের (হানাফী) আলিমগণ পূর্বে উল্লিখিত সেই সমস্ত রিওয়ায়াত যা আমরা রাসূলুল্লাহ্‌ ভু 


থেকে বর্ণনা করেছি, 2 অত 
' করা বৈধ হবে না, যেহেতু কারো থেকে পরিপন্থী বর্ণনা নেই। 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ঃ তাহারাত ২৯ 


কেউ যদি প্রশ্ন উত্থাপন করে বলে যে, তোমরা তো নাজাসাত পতিত হওয়ার কারণে কুয়োর পানিকে 
নাপাক সাব্যস্ত করেছ। অতএব তোমাদের কুয়ো কখনও পাক হবে না। যেহেতু এই অপবিত্র পানি. 
গর দেয়ালে মিশে হিজিহেরবংভাতে হি রসে বারের ত্র (কুয়ো পাক করতে হলে) দেয়াল 
ভেঙ্গে ফেলা উচিত৷... ৮ 
উত্তরে তাকে বলা হবেঃ তুমি কি দেখতে পাচ্ছ না যে, এই রীতিই প্রচলিত আছে। আবদুল্লাহ্‌ ইব্‌ন 
যুবায়র (রা) নবী লুক -এর সাহাবীগণের উপস্থিতিতে .যমযম কুয়োর ব্যাপারে তা-ই করেছেন, যা 
আমরা-উল্লেখ-করেছি+.এতে তাদের কেউ তার প্রতিবাদ করেন নি এবং তাদের পরবর্তিগণও তার 
প্রতিবাদ করেন নি।-আর কেউ তা ভেঙ্গে ফেলা (বন্ধ করে দেয়া) আবশ্যক মনে করেন না এবং 
রাসূলুল্লাহ্‌: সেই পাত্র তা ধৌত করারই নির্দেশ দিয়েছেন, যা কুকুর মুখ দেয়ার কারণে নাপাক 
হয়ে গিয়েছে। তিনি তা ভেঙ্গে ফেলার নির্দেশ দেননি । অথচ তা কিছু না কিছু নাপাক পানি চুষে 
নিয়েছে। অতএব যেমনিভাবে সেই পাত্র ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়নি, অনুরূপভাবে উক্ত কুয়ো 
ভেঙ্গে ফেলার (বন্ধ করে দেয়ার) নির্দেশ দেয়া যাবে না। 

যদি কেউ কোন প্রশ্ন উত্থাপন করে বলে যে, আমরা দেখতে পাচ্ছি পাত্র তা ধৌত করা হয়, 
. তাহলে কুয়োর ক্ষেত্রে এরূপ করা হয়না কেন? 

উত্তরে তাকে বলা হবে, কুয়া ধৌত করা যায় না। যেহেতু এর যা কিছু ধৌত করা হবে তা তাতেই 
ফিরে পড়বে 1 এটি পাত্রের ন্যায় নয় যে যা দ্বারা ধৌত করা হয় তা ভাসিয়ে দেয়া হয়। সুতরাং যখন 
কুয়া সেই সমস্ত বস্তু থেকে ধৌত করা সম্ভব নয় এবং এর পবিত্রতা কোন না কোন ভাবে প্রমাণিত; 
যেহেতু যে ব্যক্তি কুয়োয় 'নাজাসাত পতিত হওয়ার কারণে একে নাপাক সাব্যস্ত করে সে এর পবিত্র 
হওয়ার জন্য পানি তুলে ফেলা আবশ্যক মনে করে। যদিও এর কাদা (মাটি) বের করা না হয়। 
অতএব যখন এর কাদা (মাটি) অবশিষ্ট থাকায় পরবর্তীতে আগত পানিকে নাপাক মনে করে না। 
যদিও পানি ওই কাদার উপর প্রবাহিত হয়, তাহলে এই অবস্থায় দেয়ালসমূহ নাপাক না হওয়াটা 
অধিকতর যুক্তিযুক্ত । আর যদি বাহ্যিক অর্থের দিকে লক্ষ্য করা হত, তাহলে যতক্ষণ পর্যন্ত এর 
দেয়ালসমূহ ধৌত করা না হত কাদা মোটি) বের না করা হত এবং একে খনন করা না হত, কুয়ো 
পবিত্র হত না। সুতরাং যখন ফকীহ আলিমগণ এীকমত্য পোষণ করেছেন যে, এর কাদামাটি বের 
করে ফেলা এবং একে খনন করা আবশ্যক নয়, তাহলে এর দেয়ালসমূহ ধৌত করা ওয়াজিব না 
হওয়াটা অধিকতর যুক্তিযুক্ত । এগুলোই ইমাম আবু হানীফা (র), ইমাম আবু ইউসুফ রে) ও ইমাম 
মুহাম্মদ রে)-এর অভিমত (মাযহাব) । 


৬০:42 ৩52 “$$ ec seo ১,৪০০ তপু কও ভরত তর ০+%০4 2 পপ. 
. ৮16: নত, রঃ ০ ৪ ৪ 2&4: 9০ Be “ তি রি ০ ০9৮ পা ০ 
২২০২১ LES ৮৯০ 25৮83 ৪ ১৮০৭৪ ৮৮০৪ ৯৪৮০৯ ০৮০ ২৯ ভে ৪4001 ১৮০ ০৮ sl 


রা পু =; ৪3055 Ul 1 ৪০০ ০৮০ ৭১৩ ১১৩৪১ Ue De 


LAE 


Wwww.waytojannah.com 


Contents 


৩০ | তাহাবী শরীফ 


15575185575 225 41০3 45০ 
১০577511561 2845 IEEE dil 


৪৩. ইউনুস ইব্‌ন আবদুল আ'লা রে)...... আবু কাতাদার পুত্রবধূ কাব্শা বিন্ত কা'ব ইবৃন মালিক 
থেকে বর্ণনা করেন যে, তোর শ্বশুর) আবু কাতাদা (রা) একবার তীর কাছে এলে তিনি তার জন্য 
উধুর পানি ঢেলে দিলেন। এমন সময় একটি বিড়াল এসে তা থেকে পানি পান করতে শুরু করল। 
আবু কাতাদা (রা) বিডালটির জন্য পানির পাত্রটি কাত করে ধরলেন। বিড়ালটি পরিতৃপ্ত হয়ে পানি 
পান করল। কাব্শা বলেন, তিনি আমাকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকতে দেখে বললেন ৪ “হে 
ভ্রাতৃষ্পুত্রী, তুমি এতে বিশ্ময় প্রকাশ করছ”! আমি বললাম £ হাঁ । তিনি বললেন ঃ রাসূলুল্লাহ্‌ শর 
75577777577 


০50৮ 


77555275557 


348৯ & ০1 308 0788 নিবি ভি SHEE CU MET 


of 0 পপ 


ale ৩৯৪ alll ০০ (৮৯ UG 
88. মুহাম্মদ ইব্নুল হাজ্জাজ রে) ন্‌ বর্ণনা করেন, কা'ব ইব্‌ন আবদুর রহমান রে) তীর দাদা আবু 
কাতাদা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি তাকে (দাদা) দেখেছি, তিনি উযূ 
করছিলেন। এমন সময় একটি বিড়াল এল । তিনি বিড়ালের জন্য পাত্র কাত করে ধরলেন, আর 
সেটি তা থেকে তৃপ্ত হয়ে পানি পান করল । আমি বললাম, আব্বাজান, এমনটি কেন করছেন ? তিনি: 
বললেন, নবী গ্রশ্ঃ ও এমনটি করতেন। অথবা তিনি বলেছেন, এটি তোমাদের আশেপাশে 
ঘোরাফেরা করে। 


ভি as EEL SL LE 02855788551 
EE CREE MP 28 ৫৪৪ 255১০ EC 

US ৫ 8০11 lal il ely 
৪৫. আবু বাক্রা (র)...... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি এবং 


রাসূলুল্লাহ্‌ শর একই পাত্র থেকে গোসল করতাম, এর পূর্বে বিড়াল এটি থেকে পানি পান করে 
যেত। | ; 
NE > ১০ sos HU CS J ny Al 0১ 005 5০১৪০ 0৮৯7 
১2০91) ০০ 4505 0৩ EA 012৮৯ ৩৪ এ এ ০১ উন LL ০9050 


০৮ পা পা পপ 9৩০৩ এ 


+ 41০ ক Li ECO EEO OCR 


wWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত ৩১ 


৪৬. ইউনুস (র) ও আবু বিশ্র আবদুল মালিক ইব্ন মারওয়ান রকী (র)...... আয়েশা (রা)-এর 
WALL থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


1 


টপ কল 


at hai yh 


৪৭. আলী ইব্ন মা’বাদ (র)...... আয়েশা থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শুন বিড়ালের (পানি 
পানের) জন্য পাত্র কাত করে.দিতেন। আর তিনি এর অবশিষ্ট অংশ (উচ্ছিষ্ট) দিয়ে উযু করতেন । 
আবূ জা“ফর তাহাবী রে) বলেন £ এক দল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন । তারা 
বিড়ালের উচ্ছিষ্ট বস্তুতে কোন দোষ আছে বলে মনে করেন না। যারা এমত পোষণ করেছেন, ইমাম 
আবূ ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ রে) তাদের অন্তর্ভুক্ত । পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর 
আলিমগণ তাদের বিরোধিতা করেছেন এবং একে (বিড়ালের উচ্ছিষ্টকে) মাকরূহ বলেছেন । প্রথমোক্ত 
মত পোষণকারীদের বিরুদ্ধে তাদের প্রমাণ হল যে, ইসহাক ইব্ন আবদুল্লাহ্‌ (র) থেকে মালিক রে) 
বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্‌ হুই -এর উক্তি ৫ “তা-তো (বিড়াল) তোমাদের আশেপাশেই ঘোরাফেরা 
করে ।” এতে তোমাদের স্বপক্ষে কোনরূপ প্রমাণ নেই । কারণ হতে পারে এর দ্বারা তার উদ্দেশ্যে 
হচ্ছে, এটি গৃহসমূহে অবস্থান করে এবং কাপড়সমূহকে স্পর্শ করে, এটা বুঝানো । পক্ষান্তরে এর 
' পাত্রে মুখ দেয়ার ক্ষেত্রে নাজাসাত প্রমাণিত হওয়া অথবা না হওয়ার বিষয়ে কোনরূপ দলীল নেই। 
আবু কাতাদা (রা)-এর আমলও এর প্রতি ইঙ্গিত করে । অতএব, এক্ষেত্রে রাসূলুল্লাহ্‌ শ্্; -এর 
উক্তি দ্বারা প্রমাণ পেশ করা যাবে না। যেহেতু এতে এই সম্ভাবনার সাথে সাথে এর বিপরীত 
সম্ভাবনাও রয়েছে । আমরা দেখতে পাচ্ছি যে, ঘরসমূহে কুকুর থাকা মাকরূহ নয়। অথচ এর উচ্ছিষ্ট 
মাকরূহ নোপাক)। অতএব হতে পারে আবু কাতাদা রো) কর্তৃক বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্‌ শর 
থেকে যা কিছু বর্ণিত আছে, এর দ্বারা শিকার, পাহারা এবং কৃষি কার্ধের জন্য ঘরসমূহে এগুলোর 
অবস্থান করা বুঝানো হয়েছে। কিন্তু তারই উচ্ছিষ্ট মাকরূহ কিনা, এ ব্যাপারে এতে কোন দলীল 
নেই । হ্যা অপরাপর রিওয়ায়াতসমূহ যা আয়েশা (রা)-এর বরাতে রাসূলুল্লাহ্‌ শুনু থেকে বর্ণিত 
আছে, সেই মুতাবিক তার উচ্ছিষ্ট মুবাহ। সুতরাং রাসূলুল্লাহ্‌ শুই থেকে-এর বিপরীতও কি কিছু 
বর্ণিত আছে, তা আমরা দেখার প্রয়াস পাব । এই বিষয়ে আমরা দেখছি ৪ 


মিনি JG ১৮৯ ০ ও Le pole EEE EC ENE, EOE 105 EA 
0০৯৪ 01 ১৮1 45 Es Bl ely seb JG এ lle 8০2০৬ le ১৯১২০ 
৪৮. আবু বাক্রা (র)...... আবু হুরায়রা (রা)-এর বরাতে নবী হুল থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ঃ যখন পাত্রে বিড়াল মুখ দিবে তখন একবার বা দুইবার (সন্দেহটা বর্ণনাকারী কুররার) 


ধৌত করার পর পবিত্র হয়ে যাবে। এই হাদীসটি সনদের দিক দিয়ে মুত্তাসিল (ধারাবাহিক সনদ 
সম্বলিত) এবং এটি প্রথমোক্ত রিওয়ায়াতসমূহের বিষয়বস্তুর পরিপন্থী । আর এটি সনদের বিশুদ্ধতার 


Wwww.waytojannah.com 


Contents 


৩২ | | তাহাবী শরীফ 


কারণে সেই সমস্ত হাদীসসমূহের উপরে প্রাধান্য পাওয়ার দাবি রাখে । যদি সনদের.দিকটির প্রতি লক্ষ্য 
করা হয়, তাহলে বিরোধী রিওয়ায়াত অপেক্ষা এটা গ্রহণ করা অধিকতর শ্রেয় বিবেচিত হবে। 
কেউ যদি প্রশ্ন উত্থাপন করে বলে যে, হিশাম ইব্‌ন হাস্সানের (র) এই হাদীসটি মুহাম্মদ ইব্‌ন 
সীরীন রে) থেকে রিওয়ায়াত করেছেন, চিনির সির রিনি 
সম্পর্কে এরূপ উল্লিখিত হয়েছে 8 
১৬০৮৯০১০০০৯ না ০৩০৯ ১০০১০03৮১৯০ সন 
| + Sagi ১৮৯ CN এটিও Ge 2১1: ১৮০৭ ৮০০০৯ তা 
৪৯. আবু বাক্রা (র).. নর মুহাম্মদ ইব্‌ন সীরীন রে) আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন £ বিড়ালের উচ্ছি্ট ভাসিয়ে দেয়া হবে এবং পাত্রকে একবার বা দুইবার ধৌত করা 
হবে। ... 
উত্তরে তাকে বলা হবে যে, টিতে দানি নেই যা কুর্রা (র)-এর রিওয়ায়াত নাকচ 
হওয়াকে অপরিহার্য করে। যেহেতু মুহাম্মদ ইব্‌ন সীরীন রে) কখনও আবু হুরায়রা (রা)-এর হাদীস 
মাওকৃফ- হিসাবে বর্ণনা করেন। আর যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে, এটি কি রাসূলুল্লাহ শু 
| এ তাক জাহ সি করতেন) 
এর প্রমাণ হল নিম্নরূপ বর্ণনা ঃ 
ইবরাহীম ইব্‌ন আবী দাউদ রে)... মি ইয়াহইয়া ইব্‌ন ঈসা) সূত্রে মুহা্মদ ইব্‌ন সীরীন (র) 
থেকে বর্ণনা করেন যে, তিনি যখন আবূ হুরায়রা (রা) থেকে হাদীস বর্ণনা করতেন তখন তাকে 
জিজ্ঞাসা করা. হত ঃ এটি কি নবী শু থেকে বর্ণিত । তিনি এমনটি এই জন্য করতেন যে, আবু 
হুরায়রা (রা) তাদেরকে প্রত্যেক হাদীস নবী লু থেকে বর্ণনা করতেন। 
এ কারণেই তাকে (মুহাম্মদ ইবন সীরীন)-কে তিনি মারফু'রূপে উল্লেখ করেছেন। ফলে আবু হুরায়রা 
(রা) থেকে বর্ণিত প্রত্যেক হাদীসকে মারফু* হিসাবে বর্ণনা করা প্রয়োজন থাকল না । এতে আবু 
হুরায়রা (রা)-এর হাদীস মুস্তাসিল হওয়াটা প্রমাণিত হয়ে গেল। এর সাথে সাথে (তোর শাগরেদ) 
কুর্রা €র) প্রমাণ্য, দক্ষ ও নির্ভরযোগ্য (ছোবিত, যাবিত ও ইত্কানের অধিকারী) রাবীরূপে প্রমাণিত 
হলেন। তাছাড়া এই হাদীসটিই আবু হুরায়রা (রা) থেকে অন্য সনদে মাওকৃফ রূপে বর্ণিত আছে, যা' 
মারফু' নয়।- | 
০০৮৯৫ ০০3০০৮১৪০১৮ ৮০৫ ০১ 55055 00 ১৮৯ ৮৪০৫) 0৪০৯০ 
3৯৮০৭ Ll ১০০০০০০০ Ll ১০০০১১১ ৬৬০১০৮০০০৯০ ০৯৫ 
্‌ + AE ০০০ 0০১০০ ৮01 ০৮ ০৯1 4৯৯ 
৫০. রবী"ডল জীষী রে), হীরার আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বিড়ালের 
মুখ দেয়া পাত্রকে অনুরূপভাবে ধৌত করা হবে, যেমনিভাবে কুকুর মুখ দেয়া পাত্র ধৌত করা হয়। ' 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ঃ তাহারাত 7 OO | ৩৩ 


2০ 


517 ১০০৮০ ০1 ক alr 
৫১. ইব্‌ন আবী দাউদ (র)....... আবু হুরায়রা (রা) একে অনি বিৱরারত করেছেন 
ংশিষ্ট বিষয়টি রাসূলুল্লাহ্‌ জঃ -এর Red AS LL থেকে 
বর্ণিত আছে ৪ 


25052008205 ULL 87 চর 00550 ME Ss 
(০57৮4012 ০1555 (ওজর এ ওহ হু 9৮2 চেক ০০ এ 95 os ০ ল1৮০ 

| ৮8 nl ১ US ss 
৫২. ইয়াধীদ ইব্‌ন সিনান (র)....... হৰৰ উনার করিনি করেন যে, তিনি কুকুর এবং 
বিড়ালের উচ্ছিষ্ট (পানি) দ্বারা উযূ করতেন না । তা ব্যতীত অন্য (উচ্ছিষ্ট) কিছুতে অসুবিধা নেই। 


“ #030 


ডিক এরি ১1285 5 

চা ১১ ১৮৯৯ ০৯০ ১০০ 19০95 3 075 451 ০০ Sl ১০ ML ১০ ০৮৯৯ ১ 
, ১৯০৭। 

৫৩. ইব্‌ন আবী দাউদ রে)....... ইবন উমার (রা) থেকে বর্ণনা করেন খে, তিনি বলেছেন ঃ গাধা, 

কুকুর ও বিড়ালের উচ্ছিষ্ট (পানি) দ্বারা উধু করবেনা । 

০০০ ওঠ 1১4৯050০৮০৯ ১৮০৯১ 0 05,১১০ 15৭০8 ৩০-৪ 


ES এ, ১০৩০৮ EG এও এও 2৯5৭1 ও 9 ০৫০০০ ১০ BIG Le aly 


৫৪. ইবরাহীম ইব্ন মারযুক (র) বা সাঈদ (রো) থেকে বর্ণনা,করেন যে, তিনি বলেছেন ৪ বিড়াল 
পাত্রে মুখ দিলে তা দুইবার অথবা তিনবার ধৌত কর। 


১০০৭1১০84৩০ ১5 9০505 05 ৪৯05 05545 ৮৮৮০৯ LB ooo 
টা 0.5 Fs Ul 0০৯০5 00 এ ৪৪ 82, all el SS Saag 
+ ১০০০ 4০০০৪ 


৫৫. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ....... কাতাদা (র) হাসান রে) এবং সাঈদ ইব্নল মুসাইয়াব () 
থেকে বিড়ালের পাত্রে মুখ দেয়া প্রসঙ্গে রিওয়ায়াত করেছেন। তাদের একজন বলেছেন ঃ তা একবার 
ধৌত করবে । অপর জন বলেছেন ৪ ০০০ 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৫ 


WwWww.waytojannah.com 


| Contents ূ 0 
৩৪ - - তাহাবী পা 
a ঞ ০ র্‌ পাড় 50 পে 


17 


৫৬. রা গড জা জারা লন তিনি বলেন, সাঈদ 
ইবনুল মুসাইয়াব (র) ও হাসান (র) বলেন £ বিড়ালের মুখ দেয়া পাত্র তিনবার ধৌত কর । 


১0১০১২০০০০৯ BD ৩ ০5০0 ৩০১০ od LRG co 
ঠি 2০০ ০0১1 1529 Cis JG 4১5 ক তা, Ll 
৫৭. আৰু বাক্রা রে) be :. আবু হুর্রা (র) হাসান (র) থেকে এরূপ বিড়ালের ব্যাপারে রিওয়ায়াত 


করেছেন, 8835 তা ভাসিয়ে দিবে এবং 
পাত্রকে একবার ধৌত করবে। 


৬ 9০-১০১২০৯৪১252550 9508505555১ 


. 10481015551 
৫৮. ভা 8 ইয়াহইয়া ইব্‌ন আয়্যুব রে) থেকে বর্ণনা করেন 
যে,' তিনি. একবার ইয়াহইয়া ইব্‌ন সাঈদ (রা)-কে সেই সমস্ত প্রাণীর বিষয়ে জিজ্ঞাসা করেন, 
যেগুলোর উচ্ছিষ্ট (পানি) দ্বারা উযূ করা হয় না। তিনি বলেন & শুকর, কুকুর ও.বিড়াল। 
বদ্ুত বিশু পর্যবেক্ষণ উক্ত বব্যকে শর্তিশালীরণে প্রতিষ্ঠিত করে আর তা এভাবে ঃ ; আমরা 
লক্ষ্য করেছি যে, গোশ্ত চার প্রকার ৪ | 
(১) প্রথম. গোশ্ত যা পবিত্ৰ এবং ভক্ষণ করা হয়। আর তা হচ্ছে উট, তে ভারা 
সমস্তের উচ্ছিষ্ট পবিত্র । যেহেতু তা পবিত্র গোশৃতকে স্পর্শ করে আছে। 
(২) দ্বিতীয় প্রকার গোশ্ত পবিত্র কিন্তু ভক্ষণ করা হয় না। আর তা হচ্ছে মানুষের গোশ্ত। তাদের 
উচ্ছিষ্ট.পবিত্র। যেহেতু তা পবিত্র গোশ্তকে স্পর্শ করে আছে। -. 
(৩) তৃতীয় প্রকার গোশ্ত-যা হারাম, আর তা হচ্ছে শুকর ও কুকুরের. গোশ্ত। এদের উচ্ছিষ্টও 
হারামূ। যেহেতু তা হারাম গোশ্তকে স্পর্শ করে আছে। সুতরাং এই তিন প্রকার গোশতের সঙ্গে যে 
বস্তু স্পর্শ করে থাকবে (যেমনিভাবে আমরা উল্লেখ করেছি) পবিত্রতা এবং হারাম হওয়া সম্পর্কে এর 
গোশতের অনুরূপ বিধান প্রযোজ্য হবে। 
(৪) চতুর্থ প্রকার.গোশৃত হল যা খেতে নিষেধ করা হয়েছে। তা হচ্ছে, গৃহপালিত গাধা এবং হিং 
প্রাণীর গোশ্ত, যা দাত দিয়ে ছিড়ে ভক্ষণ করে। বিড়াল এবং অনুরূপ অপরাপর জন্তুও এর অন্তর্ভুক্ত । 
এগুলোর গোশ্ত ভক্ষণ সুন্নাহ মুতাবিক হারাম এবং নিষিদ্ধ । অতএব যুক্তির নিরিখে এর -উচ্ছিষ্টের 
বিধান তা-ই হবে, যা এর গোশতের বিধান; যেহেতু তা মাকরুহ গোশতের সঙ্গে স্পর্শ করে আছে। 


Www.waytojannah.com 


- Contents | 
অধ্যায় ৪ তাহারাত পা ৩৫ 
. এর বিধানও-তা-ই হবে, যেমনিভাবে প্রথমোক্ত তিন প্রকার গোশ্ত-এর সঙ্গে স্পর্শকারী বস্তুর বিধান 


গোশতের বিধানের অনুরূপ । এতে প্রমাণিত হল যে, বিড়ালের উজ লারা আর জাহ যার 
বডির 


অপর, ই নি 

৩. অনুচ্ছেদ ॥ কুকুরের উচ্ছিষ্ট 

be SL pe Ls be Ale bY NLL EE ৩৭১০৬০০০০২০ 
Er By Ss Cl tt US ৮০1০০ ০:০৯ ০৪ ৩০ ০1৬১ 


৬০৫ 


হি টার আবু হুরায়রা (রা) এর বরাতে নবী পর থেকে চারে 
যে, তিনি বলেছেন ঃ কোন পাত্রে যখন কুকুর মুখ দিবে তখন তা সাত বার ধৌত কর। 


UG AS 0৪ 05 Al CS 00১৪ ০৮১৮৯ 0 ০০ 0৪ 05 5518৮ 1. 
Ss SF 401 ILD be Emil oe lle 9203 
৬০. ফাহাদ (3) 8 আবু হুরায়রা (রা)- “এর বরাতে রাস্লুললাহ ভু থেকে অনুরূপ রিওয়ায়াত | 
করেছেন। ৰ 
১০১০১ ail 51738271625 


2.০0/42 0 2 ০.৮ coe 


SAG CATs এও EE জেনি ১০৪০৫১৬ ও ১০০৯০ be Esl 


৬১. রি নটি আব হুরায়রা (রা)-এর বরাতে নবী ভর থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। তবে এতে “প্রথমবার তাতে মাটি ঘষে ধৌত করতে হবে” বাক্যটি অতিরিক্ত রয়েছে। 


পপ ০৮ 


০৭1 we ১৯০৯ 
৬২. আবু বাক্রা (র) .......... .. আবু হুরায়রা (রা)- এর বরাতে নবী তা থেকে অনুরূপ রিওয়ায়াত 


করেছেন। এ ূ | 


“0 207 Zo #0 


০7578 EE EG 52752 


ilo ww ৮ কী ad BION 


ইউ le BA shoe il pe ৯4০৪ ১০ CLS ON 2 El 
চর লু পর ১৭ এ, ০40 ২৮০ 91৮51 JG ul ১ ২0০ 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬ ্‌ | - " তাহাবী শরীফ 
৬৩. আলী ইব্‌ন মা*বাদ (র) .......... আবদুল ওহাব ইব্‌ন আতা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ঃ একবার সাঈদ (র)-কে কোন পাত্রে কুকুরের মুখ দেয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তিনি. 
আমাদেরকে কাতাদা (রে) ........... আবু হুরায়রা (রা) সূত্রে নবী গ্ুক্ম্ঃ থেকে অনুরূপ বর্ণনা 


_করেছেন। তবে তিনি বলেছেন ৪ প্রথমবার অথবা (সাঈদের) সন্দেহ যে, তিনি বলেছেন, সপ্তম বার 
তা মাটি দ্বারা ঘষে ধৌত করতে হবে । 


বিশ্রেষণ . | 

ot HE TE হারাল EE ETE করেছেন। তারা বলেছেন ৪ কোন পাত্রে 
কুকুর মুখ দিলে তা পবিত্র হবে না। যতক্ষণ না তা সাতবার ধৌত করা হবে। প্রথমবার তা মাটি দ্বারা 
ঘষে ধৌত করতে হবে। যেমনুটি নবী করুক বলেছেন। 
 পক্ষান্তরের এই বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন £ এতেও পাত্র 
সেইভাবে ধৌত করা হবে যেভাবে অপরাপর নাজাসাত থেকে ধৌত করা হয়ে থাকে। সংশ্লিষ্ট বিষয়ে 
তারা নবী শর থেকে বর্ণিত নিম্নোক্ত রিওয়ায়তসমূহ ছারা প্রমাণ পেশ করেন £ 


2 


চে oa offer 


SE ০312৩ ১৮251 


৬৪. সুলায়মান ইব্‌ন শু'আইব (র) ও হুসাইন ইব্‌ন নাস্র, চাহি সাঈদ ইব্নুল মুসাইয়াব €র) 
থেকে বর্ণনা করেন, যে আবু. হুরায়রা (রা) বলতেন, রাসূলুল্লাহ্‌ শুই বলেছেন £ তোমাদের কেউ 
যদি রাতে (ঘুম থেকে জেগে) উঠে তবে সে হাতে দুই বা তিন বার পানি না ঢেলে তা পাত্রে ঢুকাবে 
না। কারণ, সে জানে না তার হাত কোন কোন স্থানে রাত কাটিয়েছে। 


UG Abe ball SS US 5 (5 45 bd 295 ্ 1১8 CHE 10 


₹ ৬৫. ইৰ্ন আবী দাউদ (র) আৰু হাৱা (রা) সারাহ জু থেকে অনুরূপ 
5 MEE - 


ক ৪৫ রি 


্ UE 8 dt J D2 ALA Se ln al 52 ntl 


www.Wwaytojannah.com 


Contents 
৮৮ 


অধ্যায় £ তাহারাত ্‌ | ৃ রন 


৬. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)....... আবু হুরায়রা (রা)-এর বরাতে রাসূলুল্লাহ তর থেকে 
অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


a MS Ei nd ae BS ACS 0 oa চিতা চিক 
এ জ 4০4৯০১১৯৪০৯ ৩১০৯৯১১3০4০ ক্া৬ ১০০১ ১০ 

1১5 91 ২০০০ এও ৩০৯৯ JUG il ০৪ 
৬৭. জা রর আবু হুরায়রা (রা) এর বরাতে রাসূলুল্লাহ লুল থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন । তবে তিনি বলেছেন ৪ সে যেন তার দুই হাত দুই বা তিন বার ধৌত করে নেয়। 


eo পু পা তত 


নি ভি ot ১০ ১০৮৭ LE as ০০ ০৮৯৯ 0 ০৮৪ ২০2৮৯ ৩৩ 0৮৯ -$/, 
| : 4০ পট 01095758855 


৬৮. ইবন খুযায়মা ().. EEE আৰু হয়া রো)-এর বরাতে বালা জঃ অনুরূপ বর্ণনা 
সা EAE হু 


দে 0| 0৫ রো i 
+ 095 4252 le Ei pl 


৬৯. ইব্‌ন আবী দাউদ রর)......; বর্ণনা করেন যে, সালিম (র) তীর পিতা থেকে বর্ণনা করেন যে, 
নবী হুল যখন নিদ্রা থেকে জাগরিত হতেন, তখন তিনি নিজ হাতে তিন বার পানি ঢালতেন। 
বস্তুত ফকীহগণের এই দল বলেছেন যখন রাসূলুল্লাহ জর থেকে পেশাব থেকে পবিত্রতা অর্জন 
করার ব্যাপারে এটি বর্ণিত আছে; যেহেতু তারা (সাহাবীগণ) পেশাব-পায়খানা করে পানি দ্বারা 
ইস্তিনজা করতেন না। তাই তিনি তাদেরকে এই বিষয়ের নির্দেশ দিয়েছেন, যখন তারা নিদ্রা থেকে 
জাগরিত হবেন ৷ কারণ তাঁরা তো জানেন না রাতে তীদের হাত তাদের শরীরের কোন্‌ কোন্‌ স্থানে 
অবস্থান করছিল । হতে পারে ত তা পেশাব পায়খানা মোছার স্থানে লেগেছে । ফলে ঘামের কারণে ' 
তাদের হাত নাপাক (অপবিত্র) হয়ে গিয়ে থাকবে । অতএব নবী গ্ঃট তাদেরকে তিনবার হাত ধৌত 
করার নির্দেশ দিয়েছেন । আর এটিই হচ্ছে হাতে লেগে থাকা পেশাব-পায়খানা থেকে পবিত্রতা 
অর্জনের বিধান। যখন তিনবার.ধৌত করা দ্বারা পেশাব-পায়খানার মত গলীজ নাজাসাত (গুরু 
নাপাক) থেকে পবিত্রতা অর্জিত হয় তখন তা থেকে হালকা নিম্নমান সম্পন্ন নাজাসাত থেকেও পাক 
হয়ে যাওয়াটা অধিকতর যুক্তিযুক্ত ৷ 

শর্ট বিষয়ে আমরা যা উল্লেখ করেছি, আবু হুরায়রা, রো)- এর সেই উজির বারা এর সমর্থন পাওয়া 
বউ টার হিলি | 


WWW.Wwayto)j annah.com 


Contents 


৩৮ . তাহাবী শরীফ 


৮5786175250 EE UE UEC ETE ol: 
১০৮ লে: 85427 ০০ ih 2 ১০০ 222 
EY ১1১৭, 9৪ ০০১ 


৭০. ইসমাঈল ইব্‌ন ইস্হাক (র)....... জানিনা (8 বেক লেই ধাত ব্যাপারে 
বর্ণনা করেন, যাতে কুকুর বা বিড়াল মুখ দিয়েছে। তিনি বলেন ঃ তা তিনবার ধুতে হবে। 


বস্তুত যখন আবু হুরায়রা-(রা) মত পোষণ করছেন যে, কুকুরে মুখ দেয়া পাত্র তিন বার ধৌত করলে 
পবিত্র হয়ে যায়, আর তিনিই এই বিষয়ে নবী জ্শ্্ঃ থেকে পূর্বে উল্লিখিত হাদীস রিওয়ায়াত 
করেছেন। সুতরাং এর দ্বারা সাতবার ধৌত করার হাদীস রহিত হয়ে যাওয়া সাব্যস্ত হল। কারণ, 
আমরা তার ব্যাপারে উত্তম ধারণা পোষণ করি। তাই আমরা তার ব্যাপারে এই ধারণাও করতে পারি 
না যে, তিনি নবী জ্ঃ থেকে যা কিছু শুনেছেন সেই মোতাবিক আমল না করে তা ছেড়ে দিয়েছেন। 
অন্যথায় তার বিশ্বাসযোগ্যতা (আদালাত) খতম হয়ে যাবে এবং তীর উক্তি ও রিওয়ায়াত গ্রহণযোগ্য 
থাকবে না। আর যদি সাতবার ধৌত করার ব্যাপারে পূর্বোল্লিখিত রিওয়ায়াতের উপর আমল করা 
5 Le তাহলে এই বিষয়ে আবদুল্লাহ্‌ ইবনুল 
মুগাফ্ফাল (রা) নবী জল থেকে যা কিছু রিওয়ায়াত করেছেন, তা আবু হুরায়রা (রা)-এর 
চি যেহেতু এতে তিনি-কিছুটা অতিরিক্ত 
ব্‌ করেছেন। 


০4 ০ 


১০১০59০২১৮৯ ১১ as le Bh ns UE 03 EE টপ Ce VN 


dBm 819. 2 


১ 1 


LE 


৭১, এ রা UE নবী শুই 
কুকুরকে হত্যার নির্দেশ দিয়েছেন। তারপর বলেছেন ঃ কুকুরের সাথে আমার কি সম্পর্ক ? কুকুর যখন 
তোমাদের কারো পাত্রে মুখ দেয়, ত তা সাতবার ধৌত কর এবং অষ্টমবার মাটি দ্বারা ঘষে ধৌত কর।.. 


CE ০৪5 সি ১০ ২৯৪ ০৪ 03০33১৮১৪৪০ 

৭২. নম ১... বা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। | ৯ 
২ টা 

বস্তুত এই আবদুল্লাহ্‌ ইবন মুগাফ্ফাল (রা) নবী রঃ থেকে রিওয়ায়াত করছেন যে, তা সাতবার 

ধৌত করা হবে এবং'অষ্টমবার মাটি দ্বারা ঘষে. ধৌত করবে । আর তিনি আবু হুরায়রা (রা)-এর 


(রিওয়ায়াতের) চাইতে বাড়তি বর্ণনা করেছেন। আর অতিরিক্ত (বর্ণনা সম্বলিত হাদীস) অসম্পূর্ণ 
(হাদীস) অপেক্ষা অধিক গ্রহণযোগ্য হয়। সুতরাং আমদের বিরোধী পক্ষের জন্য এই বক্তব্য প্রদান 


- WWwWw.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় £ তাহারাত . AE টি 


নর পাত্র আটবার ধৌত না করা পর্যন্ত তা পবিত্র হবে না। সপ্তমবার মাটি দ্বারা ঘষে 
বং অষ্টমবারও অনুরূপ: যাতে উভয় হাদীসের উপর একই সঙ্গে আমল হয়ে যায়। যদি তারা 
(ভন 
ত্যাগ করার একই অভিযোগ অনিবার্য হয়ে পড়বে, যা সাতবার ধৌত করা পরিত্যাগ করার ব্যাপারে . 
তাদের বিরোধী পক্ষের বিরুদ্ধে অনিবার্য বলে তারা সাব্যস্ত করেছে। পক্ষান্তরে আমরা বর্ণনা করেছি 
যে, গলীজ নাজাসাত থেকে (অপবিত্র) পাত্র তিনবার ধৌত করার দ্বারা পাক হয়ে যায়। তাহলে তার 
চাইতে হালকা নাপাক বস্তু অনুরূপভাবে (তিনবার) ধৌত করার দ্বারা পাক হয়ে যাওয়াটাই অধিক 
যুক্তিযুক্ত । হাসান (রা) এই বিষয়ে তাই বলেছেন, যা আবদুল্লাহ্‌ ইবন মুগাফ্ফাল (রা) রিওয়ায়াত 
" করুরেছেন। 
Es BLJG call ০০ LES US 0 LS UG EE VEL vr 
নন ০1০10: 2৮৭013০1০০৮ ০০০৪ LN 5৩ lll 
৭৩. আবু বাক্রা (র) তিনে তিনি বলতেন ঃ পাত্রে যখন কুকুর 
মুখ দিবে তখন তা সাতবার ধৌত করবে এবং অষ্টম বার মাটি দ্বারা ঘষে ধৌত করবে। 
ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক বিশ্লেষণ ৪ বস্তুত সংশ্লিষ্ট বিষয়ে আমাদের. সেই বক্তব্যই যথেষ্ট 
যা আমরা বিড়ালের উচ্ছিষ্ট প্রসঙ্গে রিভিন্ন প্রকার গোশতের বিধান বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেছি। 
কুকুর পাত্রে মুখ দেয়ার ব্যাপারে একদল আলিম বলেছেন যে, পানি পাক এবং পাত্র সাতবার ধৌত 
করাতে হবে । তারা বলেছেন, এটা বুদ্ধির অগম্য ইবাদাত মূলক নির্দেশ আমরা বিশেষ করে পাত্রের 
ব্যাপারে এ হুকুম তা'মিল করছি মাত্র। তাদের বিরুদ্ধে দলীল নিম্নরূপ 8 - ূ 
রাসূলুল্লাহ ইহুইুই -কে যখন সেই সমস্ত হাউজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যাতে হিং প্রাণীও পানি 
পানের জন্য যাতায়াত করে । তিনি বললেন. দুই কুন্লা পরিমাণ পানি হলে তা আর নাপাকী বহন করে 
না। বস্তুত এটি প্রমাণ করে যে, যখন তা দুই কুল্লা পরিমাণের কম হবে তখন তা নাপাকীকে বহন 
করে । এমনটি না হলে দুই কুল্লা উল্লেখ করার কোন অর্থ থাকে না এবং সেই অবস্থায় দুই কুল্লার কম 
অথবা অধিক উভয়টি সমান বিবেচিত হবে। দুই কুল্লাহর উল্লেখ করায় সাব্যস্ত হয় যে, ওই (দুই 
কুল্লার) বিধান এর চাইতে কম (পানির) বিধানের বিপরীত। ৃ 
সুতরাং রাসূলুল্লাহ এক -এর ওই বক্তব্য দ্বারা প্রমাণিত হল যে, কুকুর পানিতে মুখ দিলে পানি 
ভিসি তি 
০০০০০৮০০০৪১ এডি 


রর ৫. 

৪. অনুচ্ছেদ ৪ মানুষের উচ্ছিষ্ট 

SN CEG TE AL ও 33 ২৮৯০৬১০০০5৪ 
51 এ 4710৮ ৫৯১ ৩ ০৯৮৮৯৮৭৪০০০ be OST poole ১০০০৯৭। 
: ০৮৯১০০৯০১০৩ ৯৬1 ৯ FANG সিএ 4৯৮ ৩৯৮ TS 


Wwww.waytojannah.com 


Contents 


৪০ - f তাহাবী শরীফ 


৭8. মুহাম্মদ ইবৃন খুযায়মা (র)....... আবদুল্লাহ্‌ ইব্‌ন সারজিস রো) থেকে' বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ প্রঃ মহিলা কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে পুরুষদেরকে এবং পুরুষ 
কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে মহিলাদেরকে গোসল করতে নিষেধ করেছেন। বরং উভয় 
_ একই সঙ্গে গোসল আর করবে। 


ec Els 6 
| . 785 কারি তো 
৭৫. আহমদ ইব্‌ন দাউদ ইব্‌ন মূসা (র)....... হুমাইদ ইব্‌ন আবদুর রহমান (র) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, আমি এরূপ এক ব্যক্তির সাথে সাক্ষাত করেছি, যিনি চার বছর নবী জুট 
-এর সংস্পর্শে ছিলেন যেমনটি আবু হুরায়রা (রা) চার বছর তার সংস্পর্শে ছিলেন। তিনি বলেন, 
LH ” fe CAAA MII 
ENE ET TC CRC US IGS 
. JG Cel 30 921১৪ Salt ১৩০০ 91 8৮০1 Lak I 9 01 


৭৬. আলী ইব্‌ন মা'বাদ রে) টন হাকাম আল-গিফারী (রা)' থেকে বর্ণনা করেছেন যে, তিনি 

বলেছেন, রাসূলুল্লাহ জর মহিলা কর্তৃক ব্যবহৃত “পানির অবশিষ্টাংশ' দিয়ে রা তাদের “উচ্ছিষ্ট পানি’ 
দিয়ে উু করতে পুরুদের নিষেধ করেছেন। তিনি এই দুটি কথার মধ্যে কোনটি বলেছিলেন, রাবী 
আবু হাজিব (র) এ ব্যাপারে তার অজ্ঞতা প্রকাশ করেছেন । 


০০ ১০ pA ১২ 3 0০ LANCE ০০৪,৮০৪ ১৫ ১৯০৯০৪০৯ ৬ 


জিডির EE Ma SVE OE 0 IE 


৭৭. হুসাইন ইব্‌ন নাস্র....... হাকাম আল-গিফারী বর্ণনা করেন যে, রান উর লোকে 
উচ্ছিষ্ট পানি ব্যবহার করতে (পুরুষের) নিষেধ করেছেন। | | 


পর্যালোচনা 
রজার রা একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং 
তারা মহিলা কর্তৃক ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে পুরুষের জন্য উযু করা অথবা পুরুষ কর্তৃক 
ব্যবহৃত পানির অবশিষ্টাংশ দিয়ে মহিলাদের জন্য উষু করা মাকরূহ সাব্যস্ত করেছেন। . 
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর-আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন ৪ এতে কোনরূপ অসুবিধা 


WWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত 2 . | 8১ 


be pale be Ls be lle 96 ১2] LE 099 008 এও ns le CEE VA 

+ ১৯1১ ell ৬ Ji & 4111 ডি Lisle ৪ Bl নি 
৭৮, আলী ইব্‌ন মা'বাদ (র). টানি আয়েশা রো) থেকে বর্ণনা করেন যে, ভিনি বলেছেন, আমি 
দি 7779 


+ 41০০ ssl 


পা পাতা 


৭৯. ইব্‌ন খুযায়মা ৪. টির আসিম (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


টা 


৮০, সালিহ ইল আর রহমান রে. টে (গু বণনা করছেন 


29515 কর্ড ৫ 


£ 4৫ 


রি Lise 
৮১. ইউনুস (র)... ES আয়েশা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন । 


LM RAL DEE BOS 


= 
“০ ০০ 


dis Lisle ৩০ ২ ১৪১০ ৮১০ 
৮২, ২. আহমদ ইবন দাদ দি যে)... আয়েশা নেও থেকে অনুরূপ উল্লেখ করেছেন। 


is see ৩০০ 
৮৩. আলী ইব্‌ন মাস্বাদ রে)....... আয়েশা (রা) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। 


£9-14%974 


০৮১ ৪ is 0০6 ১৮ ০০০১০ 05 03৮৮৮ Lai CE AE 


dis 2০ Lisle ০ 451 ১০ ASA ৯০০ ১৭ PAs ৬৪ 
৮৪. নাসর ইবন মারযুক রে)... চিনি আয়েশা রো).থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
১০৯৫ 1১০2 ৯ ০০ ০০21 305 (৮৯941 055 UG 5915 521০১758৯7৩ 
১০৩2 ১545৮ CASE ASML pt ls ৮02 
ডি» + ৬৯৮০ ০০ এ FEC OEE 
ৰ তাহাবী শরীফ ১ম খণ্ড -৬ ৃ 


‘ wWww.waytojannah.com 


Contents 


৮৫. ইব্‌ন আবী দাউদ রে)....... উদ্মু সালামা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন ৪ আমি 
এবং রাসূলুল্লাহ শর লই একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছি। 


Ta EEE AG ৮105৮ 


(৬৯ ৩০০১৪ SAK 0৪০ yee Sl এ০৪ ১০০০৪ ১21১০০2১3০৫ A ৩৭ 
৯০ ০ ৬০ ES এনাও 


৮৬. আবু বাক্রা (র)....... রানির HE 2 তিনি বলেছেন, মায়মূনা 
(রা) আমাকে বলেছেন ৪ তিনি এবং নবী শট একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছেন। 
1৮2 Be ১৪৮০ 0৮401 চল ES 005০০ 5 02 EIS AY 
তি 
| ০৬5 | ১৮ এ 411 4৮5১9 151 
৮৭. ফাহাদ (রা)...... আয়েশা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ আমি এবং রাসূলুল্লাহ 


হুই একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করেছি। 


রিনি CE 005 sill ale Pl CE JUG ০৮1,955) Ls 0৪০5৬ 
০ ১০০৬০ ১০25 . 

৮৮. ইয়াযীদ ইবন সিনান আল-বছরী (র) টার . আয়েশা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
055 49001 55 01 95505 05455 ১১৯55 05 0৩ Ls | ০21 Gis AA 


2 


চারা নি Ct ll 


৮৯. ইব্‌ন আবী দাউদ রে) টা উম্মু সালামা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি. 
এবং রাসূলুল্লাহ শুই একই গামলা থেকে গোসল করেছি । আমরা আমাদের হাতে পানি ঢেলে তা 
পাক করতাম ৷ তারপর উপর থেকে পানি ঢেলে দিতাম ৷. . 


১৮0৪১৯৩০২২৬ 9০9 UG ৮০৪ ১৮9০০  0055১৮৮ CEES a. 
55554115521 257256535155 0278 
438 ৮:০5 ৬৮ 8৮০ ০৯১০৪ BF 44৮০০ ৩৫ 3০০45৯৪৯ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত " | ৪৩ 


৯০. ইক্‌ন্‌ মারযুক রে) ও আবু বাক্রা হীরা কি 
বলেছেন, রাসূলুল্লাহ শট এবং তার স্ত্রীদের মধ্য থেকে একজন একই পাত্র থেকে পানি নিয়ে 
গোসল করতেন। প্র 

ইমাম আবূ জা’ফর তাহাবী রে) বলেন £ বস্তুত আমাদের মতে এই সমস্ত হাদীসে প্রথমোক্ত মত. 
_পোষণকারীদের বিরুদ্ধে কোন প্রমাণ নেই। যেহেতু সম্ভাবনা আছে যে, তারা উভয়ে এক সঙ্গে . 
গোসল করেছেন। লোকদের মাঝে বিরোধ তো সেই ব্যাপারে, যখন একজন অন্য জনের পূর্বে সূচনা 
রি এই বিষয়ে আমরা নিম্নোক্ত হাদীসগুলো লক্ষ্য করছি ৪. 


১2৮1০550932 Gl EES EEO -৭\ 
পরিপাটি LE Ee 
«say 119) 0০০ call এই LE ly 9 ০৫ 

৯১. আলী ইব্‌ন মা'বাদ রে)....... সালিম রে) উম্মু ছুবাইয়্যা আল-জুহানিয়্যা থেকে [(যার সম্পর্কে 
তার ধারণা যে, তিনি রাসূলুল্লাহ শুইল -এর সাথে সাক্ষাত করেছেন এবং তার (পবিত্র হাতে) ] 


বাইয়াতও করেছেন বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ একই পাত্র থেকে পানি দিয়ে উযু করার সময় 
রা 777 


৯২. ইউনুস (র)....... উ সবাই আল-ফুযাইনা (রা) থেকে অনুপ রিওরায়াত করেছেন? এতে 
প্রমাণিত হয় যে, (প্রত্যেকে) পর্যায়ক্রমে (একজনের পরে অন্যজন) পাত্র থেকে পানি নিতেন। 


08 JUG 55 ৩২ 5205 ৩৫০১০ এসি 05 JUG Ss sl ১11 ৮১৪০৯ মা 
পা ০৮ # 0 


La ০13১০50১০৯৮ ০৬ ১৭০ 2০০১০০১৬০৯০ Lt bt আল 


৭ ০৪০ পি | ই , 25155 ৩, Ll 
৯৩. EE থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি, এবং 
রাসূলুল্লাহ হুঃ একই পাত্র থেকে গোসল করেছি। তিনি আমার পূর্বে শুরু করতেন। 
বস্তুত এতে বুঝা যাচ্ছে যে, পুরুষের উচ্ছিষ্ট (পোনি):দিয়ে মহিলার জন্য পবিত্রতা অর্জন করা বৈধ ।' 
ও লি দা ১ 45440 2 Sl CEs oat 


৯৪. ;. আহমদ ইবন দাদ রে). ee মিরা তিনি বলেছেন” আমি 
এবং রাসূলুল্লাহ শি 5১৮ 5754 
০০০০০ সু 


WWww.waytojannah.com 


Contents 


88 | * তাহাবী শরীফ 


sae eee নে 5৫০49. ৫:%:০ 3 30 - পক প0) ৫ & ৩ ০,:%+ ০ « 4৫5০ 
CHILLS ০৮২১৪ ৮2 বটি ০৪401 ৮০০ 0590 srl 8০৮১ ৮১৪৭৯ Ae 


১০৭০ 2০ 948 পে 0 008 ০৪০] ale টা 0৪ 005 3১১১০ ০৯ ৪০৯৩ 
৯৫. রবী'উল জীষী (র) ও ইব্‌ন মারযুক (র) ...*..* আফলাহ রে) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


পুত 


88525268০51 05315555285 868 
১3১ BE abt ৩১4০5 6১৩ ০৬ ১২০১ Use be All 5 ০০ 
+ LUD ০০ ls Ll 


৯৬. চর) 5 জরা HE তিনি বলেছেন ঃ আমি 
এবং LSS রি পাত্র থেকে জানাবাতের গোসল রী | 


“০/০ এ 8. 


hl LEY ৪:2৫ 352৩৯ 


ূ ূ + ds ১৯১০৩ 0৭৪ 4৪৮৯ 
৯৭. সুলায়মান ইব্‌ন শুআইবআল-কায়সানী (রর) ............ আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি এবং নবী জক্লঃ একই পাত্র থেকে গোসল করতেন । তিনি আয়েশা (রা)-এর পূর্বে এবং আয়েশা 
(রা) তার পূর্বে আজলা ভর্তি করতেন। 

2305 5 এ ০৪ 2258০ ০০০ টি ৬ (58 009 ডিও NEE -৭ 
12 ০৯ ০৯ Cl পু all 14301 Lait এ iS lL Lisle ৩০ 
+d sl 
৯৮. হি রা জা EEE. তিনি বলেছেন £ আমি এবং 
রাসূলুল্লাহ জর একই পাত্র, থেকে গোসল করেছি। আর্মি বলতাম, আমার জন্যও কিছু (পানি) 
অবশিষ্ট রাখুন, আমার জন্যও কিছু অবশিষ্ট রাখুন । | 
(5408 ০০৪০ ৬ এপ 0 JUG SHS EEE COREA AA 
ee is sll RT 47741 


৯৯. মুহাম্মদ ইব্নুল রি টিলার মুবারক চির রিওয়ায়াত ত,করেছেন।.. 


এ এ ০০ বি ES UE es ও SHAS ES ILS II CETL hs 


>~ 


FEA 


০ ভিন A 2৭০ be BLS Le 
১০০. ইব্‌ন মারযুক ......... আয়েশা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন 


Wwww.waytojannah.com 


Contents { 
অধ্যায়ঃ তাহারাত | | 8৫ 
FE 


252 ও ০০০৯৬ LL ০1 1১১1 ০০১১1১০৮০০০ 


রি 2322 


ed Le মি পুশ 91 ০৩৪ Sli 
১০১. আৰু বাক্রা (র) ........... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, নবী ক্ঃ-এর 


জনৈকা স্ত্রী জানাবাতের গোসল করেছেন। তারপর তিনি এসে উযু করলেন। উম্মুল মু'মিনীন (রা) 
তাকে বললেন, (আমি এর থেকে জানাবাতের গোসল করেছি)। তিনি বললেন ঃ পানিকে কোন বস্তু 
নাপাক করে না। 


বিশ্লেষণ ' 
ৰ AEE লারা 0 
করার বিষয় বর্ণনা করেছি। আর এটা সেই সমস্ত রিওয়ায়াতের পরিপন্থী, যা আমরা অনুচ্ছেদের 
শুরুতে বর্ণনা করেছি। সুতরাং আমাদেরকে এখানে গভীরভাবে পর্যবেক্ষণ করা আবশ্যক যেন আমরা 
পরস্পর বিরোধী দুই মর্মের মধ্য থেকে বিশুদ্ধ মর্ম উদ্ধার করতে সক্ষম হই । অতএব আমরা একটি 
সর্ববাদী সম্মত নীতি দেখতে পাই যে, পুরুষ এবং মহিলা যদি উভয়ে (একই সময়ে) নিজ নিজ হাত 
দিয়ে পাত্র থেকে পানি নেয় তাহলে এতে পানি নাপাক হয় না। আর আমরা লক্ষ্য করছি যে, যে কোন 
নাজাসাত উষূ করার পূর্বে অথবা উষূ করার সময়ে পানিতে পতিত হলে এর বিধান উভয় অবস্থায় 
অভিন্ন। বিষয়টি যখন এরকমই এবং পুরুষ ও মহিলা প্রত্যেকে একে অপরের সঙ্গে উযু করার দ্বারা 
পানি নাপাক হবে না। অতএব একে অপরের পরে উচ্ছিষ্ট দ্বারা উযূ করার বিধানও যুক্তির নিরিখে 
অনুরূপ হবে । এতে দ্বিতীয় মত পোষণকারীদের অবস্থান সঠিক প্রমাণিত হল । আর এটিই ইমাম আবু 
হানীফা (রে), ইমাম আবু ইউসুফ (র) ও.ইমাম মুহাম্মদ ইব্নুল হাসান (র) এর অভিমত । 


০% ৮০ 


৮৯০০]।, ০৫০২০০12085 

৫. অনুচ্ছেদ £ ঃ উ্ু করার সময় বিসমিল্লাহ্‌ বলা 

1১6 0০871: 32 3185 0506৪ ১1০১ 28532 ০০2 শিট LSS N.Y 
22115555555 
০০০৪ ০০৬১১ UE IID 2 ১০৮০ ৪১১১৬০০। ৮০০৮ 0০ 
দলও ও এ| ০9৩ ০ ৯১4০ 11553 ঞ «ll ৩১০০১ ০০১১০ ৬০ ৯১০৯৮, 


: 4৭5 খা) শি ০৫০৭ ১ 


১০২. মুহাম্মদ ইবৃন আলী ইব্‌ন দাউদ আল-বাগদাদী রে) ......... আবু হুরায়রা রো) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন £ আমি রাসূলুল্লাহ শর্ট -কে বলতে শুনেছি, যে ব্যক্তি উযু করবে না তার 
সালাত হবে না। যে ব্যক্তি আল্লাহ্‌র নাম নিবে না, SRT ডিভি বিভাগ? 


WWW.Waytoj annah.com 


Contents 


০৮: ০ 2777 - Cd “০-৮০ of 40 320 ১ #0 রর 
ww» #0 #02 


TT OEE EE 
ৰ & dU En ESS ০৬০ 0৪, ১৮৯০ 1 ০৮ ১৯৬। 

+ US ০১৪৪ 
. ১০৩, আবদুর রইমান ইবনুল জারদ-আদ_বাঁগদাদী বর) হ্যা নাহি বাহন 


ইব্‌ন আবী সুফইয়ান (র) তার পিতামহী থেকে বনি করেন ত, তিনি রাসূলুল্লাহ শুই -কে'অনুন্ূপ 

4 ১ 

৯০:০০ ফিরতি টিনা রো 
টু, 8 র Ge lis BS oe 

১০৪. ফাহাদ রে) ....... আনা রা)-এর বরাতে নবী হর থেকে অনুর বন করেছেন" 

পর্যালোচনা ও বিশ্লেষণ 

বস্তুত একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, A en 

তথা আল্লাহ্‌র নাম নিবে না, তার উযু হবে না । তীরা সংশ্লিষ্ট বিষয়ে উল্লিখিত হাদীসসমূহ দ্বারা 

প্রমাণ পেশ করেছেন। . ৰ 

পক্ষান্তরে এই বিষয়ে অপরাপর.আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা বলেছেন ৪ যে ব্যাক্তি 


উষূ করার সময় বিস্মিল্রাহ্‌ পড়ে না সে খারাপ কাজ করেছে। তবে তার এই উযু দ্বারা পবিত্রতা 
অর্জিত হয়ে গিয়েছে। তারা এই বিষয়ে (নিমোক্ত হাদীসসমূহ দ্বারা) প্রমাণ পেশ করেছেন ঃ 


৬ রাস 684০8 


রিনি রি 21:১8: ০৮০ 


১০৫. EE লারা ডে “মুহাজির ইব্ন কুনফুয (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি: 
একবার রাসূলুল্লাহ প্রাঃ -কে উষূরত অবস্থায় সালাম করেন। তিনি তাঁর সালামের উত্তর দেননি। উযু 
শেষ করে বললেন £ আমি তোমার সালামের উত্তর দানে বিরত থেকেছি এই জন্য যে, অপবিত্র 
অবস্থায় আমি আল্লাহ্‌র যিক্র করা পছন্দ করিনি। 


বিশ্লেষষ মিটি যারা রা 
রী দার পরমালিত হল মে বায অপি অহ আলাম বির করাকে অপ 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | | | ৪৭ 


যে, তিনি আল্লাহ্র নাম নেয়ার পূর্বে উষু করেছেন। আর তীর যে ইরশাদ £ “যে ব্যক্তি বিস্মিল্লাহ্‌ 
পড়বে না তার উষু হবে না”-এর মর্ম তাও হতে পারে, যা প্রথমোক্ত মত পোষণকারীগণ গ্রহণ 
করেছেন। আবার এটিও হতে পারে যে, ছাওয়াবের দিক দিয়ে তার উষু পূর্ণ হবে না (পূর্ণ ছাওয়াব 
পাবে না)। যেমনিভাবে তিনি (সা) বলেছেন £ সেই ব্যক্তি মিস্কীন নয়, যাকে এক-দুই খেজুর এবং 
এক দুই লোকমা প্রদান করে বিদায় জানানো হয়। বস্তুত এ কথা দ্বারা তার এই উদ্দেশ্য নয় যে, 
এরূপ ব্যক্তি মিসকীন নয় এবং সে মুখাপেক্ষীতার আওতা বহির্ভূত, যাতে তার উপর সাদাকা হারাম 
হয়ে যাবে । বরং তার উদ্দেশ্য হচ্ছে একথা বুঝানো যে, সেই ব্যক্তি মুখাপেক্ষিতায় এমন পরিপূর্ণতায় 
757 | 


০1১০5 Eli ily ১০০০০০ :১০১। 2৮14০ 


১০৬. ভি নর চুর ডা রত বলেছেনঃ 
সেই ব্যক্তি মিসকীন নয়, যে চক্কর লাগায় এবং-এক বা দুই খেজুর, এক লোকমা বা দুই লোকমা 
দ্বারা-তাকে ফিরিয়ে দেয়া হয় ।-তীরা (সাহাবীগণ) বললেন, (তাহলে) মিসকীন কে ? তিনি. বললেন, 
ভিক্ষা করাতে যার লজ্জাবোধ হয় অথচ তার কাছে প্রয়োজন মিটাবার মত কিছু নেই, অপর লোকেরা 
তার অবস্থা সম্পর্কে জ্ঞাত নয়, যা তাকে দান করা হবে। 


৭৯1০ | ১০ ০৬০০৫ 4৮৯০ EC ES LEE 
Sa + sll hs 5 

_ ১০৭. উরি ৮৫১ ব্রার (রা) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। : 
১০091 এ ১০১৪ Lt SAN এ UG oh CA CS YEA CEL NA 
. ১৩৯০ dll ০৬০০০ ০০ ৪১০৯ 


দিতি (র)........ আৰু হা (রা)- এর বরাতে রাসূলুল্লাহ শস্য থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন।, 


০52 


১২৮০০ apt pi tang ৮০১০৪৭৬৬০০৭ ৭ 
এ্ঞ্জ রর 


১০৯. আবু উদ মু নন ইস বন মুসলিম বে). ..... আবু হুরায়রা- রো) সূত্রে 
রাসূলুল্লাহ শর থেকে অনুরূপ বর্ণনা -করেছেন। - ই Cr ১ 


“www.waytojannah.com 


Contents 


8৮ .... তাহাবী শরীফ 


১০৪৪০০১৪৭৩৪ 21১৯৩৯১৬4০3 ০ 
্‌ ১... হি 
১১০. ইউনুস (রে) .......... SEAT এর বরাতে রাসূলনরহ ও থেকে অনুরূপ 


রিওয়ায়াত করেছেন। যেমনটি তিনি বলেছেনঃ সেই-ব্যক্তি মু'মিন্ন:নয়, যে ব্যক্তি পরিতৃপ্ত হয়ে রাত 
অতিবাহিত করে, অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত । 


EAE NT TA OE 
১০০০ nl ৪. dt 51221, 20810821015 558 
| ০৮১০৪ ৮৬০০ সে জ 41011520505 0৯07 ০৪ ৮৫511 0 2 
- ৮৯ ৯৯11 5০৯3 325 


১১১. আবু বাক্রা (র) ....... আবদুল্লাহ্‌ ইব্‌ন মুসাবির (র) থেকে অথবা ইব্ন আরী মুসাবির (র) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বললেন, আবদুল্লাহ্‌. ইব্‌ন আব্বাস (রো)-কে বলতে শুনেছি। তিনি 
আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর রো)-কে কৃপণতার ব্যাপারে ধমকাচ্ছেন আর বলছেন, রাসূলুল্লাহ্‌ - ই 
বলেছেন £ সেই ব্যক্তি মু'মিন নয়, বরাগিগতি রা কহ গা 
তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। 


বিশ্লেষণ 

বস্তুত এতে তীর এই উদ্দেশ্য নয় যে, নত দির চার 
বের হয়ে কুফরীতে পৌছে গেছে; বরং এর দ্বারা তার উদ্দেশ্য হচ্ছে, সেই ব্যক্তির ঈমানের উঁচু মর্যাদা 
লাভ হয় নাই। অনুরূপ অনেক উদাহরণ আছে, যা উল্লেখ করলে গ্রন্থের পরিসর দীর্ঘ হয়ে যাবে। 
একইভাবে তার ইরশাদ £ “যে ব্যক্তি আল্লাহ্‌র নাম নিবে না, তার উধু হবে না”-এর মর্ম এটি নয় 
যে, সেই ব্যক্তি এমন উষু বিশিষ্ট হয়নি, যা তাকে অপবিব্রতা থেকে বের করেনি; বরং এর মর্ম হচ্ছে, 
সেই ব্যক্তি পূর্ণ উযূর সাথে উষু বিশিষ্ট হয়নি, যা ছওয়াব লাভের অন্যতম এক মাধ্যম ৷ সুতরাং যখন 
এই হাদীস সেই মর্মের সম্ভাবনা রাখে, যা আমরা বর্ণনা করেছি, আর এখানে এরূপ কোন প্রমাণ 
বিদ্যমান নেই, যাঁতে এক ব্যাখ্যা অপর ব্যাখ্যার উপর নিশ্চিতভাবে প্রাধান্য পেতে পারে, তাই এর 
অর্থ মুহাজির (রা)-এর হাদীসের অর্থের অনুকূলে সাব্যস্ত করা আবশ্যক, যেন উভয়ের মাঝে 
পারস্পরিক বৈপরিত্য সৃষ্টি না হয়। 

অতএব প্রমাণিত হল যে, বিসমিল্লাহ পড়া ব্যতীত উহ দ্বারাও উষ্কারী ব্যক্তি অপৰি্তা থেকে 
পবিত্রতার দিকে বের হয়ে আসে । - 


ই উহার ডিভিডি বি 
যুক্তির নিরিখে সংশ্লিষ্ট বিষয়ের বিশ্লেষণ নিম্নরূপ £ আমরা লক্ষ্য করছি যে, এমন কতেক বস্তু আছে 
যাতে কথা বা বাক্য ব্যতীত প্রবেশ করা যায় না বা সম্পাদিত হয় না। তার মধ্যে রয়েছে সেই সমস্ত 


WWww.waytoj annah.com” 


Contents 
অধ্যায় £ তাহারাত | | ৪৯. - 


লেনদেন যা লোকদের মাঝে -বেচা-কেনা, ইজারা, বিবাহ ও খুলা ইত্যাদি রূপে প্রচলিত আছে । এই 
সমস্ত বস্তু বাক্য বা কথা বলা ব্যতীত সম্পন্ন হয় না, বরং বিষয়ের উল্লেখ সম্বলিত কথার মাধ্যমে তা 
সম্পাদিত হয় । যেমন মানুষ বলে থাকে £ঃ আমি তোমার কাছে বিক্রি করেছি, আমি তোমাকে বিবাহ 
করেছি, আমি তোমার সাথে খুলা. করেছি। এগুলো সেই সমস্ত বাক্য, যাতে লেনদেনের উল্লেখ আছে। 
আবার কিছু বস্তু আছে, যাতে বিশেষ কথা দ্বারা প্রবেশ করা যায়। তা হচ্ছে সালাত এবং হজ্জ। 
সালাতে. তাকবীরের দ্বারা এবং হজ্জে তালবিয়া দ্বারা প্রবেশ করা যায়। সুতরাং সালাতে 'তাকবীর' 
এবং হজ্জে “তালবিয়া” এগুলোর রুকনের অন্তর্ভুক্ত । ' ~ 

এবার আমরা উযুতে বিসমিল্লাহ্‌ বলার দিকে লক্ষ্য করব, তা পূর্বোল্লিখিত বিষয়গুলোর কোনটির সঙ্গে 
সাদৃশ্যপূর্ণ কি-না ? আমরা দেখেছি যে, তাতে কোন বস্তু সম্পন্ন করার উল্লেখ নেই, যেমনটি বিবাহ 
এবং ক্রয়-বিক্রয়ের মধ্যে রয়েছে । এইজন্য বিসমিল্লাহ বলা সেই বস্তুর বিধান থেকে ভিন্ন হবে । আর 
বিসমিল্লাহ বলা উষূর কোন রুকনও নয়। যেমনিভাবে তাকবীর বলা সালাতের একটি রুকন এবং 
তালবিয়া বলা হজ্জের একটি রুকন। অনুরূপভাবে এর দ্বারা এর বিধান তাকবীর ও তালবিয়ার বিধান 
থেকেও পৃথক হয়ে গেল। অতএব এতে সেই ব্যক্তির বক্তব্য নাকচ হয়ে গেল, যে ব্যক্তি বলে যে, 


উষূতে বিসমিল্লাহ বলা মনুরূপভাবে আবশ্যক, যেমনিভাবে এই সমস্ত বস্তৃগুলো সংশ্লিষ্ট 


ইবাদাতসমূহের মধ্যে আবশ্যক। 

যদি কোন প্রশ্নকারী বলে যে, আমরা লক্ষ্য করেছি যে, জবাই করার সময় জন্তুর উপর বিসমিল্লাহ 
রে হরি তায তির হিজরা হানার? 
. অনুরূপভাবে উষূতে বিসমিল্লাহ বলাও আবশ্যক । . 

তাকে উত্তরে বলা হবে ঃ যুক্তির নিরিখে যা প্রমাণিত হয় তা হচ্ছে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জবাই 
করার জন্তুর উপর বিসমিল্লাহ বলা পরিত্যাগ করবে সেটি ভক্ষণ না করার ব্যাপারে আলিমদের 
মতবিরোধ আছে । কতেক আলিম বলেছেন, ভক্ষণ করা যাবে, কতেক আলিম বলেছেন, ভক্ষণ করা 
যাবে না। যারা বলেছেন ভক্ষণ করা যাবে তাদের অভিমতের ব্যাপারে আমাদের বর্ণনা যথেষ্ট । আর 
যারা বলেছেন যে, ভক্ষণ করা যাবে না, বস্তুত তারা বলেছেন, যদি ভুলে তা পরিত্যাগ করে তাহলে 
ভক্ষণ করা যাবে । জবাইকারী মুসলমান হউক বা আহলে ফিরাকের কাফির হউক, তা তাদের নিকট 
সমান। সুতরাং এখানে সেই ব্যক্তির কথামতে যে কি-না জন্তুর উপর বিসমিল্লাহ্‌ পড়াকে ওয়াজিব 
সাব্যস্ত করে তারা মিল্লাত তথা আহলে কিতাব হওয়ার বর্ণনার জন্য । যদি জবাইকারী বিসমিল্লাহ 
পড়ে তাহলে এটি সে সমস্ত মিল্লাত অবলম্বীদের জবাই করা জন্তু হবে, যাদের জবাই করা জন্তু ভক্ষণ 
করা হয়। আর যখন বিসমিল্লাহ পড়বে না, তখন এটি সেই সমস্ত মিল্লাত অবলম্বীদের জবাই করা 
জন্তু হবে, যাদেরটি ভক্ষণ করা হয় না। পক্ষান্তরে উযূ করার সময় বিসমিল্লাহ পড়া কোন মিল্লাত 
প্রকাশের জন্য নয়; বরং এটি সালাতের কারণসমূহ থেকে একটি কারণের যিকরের স্বরূপ । সুতরাং 
. আমরা দেখতে পাচ্ছি উযু করা এবং সতর ঢাকা সালাতের কারণ (ও শর্ত )-সমৃহের অন্তর্ভুক্ত । কেউ 
যদি বিসমিল্লাহ পড়া ব্যতীত সতর ঢেকে নেয়, এতে কোনরূপ অসুবিধা হয় না। অতএব যুক্তির দাবি 
হচ্ছে, যদি কেউ- বিসমিল্লাহ্‌ পড়া ব্যতীত তাহারাত তথা উযু করে তাতেও অসুবিধা হবে না। এটিই 
হচ্ছে ইমাম আবু হানীফা (র), ইমাম আহ ইউসুফ বে) ও ইমাম সুহাস ইবনুল হাসান প)-এর 
আভমত । 

তাহাবী শরীফ ১ম খণ্ড -৭ 


Wwww.waytojannah.com 


Contents 


৫০ | | তাহাবী শরীফ 


এনে ৮৬০৯। ০০০7২ 
৬. অনুচ্ছেদ £ সালাতের জন্য উুতে প্রতি অঙ্গ একবার একবার এবং তিনবার ভিনবার 
করে ধোয়া 
হরি ২5158 ৩৪ 505 055 008 ACA 008,৮০১ ০৫ ins Ltn —N NY 


৬৩০ প০৩ 


০৪৮১১ ০4১ Lays + পণ ১০০৯৯ ০৯৪ ১০ ile ০০ ০ 1১5 ০২ Cie 


of ec 3 02# 


পি 


১১২. হুসাইন ইব্‌ন নাসর রে) ....... আলী রো) থেকে বর্ণনা করেন যে, তিনি প্রতিটি অঙ্গ তিনবার 

করে ধুয়ে উযু করেছেন। তারপর বলেছেন £ এটা হচ্ছে, রাসূলুল্লাহ্‌ জঃ-এর উযু । | 

১ 31৯০৭ 92105 008 05100 08 068 0৮801 0 JUG as Cis NY 
| UE নি 

১১৩. হুসাইন (র) ....... আলী (রা)-এর বরাতে নবী গ্রাস থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 

১৮ ৯১০০০ ১০ ১০১০ ৬ 00 UG dl ১৪ oe CS ০৪০৪০ লা ৩৪1 ESS NN 


পা 
০ পা 


008 3৯ 20350450০৬5 ০০৮55 Ve 508৯৮ be চিল জা 
| 1155 


১১৪. EE EEE রর শাকীক (রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
আলী (রা) এবং উসমান রো)-কে দেখেছি, তাঁরা প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযু করেছেন এবং 
তীরা বলেছেন ৪ অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ শক উযু করেছেন। 


১০৯ ৩৭ 05 UG ins ১৯05 UG sill ০৯৪ ১৯ STD io 


ds ১4০১০4০০55৪ 


পা পাপা 


১১৫. আহমদ ইব্‌ন ইয়াহইয়া সাওরী (র) কী ইব্‌ন ছাওবান (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


৪০৮5 পা ০4০ প # 


(১ ৮১০৯৯ ১৯ ১১৪ ১০4৭ ১১১০৪ UU ৩০০৭ ৪10০৯ -১১। 


পা 2০৩ oc 203 


re CE CT CT i EE OEP 


£1; 2 পু জর ত 


ich 6০35 LE ৭11 05 ০ UG Bs 45 6০55 ধা 005 


১১৬. ইব্ন মারযুক রে) ....... উসমান ইব্‌ন আফফান (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি প্রতিটি 
অঙ্গ তিনবার করে ধুয়ে উষু করেছেন এবং বলেছেন ৪ আমি রাসূলুল্লাহ্‌ জক্ঃ়-কে অনুরূপ উধু করতে 
দেখেছি । 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত ৫১ 


#038 


০৪ ৩১০০ ০০ ২৮5০৪ ICS LS JG 901 ৬210 00 5915 551 রি 
Ell Loss পু পে ও 15051 ৬1 ০০৮৪১০৭০০০৪ 

১১৭. ইব্‌ন আবী দাউদ রে) ....... আবু উমামা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী প্রঃ প্রতিটি 

অঙ্গ তিনবার করে ধুয়ে উযু করেছেন। | 

বস্তুত এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হয় যে, রাসূলুল্লাহ্‌ শু অঙ্গগুলোকে তিনবার করে ধুয়ে উযু 

করেছেন। তার থেকে এটিও বর্ণিত আছে যে, তিনি প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে উযু করেছেন ঃ 

(১5 JG 25551 ০2115 00 ১৭ 0 ০৪ all ও ০০০০০ ০2 ১০1৮৯ -১ 


# ০2৭ 


ডি এ০১০০৯ ১ ১৪০ 95 ৩০৭ ৭ 8১ ORO ০ এ 


28-4 পরত “02 ৭ 


STEEL NU 


১১৮. রবী‘ ইব্‌ন সুলায়মানুল মুয়ায্যিন (র) ...... উমার ইব্‌ন খাত্তাব রো) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন ঃ আমি রাসূলুল্লাহ্‌ শ্শরঃ-কে প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে উযু করতে দেখেছি । 


she be ১৯ ১ ০৪ Gl 2 pals gl 55 JG 33320 ol BSS — N\A 
০০১৩ এ তে ০১০৪ ১৫১০ YIU mle nl ০০ ০০০৪৪ 


fe +b ১১০ 
১১৯. ইব্‌ন মারযুক (র) .. EEE EE থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি কি 
ডোম যাক রা রন 
রা বনি তিনি একবার করে ধুয়ে উযু করেছেন। 
১১০ 4111 reac LE BE dls i aE IES AACE 
Fi A FC ERT ON RS VE HEE 


2০ 7114 


১২০. ইব্‌ন আবী দাউদ (র) ....... আবদুল্লাহ্‌ ইব্‌ন উমার (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ ক প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে উযু করেছেন। 
০১ mall ০০ dl ১৪ 0৪ JG এল 92 গুল 0 9 9215 1 520০৯ 


০ ৮ পাপা ef 


না 80S 2 ০1০০০ ৯০৯৪ 
১২১. ইব্‌ন আবী দাউদ (র) ....... আবু নাজীহ (র) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 


৫২ .  তাহাৰী শরীফ 


42 EARS! 


১0০১ ৪ Us Cas LE Ll al 


£G ,প কু৫ ৪ 


+ ১০ ৬০ 


১২২. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা রে) ও ইব্‌ন আবী দাউদ (র) ....... আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায়দুল্লাহ্‌ ইব্‌ন 
আবী রাফি" (র) তার পিতা-পিতামহ সুত্রে বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ্‌ শ্ীক্-কে দেখেছি, তিনি 
প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উবু করেছেন এবং তাকে দেখেছি একবার করে গোসল করেছেন। 


আমরা রাসূলুল্লাহ্‌ শক্ত থেকে যা কিছু উল্লেখ করেছি এতে সাব্যস্ত হয়েছে যে, তিনি প্রতিটি অঙ্গ. 
_একবার করে ধুয়েও উধু করেছেন । এতে প্রমাণিত হল যে, তার উধুতে তিনবার করে ধোয়ার ব্যাপারে 
০৮০০৪০০০৪০৮ 

জন 5 SHEESH 


পি »প ocr 2 #02 


গা 13৮৯৯ | ৯০52 A 4১৪5 05 | ১০১ ১০১৯৩0১৪০৯১ 
২9 Ie E) 


১১৬৯০ ১০৭ 05141557005 40০০ ১৮ ০৯ তা 00৯১ ০৪ 
4 Ed Js be LC pale 52 55 pr hl ৬৮ ১৪ এজ ১০ 2০০৭ ০৯ 


৫ পপ: £৮ ০. 2 লৰ" 
১৯৬০ ul ১৯2 AS pS এপ 0 ১18 els Lal 42৬০৩ ৪ ৬৯ ১৯ 4৭ 
“#90 94 


ELT AEE 1৩১০০ UG AEs HUA 1 od 
+ ১০91 ০০৮৪ 

১২৩. ইউনুস রে), আবদুল গনী ইব্‌ন আবী উকাইল রে) ও আহমদ ইব্‌ন আবদুর রহমান রে) : 
....... আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ ইব্ন আসিম আল-মাধিনী (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শ্রুশ্লঃ থেকে বর্ণনা 
করেন যে, তিনি সালাতের উধু করার সময় নিজ হাতে পানি নিয়ে মাথার সম্মুখ ভাগ থেকে শুরু 
করেছেন। তারপর উভয় হাতকে মাথার পিছন দিকে নিয়ে গিয়ে সম্মুখ ভাগে তা ফিরিয়ে আনলেন। 
ইমাম মালিক রে) বলেন, মাসেহ সম্পর্কে আমি যা কিছু শুনেছি, এটি তার মধ্যে সর্বোত্তম ও 
ব্যাপকতর । 

১৯৩ 0৬৪ JG sollte 52 all এ 05 00৪ 35১০০ ৩৪। ৮০৯7১ 
ক ৮১| 21০ ৩০৪ ০৬৯ ০০ এ 22 


, ৭২১০ 7১৪5 ১০ (nt ০৯ এ; নিত ১৯ 410 55 তেও 


NN) 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত | ৫৩ 


১২৪. ইব্ন মারযুক (র) ....... তালহা ইব্‌ন মুসাররিফ (র) তার পিতা-পিতামহ সূত্রে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, আমি নবী ঃ-কে দেখেছি, তিনি মাথার সম্মুখভাগ মাসেহ করেছেন, এমনকি 
ঘাড়ের সম্মুখ ভাগ পর্যন্ত নিয়ে গেছেন। 


১৮০১-০১০১১০৩ ৮০0৪ ০৪০০০০৯৪0৪0 5 ১০ ESS ve 
El + sls dis il 
১২৫. ইব্‌ন আবী দাউদ (র) ....... লায়স রে) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। 
0051-75-02 এ। ওঠা 005 ০৮০05 EES 005 201৮1০25215 7১৭7 
Ed ee es TET CL Be ASML 52 ON Sl Lea 
বোরো 
. 024 71611255125 
১২৬. ইব্‌ন আবী দাউদ (রে) ....... জাবি বেৰে বৰ্ণনা করন এ. তিনি একবার তাদের 
(আহলে 'মসজিদ)-কে রাসূলুল্লাহ্‌ ঞ্জশ্ঃ-এর উষু দেখিয়েছেন । তিনি যখন মাথা মাসেহ পর্যন্ত পৌছেন 
তখন নিজ হাতের তালু মাথার সম্মুখ ভাগে স্থাপন করেন। তারপর তা ঘাড়ের পিছন দিক পর্যন্ত, নিয়ে 
গেলেন । এরপর হাত দু'টি আবার যে স্থান থেকে শুরু করেছিলেন সে স্থানে ফিরিয়ে নিয়ে আসলেন ৷ 


৫) 


একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, সালাতের উযূর মধ্যে সমস্ত মাথা মাসেহ করা ফরয । 
এর মধ্য থেকে কিছুই ছেড়ে দেয়া জায়িয নয়। তারা সংশ্লিষ্ট বিষয়ে এই সমস্ত হাদীস দ্বারা প্রমাণ 
পেশ করেছেন। '''' ই ও 

পক্ষান্তরে এ ব্যাপারে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, এই সমস্ত হাদীসের 
বক্তব্য হচ্ছে নবী ধরন সালাতের জন্য উযু করার সময় সমস্ত মাথা মাসেহ করেছেন। আমরাও 
: উযুকারীকে এটিই নির্দেশ প্রদান করি যে, সে সালাতের উযুতে অনুরূপ করকে। কিন্তু আমরা তার 
জন্য পূর্ণ মাথা মাসেহকে ফরয সাব্যস্ত করি না । আর নবী প্র্রঃই-এর কাজে এরূপ কোন প্রমাণ নেই, 
যাতে বুঝা যায় যে, তিনি পূর্ণ মাথা মাসেহ এই জন্য করেছেন যে, তা ফরয । আমরা তাকে দেখেছি 
. যে, তিনি প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করেছেন এই জন্য নয় যে, তিনবার করে ধোয়া ফরয, 
এর চাইতে কম করা জায়িয নয়। বরং এইজন্য যে, এর থেকে কিছু (একবার ধোয়া) ফরয এবং 
. কিছু (তিনবার ধোয়া) অতিরিক্ত ছওয়াবের কাজ। . 

নবী জী থেকে সেই সমস্ত রিওয়ায়াতও বর্ণিত আছে যা দ্বারা তাদের (দ্বিতীয় দল আলিমদের) 
অবস্থান প্রমাণিত হয় যে, মাথার কিছু অংশ শ মাসেহ করা ফরষ ৪ 


৯১৮৯০১০১০০১ ১১১১৯০১৬১ ১৮১ ১৪১৬৬১- 


৫৫৫৩০ 


5 


Wwww.waytojannah.com 


Contents 


৫৪ | | _.. তাহাবী শরীফ 


১২৭. রবী উল মুয়ায্যিন (র) ....... মুগীরা ইব্‌ন শু“বা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
নর পাগড়ি পরিহিত অবস্থায় উযু করেছেন। তিনি পাগড়ি এবং মাথার সম্মুখ ভাগ মাসেহ করেছেন। 


8252 Se HET ETE Ed Las Lt 
৪৯৯ ১ ৩৮৪ Le এল ১ ০০১৬০ ১23 এ ৬০ Lt ১ Bll ১ 
০০০০৯ Lol Las i ০ 8 Lo FROG ৮ 


পা পাশা 9 পাপা 


. ১২৮. হুসাইন ইব্‌ন নাসর রে) ....... বরাত (রা) থেকে এবং তিনি মারফু' রূপে বর্ণনা 
করেছেন, একবার এক সফরে আমরা রাসূলুল্লাহ্‌ ঞ্ক্লঃ-এর সঙ্গে ছিলাম । তিনি সালাতের উষূকালে 
নিজ পাগড়ির উপর এবং মাথার সম্মুখ ভাগের কিছু অংশের উপর মাসেহ করেন। 


বিশ্লেষণ 
বস্তুত এই হাদীস দ্বারা সাব্যস্ত হয় যে, রাসূলুল্লাহ্‌ শুরুই মাথার কিছু অংশে মাসেহ করেছেন । আর তা 
হচ্ছে মাথার সম্মুখ ভাগ । আর মাথার সম্মুখস্থ অংশ দৃশ্যমান হওয়াটা প্রমাণ বহন করে যে, অবশিষ্ট 
মাথার বিধানও দৃশ্যমান অংশের বিধানের অনুরূপ হবে। যেহেতু যদি পাগড়ির উপর মাসেহের বিধান 
থাকত তাহলে তা মোজার উপর মাসেহ করার ন্যায় হত। আর সেখানে তো পা থাকে অদৃশ্যমান। 
যদি পায়ের কিছু অংশ দৃশ্যমান হয়, তাহলে এর থেকে দৃশ্যমান অংশকে ধোয়া এবং অদৃশ্যমান 
ংশকে মাসেহ করা যথেষ্ট হত না। তাই অদৃশ্যমান ও দৃশ্যমানের বিধান এক ও অভিন্ন । যখন 
দৃশ্যমান অংশে ধোয়া ওয়াজিব, তাই অদৃশ্যমান অংশকে ধোয়াও ওয়াজিব । অনুরূপভাবে মাথা, যখন 
এর দৃশ্যমান অংশকে মাসেহ ওয়াজিব, তো সাব্যস্ত হল এর যে অংশ অদৃশ্যমান তার উপরে মাসেহ 
জায়িয নয়১। কেননা সমস্ত মাথার বিধান এক ও অভিন্ন । যেমনিভাবে উভয় পায়ের বিধান, যখন এর 
কিছু অংশ মোজার মধ্যে অদৃশ্যমান হয় তখন সমস্তের বিধান অভিন্নরূপে বিবেচিত হয়। 
বস্তুত যখন নবী শু এই রিওয়ায়াত সুতাবিক অবশিষ্ট মাথা বাদ দিয়ে শুধু মাথার সম্মুখ অংশের 
মাসেহকে যথেষ্ট মনে করেছেন, এটি প্রমাণ করে যে, মাথা মাসেহের ক্ষেত্রে মাথার সম্মুখ অংশ 
পরিমাণ মাসেহ করা ফরয। আর তিনি যে মাথার সম্মুখ ভাগের অতিরিক্ত মাসেহ করেছেন যা 
অপরাপর হাদীসে ব্যক্ত হয়েছে, তা ফযীলত তথা অধিক ছওয়াব হওয়ার দলীল, ওয়াজিব হওয়ার নয়। 
1 তির অন্ত কো 
এটিই হচ্ছে হাদীস রিওয়ায়াতের. ভিত্তিতে এই অনুচ্ছেদের বিধান । 


ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল ও বিশ্লেষণ 
বস্তুত আমরা যুক্তির নিরিখে লক্ষ্য করেছি যে, উযূ কয়েকটি অঙ্গে ওয়াজিব, এর মধ্যে কতেকের 
বিধান হচ্ছে ধৌত করা আর কতেকের বিধান হচ্ছে মাসেহ করা। যে সমস্ত অঙ্গের বিধান হচ্ছে ধৌত 
করা, তা হচ্ছে মুখমণ্ডল, উভয় হাত ও উভয় পা-যাদের মতে উভয় পা ধোয় ফরয । সুতরাং সকলের 
ত্য রয়েছে যে, যে অঙ্গকে ধোয়া ফরয, এর সমস্ত (অংশ) ধোয়া আবশ্যক । এর কতেককে 
১. এটা যুক্তির কথা, তবে সুক্মতর যুক্তি হচ্ছে যা মুগীরা (রা)-এর হাদীস থেকে প্রমাণিত-মাথার সম্মুখ ভাগ মাসেহ 
করা ফরয, সারা মাথা মাসেহ করা ওয়জিব.নয়, তবে উত্তম। কেননা তেমনটিও হাদীস দ্বারা প্রমাণিত ।-সম্পাদক 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ৫৫ 


ধোয়া, কতেককে না ধোয়া জায়িয নয়। আর যে অঙ্গে মাসেহ করা ফরয, যেমন মাথা মাসেহ করা. 
ফরয, সেক্ষেত্রে একদল আলিম বলেছেন ৪ এর বিধান হচ্ছে সমস্ত মাথা মাসেহ করা, যেমনিভাবে 
ধোয়ার অঙগগুলোকে পুরাপুরি ধোয়া হয়। অপরদল বলেছেন ৪ এর কিছু অংশ মাসেহ করা ফরয! 
আমরা সেই বস্তুর প্রতি লক্ষ্য করেছি, যার বিধান হল মাসেহ্‌ করা, তা কি রূপ ? আমরা মোজার 
উপর মাসেহ করার বিধান দেখেছি, এতে মতবিরোধ রয়েছে ৪ এক দল আলিম বলেছেন, এর 
দৃশ্যমান এবং অদৃশ্যমান অংশের উপর মাসেহ করাতে হবে। অপর দল বলেছেন, এর দৃশ্যমান 
ংশকে মাসেহ করবে, অদৃশ্যমান অংশকে নয়। সকলের এঁকমত্য রয়েছে যে, এর কতেক অংশের 
উপর মাসেহ্‌ করা ফরয, অপর কতেক অংশের উপর নয়। অতএব এরই প্রেক্ষিতে যুক্তির দাবি হল, 
মাথা মাসেহ এর বিধানও অনুরূপ হবে যে, এর কিছু অংশ অপর কিছু অংশ বাদ দিয়ে ফরয হবে। 
এটি হচ্ছে পূর্ব বর্ণিত মোজার উপর মাসেহ সম্পর্কিত বর্ণনার উপর কিয়াস ও যুক্তি। 

এটিই ইমাম আবু হানীফা (র), আবু ইউসুফ রে) ও ইমাম মুহাম্মদ ইবনুল হাসান (র)-এর 
আভমত । 

শ্লিষ্ট বিষয়ে নবী গ্রশ্নঃ-এর পরবতীদের থেকেও এরূপ রিওয়ায়াত বর্ণিত আছে, যা তার সমর্থন 
করেঃ 


£%০%4০ 


০০৪১৯৮১৮১0৪ 00 ০ চি dll পি CS 05 021 16০11552314 

১:০০ | 4.4 78৯ ০০৫৯৫ 3৫ এটা এড 5০105 ১০ GOAL ১০ Gl 
১২৯. ইব্‌ন আবী দাউদ (র) ...... সালিম (র) তার পিতা রো) থেকে বর্ণনা. করেন যে, তিনি উষু 
ডি তু 


৪1217 


এজ ভাবছি 


প০)৪:০%০০% 8০184 


0 সি 


কি AAA! 


OEE বিভা MMT Ee 


ee EO Ht 35222211988 ss বি LL 0555 পি 


পপ 


লস 15 (522 Fe 


০০5. 


SI Cpt Big Ved pig নর ৬03০ 


০৮৪%০ 


ll ১৬৪ ০৮০ ১৪ BS ১1 বল ৬৯ Lis algal AS 5 21011 


Wwww.waytojannah.com 


Contents 


৫৬ | |  তাহাবী শরীফ 


৯৮০] 511 ৮৮৯৯]। ১৬৪0৪ চিট বইও ০4৪ ১০০০০0৪৪228 4০০৭০ se (2৯ 
= = = CSB 55853 Cl as কট ELS ৩৯০ ৪১০৩ 0২৪ 
১৩০. ফাহাদ (র) ...... আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার আমার কাছে আলী ইব্‌ন আবী তালিব (রা) এলেন। তিনি পানি প্রবাহিত (গোসল) 
করেছিলেন। তিনি একটি পানির পাত্র নিয়ে আসতে বললেন। এরপর তিনি বললেন, হে ইব্‌ন 
আব্বাস! আমি কি তোমাকে সেইরূপ উযু করে দেখাব না, যেরূপ আমি রাসূলুল্লাহ্‌ জু -কে উু 
করতে দেখেছি? বললাম, হ্যা, আমার মাতাপিতা আপনার প্রতি উৎসর্গ হউক। তারপর তিনি এক 
. সুদীর্ঘ হাদীস উল্লেখ করলেন, যাতে উল্লেখ রয়েছে যে, তিনি দুই হাত পানির কোষভরে নিজের 
চেহারায় ঢাললেন, পরে দ্বিতীয় বার এবং তৃতীয় বার অনুরূপ করলেন। তারপর উভয় বৃদ্ধাঙ্গুলি 
কানের সম্মুখভাগের মধ্যে টুকালেন। তারপর ডান হাতে এক কোষ পানি নিয়ে মাথার সম্মুখভাগে 
এবং পরে চেহরার উপর প্রবাহিত করে ছেড়ে দিলেন। এরপর ডান হাত কনুই পর্যন্ত তিনবার এবং 
বাম হাত অনুরূপভাবে ধৌত করলেন । তারপর মাথা এবং কানের পিছনের দিক. মাসেহ করলেন । 


পর 


পযালোচনা 
একদল আলিম এই হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং তারা বলেছেন $ কানের সম্মুখ ভাগস্থ অংশের 
বিধান চেহরার বিধানের অন্তর্ভুক্ত । তা চেহারার সঙ্গে ধৌত হবে। আর এর পিছনের অংশ মাথার 
বিধানের অন্তর্ভুক্ত । তা মাথার সঙ্গে মাসেহ করা হবে। . 
. পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন ঃ কানের বিধান 
মাথার সাথে সম্পৃক্ত । মাথার সাথে এর সন্মুখভাগ এবং পিছনের অংশ মাসেহ করা হবে। তারা এই 
বিষয়ে নিম্নোক্ত হাদীস ছারা প্রমাণ পেশ করেছেন $ 
85185767585, 
ডি ভু 2 
, 6০55 বডি 401 094০ সপ 9৯ 0505৮ 
১৩১. রী" ইবনুল মুয়ায্যিন রে) se উসমান ইব্‌ন আফ্ফান (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
2 AN Ls Ln আমি রাসূলুল্লাহ্‌ জত 
7751 
(০95 311 0১:.১21 তালা 
, 59 4 Cn 


১৩২. ইবরাহীম ইব্‌ন মুহাম্মদ সায়রাফী রে) .......... ইব্‌ন আববাস (রা) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ জহর উযু করেছেন এবং তিনি মাথা ও উভয় কান মাসেহ করেছেন। 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত | | ৫৭ 
58555552555 ২০ 


ডে £3 + 2০৩০ 


+ ১১৯ ১১০ JG 451 ০৯৪ 41৯০ sll 55 


১৩৩. আলী ইব্‌ন শায়বা (র) টান? ... আবদুল আজিজ (র) থেকে অনুরূপ উল্লেখ করেছেন । তবে 
তিনি বলেছেন ঃ একবার মাসেহ করেছেন। . রর 


02:7০ ৯ 3545 UG tlk ots ps du si bt Ete GH oir 


EL REE TES HCL AEE 


Ets ভি ee! JE 12458855055 81585 (৫:৮০ ৯ 4০৭ 


+ Pals Fo ৭25 En alk ৭89 


১৩৪. মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন মায়মুন বাগদাদী (র) ......... আবদুর রহমান ইব্‌ন মায়সারা 
রে) থেকে বর্ণনা করেন যে, তিনি মিকাদম ইব্‌ন মা'দীকারব রো)-কে বলতে শুনেছেন, আমি 
রাসূলুল্লাহ্‌ গুহ -কে উষু করতে দেখেছি। যখন তিনি মাথা মাসেহ পর্যন্ত পৌছলেন তখন তিনি উভয় 
হাত মাথার সম্মুখভাগে রেখে পিছনের দিকে ঘাড়ের পিছন দিক পর্যন্ত নিয়ে গেলেন ।. এরপর .হাত 
দু'টি আবার যে স্থান থেকে শুরু করেছিলেন সে স্থানে ফিরিয়ে নিয়ে আসেন। তারপর তার দুই কান 
সম্মুখ ও পিছন উভয় ভাগ একবার মাসেহ করেন। | 


০০ ০৪ ১৬৯ ঠা ০০২০৬] ১৪ 072১০ ও ৩2 05 ৩০ ০২ 
42১১০ ei lass এ 55 SS এ ০০ OLA pas 5 


৩ ডল তেল নে 


* ৮৯০৩ ৮55 


১৩৫. ফাহাদ (র) রা নিত বর্ণনা করেন যে, আব্বাদ ইব্‌ন তামীম আনসারী (র) তার পিতা 
(রা) থেকে বর্ণনা করেন যে, ৪5158 
কানের ভিতর ও বাহির মাসেহ করেছেন। 


Es EE ENE SANE IG HELA 


PES DS Le SBD 25350 Ll 9৮ 00 Lai 9০03 


41০১ ০৩৯৩২ cl এ৭। 3৯০০ 85 0519৯ LS ০৯১৮4 ০১০৯০ 
85:81 EY 55 ০:০4 


০২৯ 4১১ 
১৩৬. ইব্‌ন আবী দাউদ রে) ......... আবদুল্লাহ্‌ ইব্ন যায়দ রো) হাবীব আনসারীর দাদা থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রা উর 
পানি আনা হয়েছে। তিনি কান মাসেহ করার সময় ঘষে পরিষ্কার করেছেন। 
| তাহাবী শরীফ ১ম খণ্ড -৮ 


Wwww.waytojannah.com : 


Contents 


৫৮ তাহাবী শরীফ 


2 Se be BS LCS YG LLL CS 05০৯৮ A ০০ =v 
08 1 


Lier Let ৪ 


১৩৭. আহমদ ইব্ন দাউদ (র) বর্ণনা করেন ও নার আমর ইব্‌ন শুআইব (রা) তার 
পিতা-পিতামহ (রা) সূত্রে বর্ণিত আছে যে, জনৈক ব্যক্তি নবী ঞ্জশ্নঃ-এর খিদমতে এসে বলল, উষূর 
পদ্ধতি কিরূপ ? রাসূলুল্লাহ্‌ শুনু পানি চেয়ে এনে উষূ করলেন। তিনি শাহাদাত আঙ্গুল কানের মধ্যে 
ঢুকিয়ে বুড়ো আঙ্গুল দিয়ে কানের সন্মুখ অংশ এবং শাহাদাত আঙ্গুল দিয়ে কানের পিছনের ভাগ 
মাসেহ করলেন । 


EAE ডো OU হা হাতার 
ss রি + nl ৩০ ৩০১ ৩৪৩ lle 42991 ভে 0৩৪ 
১৩৮. নাস্র ইব্ন মারযুক (র) ......... আৰু উমামা বাহিলী রো) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ ৪. উযূ করেছেন। তিনি মাথার সাথে কানও মাসেহ করেছেন এবং বলেছেনঃ কান 
মাথার সাথে সম্পৃক্ত । 


#0349 


৩২ ৮৯২03 ০০৪ gl ৩21 65 JUG এন 0 ৩০৪ 3d ০৮০ CS ৭ 


4৮০01৮০২০১৪ 33৭ TE উস ১০১৪০ ১৮৯১ ৭1 ০ ৬ ৬০ 
০ ৩৮৯৩ ০ 


2১919 425১5 Cs Al শি ৪15 এপি ভিপি nie C2 ৯5 2 4111 
« pbs Cn yalk 
১৩৯. রবী" আল-সুয়াঘযিন র) নানি রুবায়্যি' বিন্ত মু'আববিয ইব্‌ন আফরা (রা) থেকে বর্ণনা 
করেন যে, রাসূলুল্লাহ্‌ শুই তার নিকট উযু করেছেন । তিনি চুল উঠার স্থান (সম্মুখভাগ) থেকে মাথা 
মাসেহ করেছেন এবং কানপট্িসহ ভার দুই কানের সখ ভাগ এবং পক্চাৎভাগ মাসেহ করেছেন। 


৮ 08851128278, Sioa ৯৪১১ 92 23৯10210৪০৯ ০৮, 


তালা ০455 ০১৯০০ ৮৪০৯ UG nl 152 Ls 


পা পাপা 


৪০. ইবরাহীম ইব্‌ন মুনকিয আল উস্ফুরী (র) রিনি ইব্‌ন আজলান (র) থেকে অনুরূপ উল্লেখ 
করেছেন৷ 
৮১০ 05 003 yal মী ae ০০401 ০০০ 9? ০০৯১ pA SA SLD NEN 


# Ae FF Fiore 


ce 2৮০০5 553 Ue al ১১০ ০০৯০ O28 ০০০ ০০ ০৯০ 2 


WwWww.waytojannah.com 


Contents | 


অধ্যায় ঃ তাহারাত | ৫৯ 
১৪১. আবুল আওয়াম মুহাম্মদ ইব্‌ন আবদিল্াহ্‌ (র) ......... ইব্‌ন আজলান রে) থেকে অনুরূপ 
উল্লেখ করেছেন। 


3৯2 9 LS C5 088 pla CS JUG AST 05 295 ১৪ ০৯ 0১৯৮ 
১৪২. আহমদ ইব্‌ন দাউদ (র) ....... মুহাম্মদ ইব্‌ন আজলান (র) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। 
১০ সেন SS এ ৬০5 SEE ECU ০ ১০55 05 সি =i 


৮6455945145 2555 EEL UNE EG 
১৪৩. ফাহাদ (র) ... রুবায়্যি (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শ্রঁল্ুই্ণ একবার 
আমার নিকট আসেন । তিনি উযূ করার কালে দুইকানের সম্মুখ ও পশ্চাৎভাগ মাসেহ্‌ করেন। 


লা 8 


১৪৪. সতী নিন করবার (রা)-এর বরাতে নবী ভুল থেকে অনুরূপ রিওয়ায়ত 
করেছেন। 

ইমাম আবু জা+ফর তাহাবী রে) বলেন £ এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হয় যে, কানের সম্মুখ ও 
পশ্চাৎ উভয় দিকের বিধান মাথার বিধানের অন্তর্ভুক্ত। এই বিষয়ে যেরূপ তাওয়াতুর 
(সন্দেহাতীতভাবে সূত্র পরম্পরা) এর সাথে রিওয়ায়াতসমূহ বর্ণিত আছে। এর পরিপন্থী রিওয়ায়াত . 
ঠা ভারয়াছিরের সাথে রতি লে হাহিদিসমুরর মির দিক থেকে পতি হচ্ছে বহ অমুকেদের 
বিশ্লেষণ ৷ 


ইমাম বতাহাবী রে)-এর সুকতিভিজিক প্রমাণ 

অনুসন্ধানের দৃষ্টিতে আমরা লক্ষ্য করেছি যে, মুহরিমা নারীর পক্ষে ইহরাম বাধা অবস্থায় নিজের 
চেহারা আচ্ছাদিত করা জায়িয নয়। তবে সে নিজের মাথা আচ্ছাদিত করে রাখবে, এতে ফকীহ্গণের 
কোনরূপ মতবিরোধ নেই । আর সকলের একমত্য রয়েছে যে, সে (মহিলা) কানের সম্মুখ ও পশ্চাৎ 
ভাগ আচ্ছাদিত করতে পারে। এতে প্রমাণ বহন করে যে, রনি মাযারে হলি বু 
মাথার বিধান, চেহারার বিধান নয় । 

দ্বিতীয় দলীল $ আমরা ফকীহগণকে লক্ষ্য করেছি যে, বাহু দারা 
মাথা মাসেহের সাথে কানের পশ্চাতভাগও মাসেহ্‌ করবে । বস্তুত তাদের বিরোধ হচ্ছে সম্মুখ ভাগ নিয়ে 
যা আমরা পূর্বেই উল্লেখ করেছি। যখন আমরা এই বিষয়ে গভীরভাবে দৃষ্টি দিচ্ছি তখন আমরা সেই 
সমস্ত অঙ্গগুলোকে দেখছি, উষূতে যার ফরয হওয়ার ব্যাপারে ফকীহগণের একমত্য রয়েছে । আর তা 
হচ্ছে চেহরা, দুই হাত, দুই পা ও মাথা । চেহারা পূর্ণ রূপে ধৌত করতে হয়। অনুরূপভাগে দুইহাত 
এবং দুই পা। এই সমস্ত অঙগুলোর কোন একটি অংশের বিধান অবশিষ্ট অঙ্গের বিধানের পরিপন্থী 


WwWww.waytojannah.com . 


Contents 


৬০ | | তাহাবী শরীফ 


নয় । বরং সমস্ত অঙ্গের বিধান এক ও অভিন্ন । হয় সমস্ত অঙ্গ ধৌত করা হবে অথবা পরিপূর্ণ অঙ্গের 
মাসেহ করতে হবে। ফকীহগণের এ ব্যাপারেও একমত্য রয়েছে যে, কানের পশ্চাৎভাগের বিধান হচ্ছে 
মাসেহ ৷ সুতরাং যুক্তির দাবি হচ্ছে এর সম্মুখভাগের বিধানও অনুরূপ হবে এবং অন্যান্য অঙ্গের মত 
পূর্ণ কানের একই বিধান হবে । এটিই হচ্ছে অনুচ্ছেদের যুক্তিনির্ভর দিক। এটিই হচ্ছে ইমাম আবু 
হানীফা রে), ইমাম আবু ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ (র)-এর অভিমত । 
রাসূলুল্লাহ্‌ গ্ুক্লঃ -এর একদল সাহাবী অনুরূপ বক্তব্য প্রদান করেছেন ঃ 
0১ ১২৯৯ জা OES /85821454-8 টি তি 
ol ul রে Leib 4৮ Ls চি 55501 ৮০০৭৪ sn, 11০ Ce EC EN 
৮281 MEST 
১৪৫. চিরে a দায়ি হুমাইদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
আনাস ইব্‌ন মালিক (রা)-কে দেখেছি, তিনি উযূ করেছেন এবং মাথার সাথে কানের সম্মুখ ও 
পশ্চাৎ্ভাগও মাসেহ করেছেন। তিনি বলেন ঃ ইব্‌ন মাসউদ (রা) দুই কান মাসেহের হুকুম করতেন । 
তি 5 Pee He Ee OLA BE EY UE 
১৪৬. ইব্‌ন আবী দাউদ রে). হের  ুমাইদ ) থেকে অনুরূপ উ্লেখ করেছেন। 
১১০০০2১০৯0৪ ০৪ ৩১৪১৫ ০৪৪3৩ ১৪১৮ Ue CSS iv 
| | - bl চা 
১৪৭. আলী ইব্‌ন শায়বা (র) ........... আবু হামজা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
81558859028 এটির রি জি 
মাসেহ করেছেন। ' 
বিশ্লেষণ 
হজ EU TEE থেকে সেই হাদীস বর্ণনা করেছেন, 
যা আমরা এই অনুচ্ছেদের শুরুতে রিওয়ায়াত করেছি। তারই সূত্রে আতা ইব্‌ন ইয়াসার রে) নবী 
সরল থেকে যা রিওয়ায়াত করেছেন, তা আমরা এই অনুচ্ছেদের দ্বিতীয় অংশে উল্লেখ করেছি। 
তারপর তিনি এই (দ্বিতীয় রিওয়ায়াতের) উপর আমল করেছেন এবং আলী (রা) সূত্রে যে হাদীস নবী 
হুই থেকে রিওয়ায়াত করেছেন তা ছেড়ে দিয়েছেন । সুতরাং এটি প্রমাণ বহন করে যে; তার নিকট 
আলী (রা) কর্তৃক বর্ণিত রিওয়ায়াতটি রহিত হয়ে যাওয়াটা প্রমাণিত। 
০21৮০ li CS 95৪ all Ee 


হিডেন পু ও নীতি রর রি DE এ ৩৩ Sl ৩৯৪ ১১০০ ০ ২৪০০ ৯০ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত ৬১ 


১৪৮. আলী ইব্‌ন মা'বাদ (র) ........... ইব্‌ন উমার (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলতেন ৪ 
দুই কান মাথার সাথে সম্পৃক্ত, তাই উভয় কান মাসেহ কর। 
Ae DE UE be es 6৪ ০৪ ৬১০৬৮ ০১০০৪ 03 ৮৬৮ Ue CED Ne 


“#30 


. Ald ৩০ ১০১ 0982 ০০৪ 021 ০০৭ JS 411 


১৪৯. আলী ইব্‌ন শায়বা রে) ........ গায়লান ইবৃন আবদুল্লাহ্‌ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি ইব্‌ন উমার (রা)-কে বলতে শুনেছি যে, কান মাথার সাথে সম্পৃক্ত । 


OE ET ECE RE 
(০৮544০১৯৮০৪ ৬০৪ UES ৮৮৪ ৯ 31420 ৯০ Cin CS 05 LL 

| ১৬৪] এ ৮ 
১৫০. ইব্‌ন মারযুক (র) ........ নাফি' (র) থেকে HE ইব্‌ন উমার (রা) কানের সম্মুখ 
ও পশ্চাৎ্ভাগসহ মাসেহ্‌ করতেন; এমনকি তা করতেন কানের ভিতর পর্যন্ত । 


রর পাত ০6 940 


৯ অনুচ্ছেদ 8 সালাতের উদ শা খোয়া ফরয হওয়া অলঙগে 


Dl EEL ENE SS EEE SE URE 6 
০৪০১০ ০০৪ ১41 ০৫০০০০৪০055 8৮4৮91941০০ ৪৮৮ 
রি «laos Eo ৮৪ PES PEO EE ৮21 ১২১১ 
৮০2 Ed 4৯০০ ০ 25 ১০৬৪ ১৯ LTS | JUG 2 Lai 


০ টা + #03 + 


* ০১৯০] ০০ ০৯০৩ ৯ ১৮৭০ 


১৫১. ইব্‌ন মারযুক-(র) ..... নাযাল ইব্‌ন সাবরা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
আলী (রা) কে দেখেছি, তিনি যুহরের সালাত আদায় করেন। তারপর লোকদের জন্য মসজিদের 
আঙ্গিনায় বসলেন । কিছুক্ষণ পর পানি আনা হলে তিনি চেহারা এবং দুই হাত মাসেহ করেন। পরে 
মাথা ও দুই পা মাসেহ করেন এবং দাড়িয়ে এর অবশিষ্ট পানি পান করেন। তারপর বললেন ঃ 
লোকেরা ধারণা করে যে, এটি মাকরূহ । আর আমি রাসূলুল্লাহ্‌ ্কলঃ-কে এমনটি করতে দেখেছি, 
যেমনটি আমি করেছি। আর এটি হচ্ছে সেই ব্যক্তির উযু, যে অপবিত্র নয় (যে ব্যক্তি উযু ছাড়া নয়)। : 
ইমাম আবূ জাফর তাহাবী রে) বলেন ৪ আমাদের মতে এই হাদীসে পা মাসেহ করা ফরয হওয়ার 
কোন দলীল নেই। যেহেতু এতে ব্যক্ত হয়েছে যে, তিনি নিজের “চেহারা মাসেহ করেছেন । আর 
এড ভরা রি অধাক কাছে যে, টিভি উনি নি 
চর 


www.waytojannah.com 


Contents 


৬২. OO তাহাবী শরীফ 


১৪ ৬৯৭ 95 GOL ১০ ০০ ইত 05 06৮০5 Al CS JUG ES Noy 
EE A MASE LUE 805216 


পালা পালা 


০৬০1 21৮০০ ৮5০১০৮০১৪৭৮ Ct eng Ce ll 3151 ০৪ 
78871815205 11 0৮০১ সি এ] 
৮১০১৪ ell 4১5৬৪ sep এ ০0০ ১৩ Gis এ SUG 
্‌ , 156 
১৫২. ফাহাদ রে) ......... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
আলী (রা) আমার কাছে এলেন। তিনি পানি প্রবাহিত করে ছিলেন (গোসল করেছিলেন)। তিনি উষু 
করার জন্য পানি চাইলেন। আমরা তার জন্য পানির পাত্র আনলাম । তিনি বললেন, হে ইব্‌ন 
আব্বাস! আমি কি তোমাকে উযু করে দেখাব না, যেমনিভাবে আমি রাসূলুল্লাহ্‌ জজ -কে উযু করতে 
দেখেছি? আমি বললাম, হাঁ । আমার মাতা-পিতা আপনার প্রতি উৎসর্গ হউক । তারপর দীর্ঘ হাদীস 
উল্লেখ পূর্বক বললেন ৪ তারপর তিনি দুই হাত মিলিত করে এককোষ পানি নিয়ে ডান পায়ে এরপরে 
অনুরূপভাবে বাম পায়ে পানি ঢেলে দিলেন । - রর 


টা 

ডি 51155 
১৫৩. আলী ইব্‌ন শায়বা রে) ............ ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ জকঃ$ উযু করেছেন, RR থয দয 


তখন তিনি জুতা পরিহিত অবস্থায় ছিলেন । 


2015 রাহি? 55 CEE EMG aii 
৬:১১ ১32371০5০২০ ০০০০ LS ক পে be ০০ 
+ ১৯০৮ ১০ ৯17৯1 ০৮০ SET ঘন BE all 


১৫৪. আবু উমাইয়া রে) ......... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার উযু করেন, 
তিনি পায়ের উপর অংশে মাসেহ করে বললেন £ আমি যদি রাসূলুল্লাহ্‌ শুই -কে এরূপভাবে করতে 
না দেখতাম তাহলে (এরূপ করতাম না) (কেননা বাহ্যত) পায়ের উপর অংশ অপেক্ষা নিচের অংশই 
নর 

2 A CE UG Hn a CES os 


/ 


ER 9 


১9০ রি বত ক পা 


+ RIE 00৮০5060545 বি SLR ১8৪০০ 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ তাহারাত ৬৩ 
১৫৫. ইব্‌ন আবী দাউদ (র) ............ ইব্‌ন উমার (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি যখন উযু 


করতেন এবং তার জুতা জোড়া পায়ে থাকত, তখন তিনি হাত দ্বারা পায়ের উপর অংশ মাসেহ 
করতেন । আর বলতেন ৪ রাসূলুল্লাহ্‌ ভ্রু অনুরূপ করতেন। 

৯ ০৪৭০৮১0৬৪০0 ০৫১০। ০৪ 0৯0 0 2১20৯ ০৪ শীত 0০৯ —\oN 
“ভা ১০৯ তে ৩ পের CEU তো ১8 441৮5 ১৮3০৯ 0195 
0০৪০০ CL KS ক ও ০০4 ৬০৮০৯ ৩৫ 7৮০২ Ll) ভিন 
50০৯০৯0৯595 40) ১৮০ রর 25 ১ 


০০০০০ 


১৫৬. রানার চুদার হিত ইবৃন রাফি (রা) থেকে বর্ণনা করেন যে, 
একবার তিনি নবী শ্রশ্ঃ-এর নিকট বসা ছিলেন। তারপর পূর্ণ হাদীসটি বর্ণনা করেছেন । শেষ পর্যন্ত 
তিনি বললেন $ কারো সালাত পূর্ণ হবে না যতক্ষণ না সেইভাবে উষু পূর্ণ করবে, যেভাবে আল্লাহ্‌ 
তা'আলা নির্দেশ দিয়েছেন । সুতরাং নিজের চেহারা এবং হাত কনুই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসেহ 
করবে এবং পায়ের গিরা (টাখনু) পর্যন্ত (ধৌত) করবে। 


ol SE EST LANES YE EL SL 85058571585 
ls ll ৬1০ es (ও EF Col oe ০০ pS 2 ০০৯৪ ১5 এজি, 
LE 
১৫৭. রাওহ ইব্নুল ফারাজ (র) :........ আববাদ ইব্ন তামীম-এর পিতা (রা) থেকে বর্ণনা করেন 
যে, নবী শুনু উযু করেছেন এবং পা মাসেহ করেছেন । উরওয়া (রা) ও অনুরূপ করতেন। ্‌ 
একদল আলিম এই মত গ্রহণ করেছেন এবং তারা বলেছেন £ অনুরূপভাবে পায়ের বিধান হচ্ছে তা 
মাসেহ করা হবে, যেমনিভাবে মাথা মাসেহ করা হয়। পক্ষান্তরে এই বিষয়ে অপরাপর আলিমগণ 
তাদের বিরোধিতা করে বলেছেন ৪ বরং তা ধোয়া হবে । তারা এই বিষয়ে (নিম্নোক্ত) হাদীসসমূহ দ্বারা 
দলীল পেশ করেছেন ৪ 
CS JU 2০15 ০ BS (55018245১21 050 ০১ ০৯ ০৯০০৯ 0৪০৭ —\oA 
00375 2৯911 515 095 005 ০৮৯ ৬১০ Se Sle 9 এ 51 ০০৯ 0 ile 
[50551৬15150 ও ০ ১195 ১১৫৮১ ০৭] all J 
TE ys 


১৫৮. হুসাইন ইব্ন নাস্র রে) ........... আবৃদ খায়র (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আলী (রা) (ইস্তিঞ্জার পর) আঙ্গিনায় প্রবেশ করে নিজের গোলামকে বললেন, আমার জন্য পানি 


WWW.Waytoj annah.com 


Contents 


৬৪ | মা ৰ _তাহাবী শরীফ 


নিয়ে এস ।সে পানি এবং গামলা নিযে আসল; তিনি উ করলেন এবং তিনবার করে পা ধৌত করে 
বললেন, রাসূলুল্লাহ্‌ গ্্ল্ই -এর উযু অনুরূপছিল। 


৫ ররর রাহি 


21:০৩ 


৯ ১৬২১ ২৮ ll ০০ ভুল ৩০ 5901 ই 
১৫৯. যা 278 7 এর বরাতে নবী জর হাস 


এ 


ক ১৪০১4 এত সেল 


পা পাপা 


১৬০. EE Ee EE oe থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
22572861228 ৩১১৮১ nl ৮৪০০ = 


CE ১4০ 3105 5058 এ ML 


পা পাত 


১৬১. ETE EE “মালিক থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
০ ৮৯ 0৬৪০৪ ০ ৮০৮40 ১০0৪ UU S52 SLED 


2৬ তি ইভান L220 


১-৯১০০১৪ বা ১০১০৯ ৬১১০ be ps ১44 ১৯০৯০ ০১০০ 2 
+ Kh ০95 BF 41 054০ তি 0৪5 এছ রে বা 


১৬২. eT) tee উসমান ইব্‌ন আফফান (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার 
উধু করলেন এবং তিনবার করে. পা ধৌত করলেন । তারপর বললেন, ০ 
অনুরূপ উযু করতে. দেখেছি। 


১2) ১০ ১০১ ১৮৮৯ 05 ০৯৩ SAL 20855 লা ১১০১৮৫০৯০১৮ 
Le. EAE EE NE পাপ UE 6. প্‌ পা Fd e ee gr LE 
১৭৮০ ০০ ই 9০৮ ls Ils Sos পন এটির ও lls Sl 


#9 


১৬৩. ইউনুস (র) ও ইব্‌ন আবী আকীল (র) ........ উসমান (রা)-এর আযাদকৃত গৌলাম হুমরান 
(রা) উসমান (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন । ও | 
এ ১০০১০515505 ৮455 55030565050055 55280154255 
God ৩০১০৯৯০৯৯০৩ ৩১০৪ Se 50152 ১ she SSS 00812০০515৮ 
005 ০5 আশ BE adil 19১ ৮৮৯০ 55 আসা সা 0085 এ SG এত তে 
1505 44৯০ 5০505455051 ১১১৯০০১৯৭৬৭ ৩০ ০৩০৩৬ ০৪৯৪৩ 


£ 


A চে জি “2 0g 


«ses dd ১৪ এ JSD 523 A BEL ঠা ১০৩3 ১1615 


Ww ০6 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | | ৬৫. 


১৬৪. ইয়াধীদ ইব্‌ন সিনান (র) ....... . মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আবী মারইয়াম (র) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার যায়দ ইব্‌ন দারা (র)-এর ঘরে গেলাম । আমি 
কুল্পিরত অবস্থায় তিনি আমাকে (হাদীস) শুনিয়ে বললেন, হে আবু মুহাম্মদ! আমি বললাম, আমি 
উপস্থিত। তিনি বললেন, আমি কি তোমাকে রাসূলুল্লাহ্‌ শট -এর উযু সম্পর্কে বলব না? আমি 
বললাম, হ্যা, অবশ্যই বলুন । তিনি বললেন, আমি উসমান ইবৃন আফফান (রা)-কে উযু করার স্থানে 
দেখলাম । তিনি (উষুর জন্য) পানি চেয়ে আনলেন। তারপর প্রতিটি অঙ্গ তিনবার ধৌত করলেন। এর 
পরে বললেন ঃ যে ব্যক্তি রাসূলুল্লাহ্‌ গ্রঃঃ-এর উযু দেখতে ইচ্ছুক, সে যেন আমার উধু দেখে নেয়। 


(5 00১2১ ১7৮54 Ck 00 ADIN ১৪৫ 911088১0০9৪ এ921085৯-১৯৩ 
255 53 ১8575711551 


পাপা পাশা 


71107 ১0845 58515555056 


. ১৬৫. ইয়াধীদ ইব্‌ন সিনান রে) ....... হুমরান-ইব্ন আবান €র) থেকে বর্ণনা করেন যে, উসমান 
(রা) একবার উযু করেন। তিনি তিন বার করে পা ধৌত করে বললেন ৪ আমি যদি বলি এটা 
রাসূলুল্লাহ্‌ শর্ট -এর উযূ তাহলে আমি সত্য কথাই বলব । 


১৫ ১০ ই চা পা 05৯5 ATE UG PT প্রা টি EELS VN 


০0585555801 35৮58551152 JO AS 
০৩১৮০ ৯১১৯ এজ ES 4014০০৪০0১৮ ৮১৮০০০০৬২৮৮ 
A ৮০ 


পা শালা 


১৬৬. ইব্‌ন আবী আকীল (র) ........  মুসতাওরিদ ইবন শাঁদাদ কারলী রেট রিড ভারেতর 
তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ গুলু -কে দেখেছি, তিনি কনিষ্ঠাঙ্গুলী দ্বারা পায়ের আঙ্গুলির মাঝে 
ঘষছিলেন। আর এটা তো শুধুমাত্র ধোঁত করার ব্যাপারে হয়ে থাকে । যেহেতু মাসেহ সেখান পর্যন্ত 
পৌছে না। মাসেহ তো বিশেষ করে পায়ের পিঠে (উপরের অংশে) হয়ে থাকে । ্‌ 


EE CE -\W 

EOE El রর 
১৬৭. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ও ইব্‌ন আবী দাউদ (র) ........ .. বর্ণনা করেন যে, আমর ইব্‌ন 
উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবী রাফি" (র) তার পিতা-পিতামহ রো) থেকে বর্ণিত যে, তিনি বলেছেন, আমি | 
রাসূলুল্লাহ্‌ জঃ -কে উষূ করতে দেখেছি। তিনি তিনবার পা ধৌত করেছেন। 


Le 05 ০০৮০১৮০০০০০ YG Los ১৯ ১৪০৯৩ ০০৯৪ LSS NIA 


ase ০2৪99 


ক SE 41 0৮০০ SEI ESAT Se dae ৯৯ ০০৯৮০১4৬০৬০ ৮৮০৬৭ 


‘+  WWww.waytojannah.com 


Contents 


৬৬ তাহাবী শরীফ 


১৬৮. ইউনুস রে) ও হুসাইন ইবৃন নাস্র (র) ....... রুবায়্যি রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ গুহ আমাদের নিকট আসতেন এবং সালাতের জন্য উযু করতেন এবং তিনবার 
করে পা ধৌত করতেন। 


. 


Ts per Ua f el রা ৯8 ২ ১৭৭ 


শি ৮৮ গা উর EA 
El 


b ৭০৬৪ Eos Tp LS Sl 0505 এ 
১৬৯. ইব্‌ন আবী দাউদ (র) ees আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শুঁলুই উযু 


করেন । তিনি তিনবার কুলি করলেন, তিনবার নাকে পানি দিলেন; তিনবার চেহারা ধুলেন, দুই হাত 
- তিন বার করে ধুলেন, মাথা মাসেহ করলেন এবং পা ধৌত করলেন। 


০21১৮ রা তা ৭ রি 


2-208 


[ NN 


রি কিরাত 
১৭০. আহমদ ইব্‌ন দাউদ (র) .......... বর্ণনা করেন যে, ইব্‌ন শু'আইব রে) তার পিতা-পিতামহ 


(রো) থেকে বর্ণিত আছে যে, একবার জনৈক ব্যক্তি নবী শুই -এর খিদমতে উপস্থিত হয়ে জিজ্ঞাসা 
করল £ উযুর পদ্ধতি কি? তিনি পানি চেয়ে এনে প্রতিটি অঙ্গ তিনবার করে ধুয়ে উযূ করলেন, মাথা 
মাসেহ করলেন এবং পা ধুলেন। তারপর বললেন ৪ উযূ (এর পদ্ধতি) এরূপ । সুতরাং ভিন 
অতিরিক্ত বা এর থেকে কম করবে সে খারাপ কাজ এবং যুলুম করল। 


০০ ৩৯০০ ১০ BUSES LAS ALOT 3031585 ০1 Aly wigs 6৪০৯7 


৫8:55 


5275 Bl 88৮55 Ua pale Ss 55১ 411 42105 হা এ 5 লে পে 
4৯১ ০০০১৩ 0১৩০৪৮০৪055 0১৬ EF 401 09০ SK EK 


১৭১, ইউনুস (র) ও ইব্‌ন আবী আকীল রে) রিনি বর্ণনা করেন যে, আমর ইব্‌ন ইয়াহইয়া 
মাধিনী রে)-এর পিতা (রো) থেকে বর্ণিত, তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ ইব্‌ন আসিম-কে জিজ্ঞাসা 
করেন, আপনি কি আমাকে দেখাতে পারেন, রাসূলুল্লাহ্‌ রঃ কিভাবে উষূ করেছেন? এতে তিনি 
পানি চেয়ে আনলেন, উু করলেন এবং দুই পা ধুলেন। 

৮২৯] ০৪০ ১০/০৮০ ৩2 82০০০ ৮৮০৯ UL ny ৩2100 ৮৯0১ 
41 ০০5 এছ 4014০ ০০০ (৮11১৯ চে 01 Cl ৯০৮১১১০০৯০৮ 


০:4৩ 


LLG 5 BE di UL ৭ 05 4 GLE UC Ca UG eins 


এপি ৪০০5 (চি সেও 2১০ BE lil YL 23 ais TS সু sl 
» 4215১ nt 3 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £৪ তাহারাত ৬৭ 


১৭২. বাহ্‌র (র) ........ আবদুর রহমান ইব্‌ন জুবাইর ইব্ন নুফাইর (র) তীর পিতা থেকে বর্ণনা 
করেন যে, আবু জুবাইর কিন্দী (রা) একবার রাসূলুল্লাহ্‌ শর -এর খিদমতে উপস্থিত হলেন । তিনি 
তার জন্য (উমূর) পানি আনার নির্দেশ দিলেন, পরে বললেন £ হে আবু জুবাইর! উযু কর। তিনি 
মুখমণ্ডল থেকে (উযূ) আরম্ভ করলেন । এতে রাসূলুল্লাহ্‌ শুর তাকে বললেন, মুখমণ্ডল থেকে আরম্ভ 
কর না। কেননা কাফির ব্যক্তিই মুখমণ্ডল থেকে আরম্ভ করে। তারপর রাসূলুল্লাহ্‌ শুট পানি চেয়ে 
তি ররর বানাব 
উন ক GE EFM ENE AE BER 
১৭৩. ফাহাদ রে) ...... মু‘আবিয়া (রা) থেকে অনুরূপ উল্লেখ করেছেন! বর্ণনাকারী ফাহাদ (র) 
বলেন £ আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন সালিহ (র)-এর নিকট এ বিষয় উল্লেখ করলে তিনি বলেন £৪ আমি তা 
মুআবিয়া ইব্‌ন সালিহ (র) থেকে শুনেছি। 
বস্তুত এই সমস্ত হাদীস রাসূলুল্লাহ্‌ শ্রঁহুঃ থেকে মুতাওয়াতির সনদ তথা বহু ধারাবাহিক সূত্র 
পরম্পরায় বর্ণিত আছে যে, তিনি সালাতের উষূতে পা ধৌত করেছেন। তার থেকে এরূপ 
রিওয়ায়াতও বর্ণিত আছে, যা থেকে বুঝা যায় যে, দুই পায়ের বিধান হচ্ছে ধৌত করা। 
এই সম্পর্কে বর্ণিত কিছু রিওয়ায়াত নিম্নরূপ ৪ 
০০ ০০৫০ ১১০5 485, KIL ১1 All ২0৪,2৬০ 1 ০21৩ ০০১৭ LES —\Vt 
Mall Vall Coys fit 005 ও NE BL Ed 
at Gi ES ২৮৯ ৫ 4৫৯৩ ১ ০৬ 42s Ls ০০০৯ 31 
০১৮৯ এ ৩৮৯ এন ULE GT ৮5 ০98৮৯ 0৫ 42 ১০ ৯০৯ 429 
| - ১১১ 4) ০৫০০ 
১৭৪. ইউনুস (র) ও ইব্‌ন আবী আকীল (র) ....... আবু হুরায়রা (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
শট বলেছেন ঃ যখন কোন “মুসলিম” অথবা বলেছেন, “মু'মিন বান্দা উযু করে আর সে তার মুখ 
ধোয় তখন তার চেহারা থেকে সব গুনাহ বের হয়ে যায়, যা সে তার দু'চোখ দিয়ে দেখে ছিল; যখন 
সে তার দু'হাত ধোয় তখন তার উভয় হাত থেকে 'সকল গুনাহ বের হয়ে যায়, যা সে হাত দিয়ে 
ধরেছিল; রিবা ভি রন যার 
MR ene 


Www.Wwaytojannah.com 


Contents | | | 

৬৮ | - তাহাবী শরীফ 
সিডি ৯ ১৭০ ৪ ১ ও 
১৭৫. EG রি EE NE সেভ 2 তিনি বলেছেন, 
আমি রাসূলুল্লাহ্‌ শুন -কে বলতে শুনেছি £ কোন মুসলিম উষু কালে যদি সমস্ত পা পূর্ণরূপে ধোয়, 
তো পানির ফৌটার সাথে সেই সমস্ত গুনাহ বের. হয়ে যায়, যার দিকে সে উভয় পা দিয়ে হেটে 
গিয়েছিল। 

ঠা ০০ pH 52 ১৪৪1 008 ০০৯11 055 005 525 1 ৩৮ 0০৯-%৭ 
411 119০০ ED ৫০ ০ ০00 কাচা ১০ (৭ 4০০ ১ হিসি ১০০০৪ ১৮ 


2 #0 #2 চা 


৮৪০১০ কও ৬০১৪ npn hl ৮০১৯৯৮০৮০2০) S 
4৯১0-53-28 ০15 নি 3 ০২৮ 4১009 0০4০ 5১ নিত 


৮৩ LA FO পুল তু 


৮০০44555852 Ls EE SE 3b CU 
| - 453 ০০৭ 


EE OE ETE চির ছা'াবা ইব্‌ন আবাদি জাবা্দী ():এর নিত বেঁকে ধর 
আছে যে, তিনি বলেছেন, তোমরা কি জান, আমাকে রাসূলুল্লাহ শট পৃথকভাবে এবং সম্মিলিতভাবে 
বর্ণনা করেছেন ঃ বান্দা যদি উত্তমরূপে উযূ করে এবং নিজের চেহারাকে ধোয় যাতে পানি তার 
থুতনির উপর প্রবাহিত হয়; তারপর দুই হাত ধোয়, যাতে পানি তার কনুই-এর উপর প্রবাহিত হয়; 
দু'পা ধোয়, যাতে পানি তার পায়ের গিরার (টাখনোর) দিকে প্রবাহিত হয়ে যায়; এরপর দাড়িয়ে 
দু'রাকআত সালাত আদায় রুরে তাহলে আল্লাহ্‌ তা'আলা তার অতীত গুনাহ ক্ষমা করে দিবেন। 
Ci JU 15115 নি ১৮৩৯১, ct Ce 2111: ৪:১০ LES —\VV 

- ৫০০4০ ls 5435 tal 
১৭৭. আনু ইবন সাদ ইবন হী বল ও) টির - কায়স (র) থেকে অনুরূপ বর্ণনা. 

| ত ক ক 


৫ 


1 
58022 WHE এ পা ০৪৩45 পা ঞ পা পা 


(8250817914484 25 রতি LEE 


WWW.Wwaytojannah.com 


Contents 


অধ্যায় £ঃ তাহারাত | ৬৯ 


পা পারা, 


7855 


১৭৮. মুহাম্মদ ইব্‌ন হাজ্জাজ হাযরামী (র) ....... শুরাহবীল ইব্‌ন ছামৃত রে) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন £ আমাদেরকে রাসূলুল্লাহ্‌ শুই থেকে কে হাদীস বর্ণনা করবে ? আমার ইব্‌ন 
আবাসা রো) বললেন, আমি রাসূলুল্লাহ্‌ গ্ঃ-কে বলতে শুনেছি, তিনি বলেছেন £ যখন কোন ব্যক্তি 
পানি চেয়ে এনে চেহারা ধোয়, চেহারা এবং দাড়ির প্রান্ত দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়; যখন দু" 
হাত ধোয়, তখন আঙ্গুলের ডগার দিক দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়; যখন মাথা মাসেহ করে 
তখন চুলের প্রান্ত দিয়ে তার গুনাহসমূহ ঝরে যায়; যখন দু” পা ধোয় তখন পায়ের নিচ দিয়ে তার 


হানি রিনার 
95555791559 213 ৮৯৪ 13 ৯০০৯ 


| রা HEE 4b SET TE TES Me 0 
ly Saas BUG ALOT 4১১০85122১০ JULES 


০১১১০ ০৪ এ 
১০ EL Ssh এ এ SLB ph পর Us ১১০৪১ 
+ ০০ ২৮5 

১৭৯. বাহ্‌র (র) ....... আমর ইব্‌ন আবাসা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 

বললাম, হে আল্লাহ্র রাসূল! উযুর পদ্ধতি কি ? তিনি বললেন £ যখন তুমি উযূ করবে দু'হাত 

55 যখন তুমি কুলি করবে 
বং নাকে পানি দিবে, চেহারা এবং দু'হাত কনুইসহ ধুবে, টয় চত দা তত 

LUM | 

বস্তুত এই সমস্ত হাদীসও প্রমাণ বহন করছে যে, দু'পা 'ধৌত করা ফরয। যেহেতু তা যদি মাসেহ 

করা ফরয হত তাহলে ধৌত করার দ্বারা সওয়াব পাওয়া যেত না। 

তুমি কি দেখতে পাচ্ছ না যে, মাথার যে অংশ মাসেহ করা ফরয তা ধৌত করার দ্বারা ছওয়াব লাভ 

হয় না। যখন উভয় পা ধোয়ার দ্বারা ছওয়াব লাভ হয়, এতে প্রমাণিত হয় যে, ভিতর বি 

ছি রি RAE Ws 


CE OE ET TA 5 dh ne pt So i 


WwWww.waytojannah.com 


Contents 


qo | : তাহাবী শরীফ 
১৮০. ফাহাদ (র) ...... জাবির ইব্ন আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার রাসূলুল্লাহ্‌ শুঁটহুই জনৈক ব্যক্তির পায়ের কিছু অংশ শুকনো দেখে ফেলেন, যা সে ধৌত করে 
নি। এতে তিনি বললেন ঃ গোড়ালির (যা ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি । 


২৮৭ ১ 21০০ ০৩৬০৪ এ 45০০ ০৯ PTA এ ই BLESS MAN 
লো তা 4010508015৮ 0575831১522 


+ ৪০41 এ 


১৮১. আবু বাকরা (র) ....... জাবির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ প্রঃ 
: বলেছেন £ গোড়ালির (যা ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি । তোমরা পূর্ণরূপে উষূ কর । 


EE REE GUE FEY 

J CEE OE CS AGE EE Rt OE 
! 
রে 


০০৬০ 


+ 341 ৩১০ ESL 055 055 


১৮২. আবু বাক্রা রে) ........ মিহরীর আযাদকৃত গোলাম সালিম (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি আয়েশা (রো) কর্তৃক আবদুর রহমান রো)-কে এই বলে সজোরে নির্দেশ দিতে 
শুনেছি ঃ পূর্ণরূপে উযু কর। যেহেতু আমি রাসূলুল্লাহ্‌ জুহু -কে বলতে শুনেছি, “গোড়ালির (যা 
রান 
চারের রানির ্‌ 

১৮৩. আবূ বাকরা রে) ...... আবু সালামা থেকে বর্ণনা করেন যে, তিনি আয়েশা (রা)-কে বলতে 
শুনেছেন ৫ “হে আবদুর রহমান!” তারপর অনুরূপ উল্লেখ করেছেন। 
১5158 বিজি 3১০ ১০০০ ০০১৯০ ০৪ 52155116015 54১ SLE ANE 

ৃ OO «ie 2০ ৬৯ 3d pls 5, ৩ 
. ১৮৪. আবূ বাকরা রে) ........ সালিম দাওসী আয়েশা রো) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। 


পাপা তা 5৩০৩ 


সণ 05০৬৮8৮০৭02 25) উদ 05 ৬ 8৮০ CES WAS 
51152582755 43851520127 


চির কু 9৩9 21:85 5 #20, AEE ন 
- OSE RISA ২০০৪ lie 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | | ৭১ 


১৮৫. রবী'উল জীষী (র) ......শাদ্দাদ ইবনুল হাদ-এর আযাদকৃত গোলাম আবূ আবদুল্লাহ্‌ থেকে 
বর্ণিত আছে যে, তিনি একবার নবী ক্রুহুই-এর সহধর্মিণী আয়েশা (রা)-এর নিকট যান । তখন তার 
দিনা জার ভি হিলি ভিন ভিডি ডিজি হার 
অনুরূপ উল্লেখ করেছেন। 


5, রা রি 193 Ss a El JF নি 01251551555 


৩১5 বষঃ ভি: 0-5-20-5 28০৯ EE SE EE 


104 ০ 


১৮৬. ফাহাদ রে) ...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, এ রাসূললাহশ্ 
বলেছেন ঃ কিয়ামত দিবসে গোড়ালির (যা ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি ৷ 


পা ০৩ ৫০:৯০:25 5 ০4০০ 


তা 


কুপ 5৩8 


১৮৭. ইব্‌ন সারযক 1 ....... সাকার রা) থেকে বর্ণনা করেন যে, তি ভিনি বলেছেন: ওঁ আবুল 
577 


লু: 


১৮৮, : ইবন মা হে) - Tole বার) খেক অনু ডে করেছেন। 


51451555547 


০৮০১, odd 


. 001 0০ টা ০৮ 8591 05 056 SE ৭11 045০০ 


১৮৯. ইউনুস (র) ....... আবদুল্লাহ্‌ ইব্‌ন হারিস ইব্‌ন জায্য়ায-যুবাইদী রো) থেকে বর্ণনা করেন, 
তিনি বলেছেন, আমি রাসূলুলাহ্‌ শুট -কে বলতে শুনেছি ৪ “গোড়ালি এবং পায়ের পাতা (যা 
রা 
15385058455 সা 
1827 821117174158 


১৯০. রবী“উল জীযী (র)....... আবদুল্লাহ ইব্‌ন হারিস ইব্‌ন জাযআ” রো) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শস্য বলেছেন । তারপর তিনি পূর্বের অনুরূপ উল্লেখ করেছেন। 


www.waytojannah.com 


Contents 


৭২ | তাহাবী শরীফ 


Ja ০০,১৯০৭১০ ye FUN C8 UG Lp Af ES UGG SADT EFL Na 


৩23 এ 00554415225 


... | 801 21859] 
১৯১. আহমদ ইব্‌ন দাউদ (র)....... আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুই বলেছেন ৪ গোড়ালির (যা ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি । 


24 a be sit নি ০১৮১৩০০১১০৪ ০০১১০, bt CES ny 


-o2# 30 -0 ew রা 


. spell ৬৯০৭ JE CE be I 


১৯২. ইব্‌ন মারযুক (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) থেকে. বর্ণনা করেন যে, একবার 
রাসূলুল্লাহ্‌ জহর কিছু সংখ্যক লোককে উয়ু করতে দেখলেন । তারা যেন পায়ের কিছু অংশ (ধোয়া 
ব্যতীত) ছেড়ে দিয়েছিল । এতে তিনি বললেন $ গোড়ালির (মাজতে যা বযছেহ হয য় 
শান্তি । তোমরা পূর্ণরূপে উযু কর। ৯ 


০ oc# 303g 2 


১৪১০ ৩০ ১১০১ ETO A bos al LS CEU LL SA LL TAD ova 


০৮:০৮ 


০৯১ Es Es UG YE iat) ৮555 ০৯০ rl be als 2 Ja Se 
১০283814522 ২1 5১০৬ E «ll 


1188৮114225 ULE, 19-০53 ১53 6211 0১445 5০091 ৪5 


ees 1৯৯০ Ll ০০ 88590 425 পু ওসি 
১৯৩. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা রে) যা আবদুল্লাহ্‌ ইবৃন আমর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ৪ আমরা একবার রাসূলুল্লাহ ভুলৰ .-এর সঙ্গে মক্কা থেকে মদীনা সফর করেছি। (এক 
পর্যায়ে) তিনি মক্কা এবং মদীনার মধ্যবর্তী একটি জলাশয়ের নিকট আসলেন । এদিকে আসরের 
ওয়াক্ত হয়ে গিয়েছে। কিছু লোক অগ্রসর হয়ে গিয়েছিল । যখন আমরা তাদের কাছে পৌছে দেখলাম 
ভার টু করে ফেলেছে এবং ভাবের মোডানিনমূহ (ওেক্লো থাকার কান্ট চমকাজে, যাতে পানি 
পৌছায়নি। এতে নবী জ্ক্ঃ বললেন ৪ গোড়ালির (যা ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি 
তোমরা উষুকে পূর্ণ কর। 


১৯৯ 21০০ ২০, 0৪0০5 ০82০2005005 5 ৮০৯1 ০৪০৯ -৭ 
‘i ES od LOE 
০৩০০৩ (৯০ RRO | ১ ০১৫০১০১ AC ৮০৯০৭ 


ক aS ৮8১০৩ 


ন্‌ 45 31১25 11 0০ AEE 055 USL 4৭৪ GLY, 1 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত. j . ৭৩ 


১৯৪. আহমদ ইব্‌ন দাউদ (র)........ আবদুল্লাহ ইব্ন আমর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 

বলেছেন ৪ একবার এক সফরে রাসূলুল্লাহ্‌ শুই আমাদের থেকে (কিছুটা) পিছনে রয়ে গিয়েছিলেন 

তারপর তিনি আমাদের কাছে এমন সময় পৌছালেন, যখন আসরের সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে। 

আমরা উযু করেছিলাম এবং পা মাসেহ করেছিলাম । ডিএ 
বললেন ঃ “গোড়ালির (যা ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি।” 


51151157575 = 


১৯৫. আবু বাক্রা রে) ERA আবূ আওয়ানা (র) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। 
ইমাম আবূ জা’ফর তাহাবী রে) বলেন ৪ আবদুল্লাহ্‌ ইব্‌ন আম্র (রা) উল্লেখ করেছেন যে, তারা 
(সাহাবীগণ পা) মাসেহ্‌ করতেন । তারপর রাসূলুল্লাহ্‌ শুই তাদেরকে উষু পূর্ণ করার নির্দেশ দিলেন 
এবং তাদেরকে ভয় প্রদর্শনপূর্বক বললেন £ গোড়ালির (যা-ভিজেনি) জন্য রয়েছে জাহান্নামের শাস্তি । 
বস্তুত এটা প্রমাণ বহন করে যে, মাসেহের বিধান যা তারা করতেন তাকে (পূর্বোন্লিখিত) পরবর্তী 
বিধান OR NR 
বিশ্লেষণ । 


ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক প্রমাণ 

বস্তুত. সংশ্লিষ্ট বিষয়ের যুক্তিভিত্তিক বিশ্লেষণ হল যে, আমরা এই অনুচ্ছেদের পূর্বে রাসূলুল্লাহ্‌ সঃ 
থেকে বর্ণিত সেই ব্যক্তির ছওয়াবের বিষয়টি উল্লেখ করেছি, যে উষুতে উভয় পা ধৌত করে। এতে 
সাব্যস্ত হল যে, এই দু'পা সেই সমস্ত অঙ্গসমূহের অন্তর্ভুক্ত যা ধৌত করা হয়। এ দু'টি মাথার ন্যায় 
নয়, যা মাসেহ্‌ করা হয়। এর ধৌতকারীর জন্য কোনরূপ ছওয়াব নেই। বস্তুত এই সমস্ত হাদীস 
বেড REO নিন সন 
এর অভিমত । 

11৯29 ye 2 1৯:০1 আল্লাহ্‌ তা'য়ালার বাণী ১1, -এর ব্যাখ্যায় আলিমগণের 
মতভেদ রয়েছে। একদল আলিম এটিকে ge 2 1১ 1,519 -এর সঙ্গে সংযুক্ত করে 
<, ₹5-9৮৮1৯:এ5 লোম অক্ষর যের দিয়ে) অভিন্ন অর্থে সীমাবদ্ধ করে দিয়েছেন। 
(অৰ্থাৎ এবং তোমাদের মাথা মাসেহ করবে এবং পায়ের গিরা পর্যন্ত মাসেহ করবে)। পক্ষান্তরে অপর 
একদল আলিম এটাকে (আল্লাহ্‌ তা'আলার বাণী) 51]| ৮11 524219৫৯৯৯3 1১০50 
(তখন তোমরা তোমাদের মুখমন্ডল ও হাত কনুই পর্যন্ত ধৌত করবে) এর সঙ্গে সংযুক্ত করে তীরা - 
1৯:১3 লোম অক্ষরে যবর দিয়ে) পড়েছেন। যাতে পরস্পরের মধ্যে সামঞ্জস্য রক্ষা হয়। অর্থাৎ 
তোমরা তোমাদের মুখমন্ডল ধৌত করবে; তোমাদের হাত ধৌত করবে; তোমাদের পা ধৌত করবে। 
এতে পরস্পর সামঞ্জস্য রক্ষা করে 191..21) উহ্য রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে রাসূলুল্লাহ শুনু এর 
বা নিত লিমা 

পঃ 


প০ ৩৫৩৯ 


411 501 AEA PLS Se cid 95 ১25 ক 05 G33 ALCS YAN | 
+ ০০১51014৯05 3 pms ০৪ 
৯০ 
WwWww.waytojannah.com 


Contents 


La - 0. তাহাবী শরীফ 
১৯৬. ইব্‌ন মারযূক রে) ....... যিরর রে) থেকে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) 


উক্ত আয়াতে ₹€1৯১19 যবর সহকারে পড়েছেন। 

45011155188 ]8 715 8৯0505587০০ 531 08০০ রি 
21136021758 এ ০৫০5 | ৮০ Lake ১০ 1১৯) 1৯ ০০ ০০৯ ০৫ TRIS 
১৯৭. ইব্‌ন মারযূক (র)....... ভিজ রিনিতা নিন ভা 


পড়েছেন। 
সি 


১৯৮, হয জানার HE EMEC AOE থেকে অনুপ বৰ্ণন 
করেছেন। | 


#02 0c 2020  ৮ 2০০০45580৩5 পুত 


১82 CUA Saw JG pais ০2 ১৮৭ 0 ০০ ইউস ওক শীট (৩৯7৭৭ 


4-4 0 


+ 4৮011 4০ 903 LSE (2০ 401,০০০ ১৪ ১০ Lake ৩০ প৯৯। ৯০৭ 


১৯৯. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা রে)........ ইকরিমা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ ইব্‌ন 
আব্বাস 7 MD 5 


52 পু ঠা 92০৩ ০958 25. পু ঠ৪ 


পপ তত ০/.4%০ 4৮৫০ 


ER 0 0 LMC 05 ৬০০ 

২০০. ইব্‌ন মারযুক (র)...... কায়স রে) থেকে এবং তিনি মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন ৪ (কুরআনের) কিরাআতে ধৌত করা বুঝানো হয়েছে এবং তিনি +51-১1) যবর দিয়ে 
পড়েছেন। ্‌ 

ও ৯০০৭১০৫50০5 0905 30505 059১৮০০৮085 ox. 
২০১. ইব্‌ন মারযুক (র) ....... হাম্মাদ (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
87555657775 5 052১ ১১০০ 
২০২. ইব্‌ন মারযূক (র)...... . হিশাম ইব্‌ন উরওয়া €)- এর পিতা উরওয়া ভি থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন । 


০৮4০ 


CU LCS 03 NL CS GLIAL ৩৪03 3০০ Bi ৪০ 2S NN 


২... ২. WWwWw.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় ঃ তাহারাত fl ৭৫ 


২০৩. ইব্‌ন মারযুক (র)...... আনু তাই) সা ইবন যাব) থেকে অনুরূপ বর্ণনা 

করেছেন। 

UE ph ppt BILD 535 বক CE 35 Dl CSL ort 
Jill 2০13 ৮৮৮9 [১৪115 

২০৪. ইব্‌ন মারযুক (র) ....... শা"বী (রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন $৪ কুরআন মজীদে 

(পো) মাসেহ করার বিধান অবতীর্ণ হয়েছে আর সুন্নাহতে ব্যক্ত হয়েছে (পা) ধৌত করার বিধান। 


4০4০ 


রি iE SLEEP Et ERE) ৮০ 


২০৫. ইব্‌ন মারযুক (র)....... মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি “তা” অক্ষরে যেরসহ 
Le ২১9 পড়েছেন। | 
LE (5 551 ০০০৯]। ০০ 8৮৪ 5০ SHUG 92 জজ JO S950 ০৪ ০৯7০৭ 
২০৬. ইব্‌ন মারযুক রে) ...... হাসান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি তা অনুরূপ (যের দিয়ে) 
পড়েছেন । 
গুঞ্লঃ এর একদল সাহাবী থেকে বর্ণিত আছে যে, তীরা (পা) ধৌত করতেন । এই বিষয়ে 
বর্ণিত কিছু রিওয়ায়াত নিম্নরূপ ৪ 


রা 
২০৭. হুসাইন ইব্‌ন নাসর র) নীট ' ইবরাহীম রে) থেকে বর্ণনী করেন যে, তিনি বলেছেন, আমি 
আসওয়াদ (র)-কে জিজ্ঞাসা করেছি ৪ উমার (রা) পা ধৌত করতেন? তিনি বললেন ৪ হ্যা, তিনি তা 
উত্তমরূপে ধৌত করতেন 
50525225575 YA 

| ২০০৩ ০০৯৪ 9৭০ Lo JG all ০০ ৪১৮০ 
২০৮, দিছি মা ইবরাহীম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ 
একবার উমার (রা) উযু করেন এবং তিনি পা ধৌত করেন । 


০5:07 প5 


১১৯৯ ৩০1০০ Gye 2108 ৩ os ৬৯105 UG LS ৩৯ ৬২৯৮ CS তি, 
LB A al Laks ০4৪০ 2 00 9 


২০৯. রাহ ত টিটি আবু হামযা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 
সনি 0 তিনি পা তিনবার করে ধৌত করেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 


৭৬ A | তাহাবী শরীফ 


38৮2 ১০২০৫ nt (51 JC ১১০ st JS sal ৮০ Es 
US 42513 ৩5৪ 3 ০0৫১ ১০০ (552 8০8০১ Cl onl JG all ১21 ০০৪ ২52 


সর সা 
227 2 


$ ০ পপ ০ ৩৮ চক £ ০. প্‌ 


২১০.. রবীন্উন জীযী রে) দিবি ভিজে তা ৬5 ভিনিরনটিনঃ আমি 
একবার আবু হুরায়রা (রা)-কে উযু করতে দেখেছি তিনি যখন হাত ধৌত করতেন তখন তা প্রায় 
বাহুর অর্ধাংশ পর্যন্ত পৌছে যেত এবং পা ধৌত.করার. সময় তা প্রায় পায়ের গোছার অর্ধাংশ পর্যন্ত 
পৌছে যেত। আমি এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন £ আমি এতে উজ্জ্বলতা বৃদ্ধি 
করতে চাচ্ছি। আমি রাসূলুল্লাহ্‌ গ্রশ্নঃ-কে বলতে শুনেছি £ আমার উম্মত কিয়ামত দিবসে এরূপভাবে 
আসবে যে, ডি ভাইরা রা রত রাও 
আসবে না ।: . | 


০/% ০৮459 


১০,০৪০ ও ৬০ 9৪ ১118 ৩০৪ ১8520 IES G3 ১৪0৬৯ ২৯) 
১৯:42 এ ১% 9৪ 055৯১০৪। পপ এ সি ৯৯৭ 


পা পাপা, 


. নন] এল তন 


২১১. ইব্‌ন মারযুক (র)....... মুজাহিদ রে) থেকে বর্ণনা, করেন যে, তীর নিকট পা মাসেহ সম্পর্কে 
উল্লেখ করা হলে তিনি বললেন ৪ ইব্‌ন উমার (রা) উত্তমরূপে পা ধৌত করতেন এবং আমি তার 
উপর পানি ঢালতাম। ১১২ ূ 


১৯১৮১150850 1583221০৬ ই 


Aaa or 


+ 44১০ ১৮০ ০০ AE 
২১২. ইব্‌ন মারযূক (র)...... মুজাহিদ রে) ইব্‌ন উমার রো) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


(401৮১১১৭১50 JUG ale HCE 0852৮5৪0৪০০ YN 


১78 1১1 ১1৯ ৩০৪ এ সর নর ০০৮০০555১১০ lH nie Se bgt Cdl 


২১৩, ইব্‌ন মারযুক (র) ক ইউনি নিত ০৮৪ 
করতেন।, 


17772 ১৫ 


. ক. i Es | EE 


< Wwww.waytojannah.com 


Contents | 
অধ্যায় ৪ তাহারাত | ৭৭ 


২১৪. ফাহাদ (র)...... আবদুল মালিক রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি একবার 
আতা (র)-কে জিজ্ঞেস করেছি যে, আপনার কাছে কোন সাহবী পা মাসেহ্‌ করেছেন বলে কোন 
সংবাদ পৌছেছে কি? তিনি বললেন, না। 

কোন ধারণাকারী ধারণা পোষণ করেছে যে, EE বে জানাতে চলা 
করা ওয়াজিব । তার যুক্তি হল £ “আমি দেখছি এর বিধান মাথার বিধানের সঙ্গে অধিক সাদৃশ্যপূর্ণ। 
যেহেতু লক্ষ্য করেছি যে, যখন কোন ব্যক্তির কাছে পানি না থাকে তখন তার উপর তায়াম্মুম করা 
ফরয হয়ে যায়। সে চেহারা এবং হাতের তায়াম্মুম (মাসেহ্‌) করে, মাথা এবং পায়ের তায়াম্মুম করে 
না। যখন পানি না থাকে তখন চেহারা এবং হাত ধৌত করার ফরযকে অন্য ফরযে পরবর্তিত.করে 
দেয়া হয়, আর তা হচ্ছে তায়াম্মুম-।- পক্ষান্তরে মাথা এবং পায়ের ফরয (ধৌত)-কে অন্য কোন ফরযে . 
পরিবর্তিত করা হয় না। এতে সাব্যস্ত হল যে, পানি থাকা অবস্থায় পায়ের বিধান মাথার. বিধানের 
অনুরূপ । চেহারা এবং হাতের অনুরূপ নয়।” এ বিষয়ে তার বিরুদ্ধে আমাদের দলীল হল নিম্নরূপ £ 

আমরা লক্ষ্য করছি যে, পানি থাকা অবস্থায় কিছু বস্তু ধৌত করা ফরয হয়, তারপর পানি না থাকা 
অবস্থায় উক্ত ফরয অন্য কোন ফরযের দিকে স্থানান্তরিত হয় না, যেমন জুনুবী (যার উপর গোসল 
করা ফরয) পানি থাকা অবস্থায় সমস্ত শরীর ধৌত করা তার জন্য আবশ্যক । আর পানি না থাকলে 
18৬78771455 5 
শরীরের বিধানের ফরয হওয়া অন্য কোন বিকল্প ছাড়া রহিত হয়ে যায়। . 
সুতরাং তায়াম্মুমের দৃষ্টান্ত এই বিষয়ের দলীল হবে না যে, মাও ক বিকল দিযে 

স্থানান্তরিত না হলে পানি থাকা অবস্থায় এর মাসেহ ফরয হয়ে থাকে । অনুরূপভাবে পানি না পাওয়ার 
অবস্থায় পায়ের (ধৌত) ফরয হওয়া কোন বিকল্পের দিকে স্থানান্তরিত না হওয়া এই কারণে নয় যে, 
পানি থাকা অবস্থায় এর বিধান মাসেহ্‌ ছিল । - 

অতএব এতে বিরোধী পক্ষের যুক্তি বাতিল হয়ে গেল। যেহেতু সে তার বক্তব্য দ্বারা যা কিছু বিরোধী 
পক্ষের উপর অবধারিত বলে সাব্যস্ত করেছিল, তা তার নিজের উপর. অবধারিত হয়ে পড়ে । 


পা ০ ৩ 4০ w 2 #2 PA SE of co 2 পা 
১০. অনুচ্ছেদ ঃ প্রত্যেক সালাতের জন্য উযু করা ফরয কিনা 
09577875125 55255581758 
SELL sso fi) Less SL Hol এল ০০ ৪০৪০৯ ৩৯ ০৮৬৪ ১১০৭ 


+ as els Slat, se il 


২১৫. RE (র) .... সুলায়মান ইব্ন বুরায়দা (রা) ৫ে থেকে বর্ণনা করেন. যে, নবী জর 
প্রত্যেক সালাতের জন্য উদ করতেন। কিনু মকা বিজয়ের দিন একই উু একাধিক সালাত আদার 


Wwww.waytojannah.com 


Contents 


৭৮ ৃ _' তাহাবী শরীফ 


PCS ETE. ER TEC EE 
SEO EL ETE CCD PN PET 
SE Ete UE ECE 0 ECE 0 ENE 


২১৬. ইব্‌ন মারযুক (র)....... বুরায়দা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ 
প্রশ্নঃ মক্কা বিজয়ের দিন একই উযুতে পাঁচ (ওয়াক্তের) সালাত আদায় করেছিলেন এবং চামড়ার 


মোজায় মাসেহ করেছিলেন । উমার (রা) তখন তাকে বললেন, হে আল্লাহ্‌র রাসূল! আপনি আজকে) . 


এমন একটি কাজ করলেন, যা পূর্বে কখনও করেননি । তিনি বললেন, হে উমার! ইচ্ছা করেই এমন 
করেছি। . 
০০ Lie CS JUS 05851 00 28৮৯ 92055 008 35১৮5 9৪ ৮০০ ১৬ 
+ 8৪ KUL ECE জে ০০ 41০০ ০০৯৮ 
২১৭. ইব্‌ন মারযুক রে) ....... দা (রা) সূত্রে নবী জর থেকে বর্ণনা করেন যে, তিনি প্রত্যেক 
সালাতের জন্য উযু করতেন। 
একদল আলিম এই মত গ্রহণ করেন যে, ই দয়া ররর রা 
প্রত্যেক সালাতের জন্য পৃথক উষূ করা ওয়াজিব । তারা এ ব্যাপারে উল্লিখিত হাদীস দ্বারা প্রমাণ পেশ 
করেছেন। পক্ষান্তরে এই বিষয়ে অধিকাংশ আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, উষু শুধু নষ্ট 
. হওয়ার কারণে ওয়াজিব হয়। সংশ্লিষ্ট বিষয়ে নবী (সা) থেকে নিম্নবর্ণিত রিওয়ায়াত তাদের 
> Sl 422 2 Ll ০০০৪৯ ৪1015858128 Lassi Bs Nik 


A 


প্‌ 


90108818027 HE Se Rn as IES, 


LAA 


১০৫5 SG বসি ১7 ০৪2৯১ 44৯ 3 DCs ০০৪০৭ এ] SS 
las ০৯৪৪৫০০০৬৮০ এ। ৪০5 ln ০০০ ২০৯০০ 

| ss 
২১৮. ইউনুস রে) ....... জাবির ইব্ন আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার রাসূলুল্লাহ্‌ শ্রঁহুঃ জনৈকা আনসারী মহিলার বাড়িতে গেলেন। তার সঙ্গে তার সাহাবীগণও 
ছিলেন। তিনি তাদের সম্মুখে একটি ভুনা বকরী পেশ করলেন । তিনি আহার করলেন এবং আমরাও 
আহার করলাম । অতঃপর যুহরের (ওয়াক্ত) হয়ে গেল । তিনি উযু করলেন এবং সালাত আদায় 


করলেন। এরপর অবশিষ্ট খানার জন্য ফিরে এলেন এবং তা খেলেন। এরপর আসরের ওয়াক্ত হলে 
তিনি (আসরের) সালাত আদায় করলেন; কিন্তু (নতুন) উযু করেননি । 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ তাহারাত | ৭৯ 


ইমাম আবূ জা’ফর তাহাবী রে) বলেন ঃ এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি যুহর এবং আসরের 
সালাত সেই একই উযু দ্বারা আদায় করেছিলেন, যা তিনি যুহরের জন্য করেছিলেন। আবার তার 
প্রত্যেক সালাতের জন্য উযু করায়, যেমন ইব্‌ন বুয়ায়দা রে)-এর হাদীসে ব্যক্ত হয়েছে, হতে পারে তা 
ছিল ফযীলত তথা অধিক ছওয়াবের প্রত্যাশায়, ওয়াজিব হওয়ার কারণে নয়। কেউ যদি বলে যে, 
এতে এ এনা যারা তারা হা এ 


পপ ০৩ ল 


52 বিটি 


৭ 
ee fee #2 0 


85 


SU ME a SLU ie Ra) 


এ 0৮০ ও ০205 DC BEEP CUE 
২55 0১০১০ ১৬০ আজি এ বি ০৮৮০ ১০ ০৪ জজ Sf 
+l nll 
২১৯. ইউনুস (র)........ আবু গুতায়ফ হুযালী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
একবার আবদুল্লাহ ইব্‌ন উমার ইব্‌ন খাত্তাব (রা)-এর সঙ্গে যুহরের সালাত আদায় করেছি। তারপর 
তিনি ঘরের মজলিসে চলে গেলেন। আমিও তার সঙ্গে গেলাম । যখন আসরের আযান দেয়া হল, 
তিনি উষুর জন্য পানি চাইলেন এবং উযূ করে বের হয়ে গেলেন এবং আমিও তীর সঙ্গে বের হলাম। 
তিনি আসরের সালাত আদায় করলেন। এরপর তিনি মজলিসে ফিরে এলেন এবং আমিও তার সঙ্গে 
ফিরে এলাম । তারপর যখন মাগরিবের আযান দেয়া হল, তিনি উযুর জন্য পানি চাইলেন এবং উষু 
করলেন। আমি তাকে বললাম, হে আবূ আবদুর রহমান, এটা কি, প্রত্যেক সালাতের জন্য উষূ? 
তিনি বললেন, তুমি অবশ্যই আমার (আচরণ) থেকে বুঝে ফেলেছ, তবে এটা সুন্নাত (মুআকাদা) 
নয়। আমার ফজরের সালাতের উযু সকল সালাতের জন্য যথেষ্ট, যতক্ষণ পর্যন্ত আমি উধু নষ্ট না 
করি। কিন্তু আমি রাসূলুল্লাহ্‌ শুট থেকে শুনেছি, তিনি বলেছেন ঃ তাহারাত অবস্থায়ও যদি কেউ উযু 
করে তবে আল্লাহ তাকে দশটি নেকী দিবেন । সুতরাং হে আমার ভ্রাতুষ্পুত্র, আমি ওটির জন্য আগ্রহী । 
অতঃপর হতে পারে রাসূলুল্লাহ্‌ হুল -এর এই আমল, যা ইব্‌ন বুরায়দা (র) তার থেকে বর্ণনা 
করেছেন, উক্ত ফযীলত লাভের উদ্দেশ্যে ছিল; এই জন্য নয় যে, তা তার উপর ওয়াজিব ছিল। আনাস 
ইব্‌ন মালিক (রো) ও উল্লেখিত বিষয়বস্তুর সমর্থনে হাদীস রিওয়ায়াত করেছেনঃ : 


1 ক, 


WWwWWw.waytoj aa 


Contents 


৮০. | | তাহাবী শরীফ 


০০০৮৪ 005 55 বই 05 5৮5 HK সত গিট এ 0৮০ 9৫1 
| ূ + ere olla 
২২০. ea) 2 SE) টিজার তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ জুই -এর নিকট পানি আনা হয়, তিনি তা থেকে উধু করলেন । আমি আনাস (রা) কে 
জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ্‌ ঞ্শ্ঃ কি প্রত্যেক সালাতের জন্য উযু করতেন? তিনি বললেন, হ্যা, 
আমি বল্লাম, আপনারা? তিনি বললেন, সনি ad LL হারার 


বিশ্লেষণ 

বস্তুত এই আনাস (রা) রাসূলুল্লাহ্‌ শুই বি রা EEE EE TEESE 

আমরা উল্লেখ করেছি। আর তিনি তা প্রত্যেক সালাতের জন্য ফরয মনে করেননি । এটাও হতে পারে 

যে, তিনি এমনটি তখন করতেন, যখন তা ওয়াজিব ছিল; তারপর তা রহিত হয়ে যায়। আমরা ' 
শিষ্ট বিষয়ে গভীরভাবে লক্ষ্য করেছি যে, এই বিষয়ে কোন হাদীস পাওয়া যায় কিনা, যা এই 

ব্যাখ্যার সমর্থন করে । (এ মর্মের হাদীস নিম্নরূপ ৪) 


০০৪ তি ১5 ওল ১৪ CS ০০ ৯ CS UG 5 81545 ও 
44 ০০০৬০০১০৯০4 ১০০ ০৯১৭ (0৮০5 4০০ ১০১০৯১ 
0:৮২ Se ds LE SU pe Ep এতে 
SS syle YO IG ৮৮০০ ৬১ উ০ Ul ALL ৮55 SS Lal slo 
: 2448 Sai 859 SEG Whe Bg Sl ssn সম 
২২১. EE i : মুহাম্মদ ইব্‌ন ইয়াহইয়া রে) সূত্রে আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ 
ইব্‌ন উমার (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার কি 
ধারণা, আবদুল্লাহ ইব্‌ন উমার. (রা) উষু-বেউযু সর্বাবস্থায় প্রত্যেক সালাতের জন্য উষু করতেন? তিনি 
বললেন, যায়দ ইব্‌ন খাত্তাব. এর কন্যা আসমা (রা) আমাকে বর্ণনা করেছেন যে, তাকে আবদুল্লাহ্‌ 
ইবৃন হানযালা ইব্‌ন আবী আমের. রো) বর্ণনা করেছেন যে; রাসূলুল্লাহ্‌ জুহু  উযু-বেউযু (সর্বাবস্থায়) 
প্রত্যেক সালাতের জন্য উষু করার নির্দেশ পেয়েছিলেন ৷-যখন তার উপর তা কষ্টকর হয়ে পড়ল তখন 
তা তা রয় রিভ ভিন 
বিবেচনায় প্রত্যেক সালাতের জন্য উযু করা পরিত্যাগ করতেন না।.... 
সুতরাং এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ শুই কে প্রত্যেক সালাতের জন্য উ্ূ করার 
নির্দেশ দেয়া হয়েছিল। তারপর তা রহিত হয়ে গিয়েছে। সুতরাং যা কিছু আমরা উল্লেখ করেছি এতে 
সাব্যস্ত হয়েছে যে, যতক্ষণ পর্যন্ত উষু নষ্ট না হবে (প্রথম) উষু যথেষ্ট বিবেচিত হবে । 


কোন প্রশ্নকারী যদি প্রশ্ন উত্থাপন করে বলেন যে, এই হাদীসে তো প্রত্যেক সালাতের জন্য 
মিসওয়াক ওয়াজিব হওয়ার কথা ব্যক্ত হয়েছে। তাহলে তোমরা কিভাবে তা ওয়াজিব মনে করনা? 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত A ৮১ 


টন পার ভা তো মিন পূর্ণ হাদীসের 
উপর আমল করে থাক। 

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বৈশিষ্ট্য । আবার হতে পারে সংশ্লিষ্ট বিষয়ে তিনি এবং উম্মত 
সমান । বস্তুত এই বিষয়ের বাস্তবতা পর্যন্ত পৌছা তখন পর্যন্ত সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত সম্যকরূপে 
অবহিত না হওয়া যাবে। আর আমরা এই বিষয়ে গভীরভাবে লক্ষ্য করেছি যে, এ সম্পর্কে কোন 
হাদীস পাই কিনা- যা আমাদেরকে পথ প্রদর্শন করবে। 


| ral OS Ci ০03 ৯ 1১২1 ০১ cri CS UU মি i চি 558 
রি 


পি প০ পা 


LAL HES Ce 58815 1 ১৬৭ IGS 40৯০১১1০১০৪ 
২২২. আলী ইব্‌ন মা'বাদ (র) ..... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ হত বলেছেনঃ 
আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশংকা যদি না হত তাহলে আমি প্রত্যেক সালাতের সময় : 
মিসওয়াক করতে তাদের নির্দেশ দিতাম । 

JE Eli else 50115 ১০১৯ ০৩ ৬৯৪ 01555 3711082৮111 
lh ভি 


২২৩. আবু বাকরা (র) ...... রন ইন লালা (রো) থেকে হানা কৈ জিন 
বলেছেন, আমাকে মুহাম্মদ রঃ এর সাহাবীগণ অনুরূপ বর্ণনা করেছেন। 


২278 


১৮752 05 05২ LN AE 8 এ|। ৮565 035১৮০১৪৪০০ বা 


de BE লিন ১০০০5 ১০1১০ 5 ১০411 ১০০ ০০০০১ 
২২৪, ইব্‌ন মারযূক (র). 5 ইব্‌ন উমার (রো)- এর বরাতে নবী প্রহ্ত্ঃ থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন । 
ইমাম আবু জা'ফর ভাহাবী রে) বলেন £ এই হাদীসটি গরীব পর্যায়ের । এটা আমি শুধু ইব্‌ন 
মারযুক (র) থেকে উদ্ধৃত করেছি। 


EO OEE TS OAT OE (5৬০ 


মা i PN NE 
তাহাবী শরীফ ১ম খণ্ড -১১ 


WWW.Wayto)j annah.com 


Contents 


৮২ ge তাহাবী শরীফ 


২২৫. আলী ইব্‌ন মা*বাদ (র) ....... যায়দ রি খালিদ (রা)-এর বরাতে রাসূলুল্লাহ্‌ গ্রক্রঃ থেকে 
অনুরূপ বর্ণনা করেছেন। | 


UG ৩০] 21১5 ai CS ০০৪ ৮৮৯05 058০5555৮৬৭ YY 
& spe nr ভা ৯০ হলি de lhe ১০ Grill এ ০৬ 
২২৬. আলী ইব্‌ন মা'বাদ (র)....... আবু হুরায়রা (রা)-এর বরাতে নবী শ্রুহ্নয থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন । 


SE Ue SU UC 1580৯ —-YYV 


২২৭. ETE ON ETE TET EE EE আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ প্রশ্্্ঃ$ বলেছেন £ আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশংকা না 
থাকলে আমি প্রত্যেক সালাতের সাথে মিসওয়াক করতে তাদের নির্দেশ দিতাম । 


১০ SU nl ০০ Ue LE 005 ae ০৩ ১৯৪ 08 009 33১০৭ ০৯1 0৬৪৬৯ ~YYA 


se 3751 519 31 965 SS 11725557155 

ses Ke 1১5০২ HET ol 
২২৮. ইব্‌ন মারযুক রে) না আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ জু 
বলেছেন £ আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশংকা যদি না হত তাহলে আমি প্রত্যেক উষুর 
সাথে মিসওয়াক করতে তাদের নির্দেশ দিতাম ৷ 


5০:5০ ₹৫৫৩ 


১ ২০৭ শু ১০ ১৯৯২০৯৬১০১৯ ১৪ ০০০01 এ৩ ০০১ ০৪০ —-YYA 


5 বাড ১% ১৬৪ ০৮০1৮ ৯০০০২ 2 

| AY 
২২৯. ইউনুস রে)........ আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন। নবী করীম -্্ঃঃ বলেন, আমার 
উদ্মতের জন্য কষ্টকর মনে না করলে তাদেরকে প্রত্যেক সালাতের সাথে মিসওয়াক করার নির্দেশ 
দিতাম । 


৯৮ 08১০০ 2459৮ ৮০১ 0৩ চন 9905 BI 2৪ ১১০৯৯ -, 


০০১০ ৮০৯৪ ৭1০৪৪ ১০ ২০০৯ UD CS 9৪ ৪৯৯০৪৩৩৮১১৬ 


গাহি 5258 ০০ spill 


www.waytojannah.com 


| Contents | . 
অধ্যায় ৪ তাহারাত | | : ৮৩ 


২৩০. রবী‘উল মুআয্যিন (র) ও মুহাম্মদ ইব্‌ন খুযায়মা রে) ........ আবু হুরায়রা (রা)-এর বরাতে 
রাসূলুল্লাহ্‌ শট থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
১১12 21১০ ২০০ ১0 03 ০3801 05 ৩০৪৮০ ৯ ০৮০৯ 0৬৬৯ YY) 
| TL Elbe pol ১০ 

২৩১. হুসাইন ইবন নাসর (র) টক আবু হুরায়রা (রা) থেকে মারফ্‌' হিসাবে অনুরূপ বর্ণনা 
_করেছেন। 

বিশ্লেষণ 

অতএব “আমার উম্মতের জন্য কষ্টকর হবে, এই আশংকা যদি না হত তাহলে আমি প্রত্যেক 
সালাতের সময় মিসওয়াক করতে তাদের নির্দেশ দিতাম”-_ রাসূলুল্লাহ্‌ শুই -এর এই উক্তি দ্বারা : 
সাব্যস্ত হল যে, তিনি তাদেরকে এর নির্দেশ দেননি এবং এটা (মিসওয়াক করা) তাদের উপর 
ওয়াজিব নয়। আর তা তাদের থেকে রহিত, বিশেষ করে এটাই প্রত্যেক সালাতের জন্য উষুর বিকল্প । 
এতে প্রমাণিত হল যে, তাদের উপর প্রত্যেক সালাতের জন্য. উযূ ওয়াজিব ছিল না এবং তাদেরকে 
এর নির্দেশ দেয়া হয়নি! এই বিধান শুধুমাত্র নবী শ্ুহ্লন্১-এর জন্য ছিল, সাহাবাগণের জন্য ছিল না। 
এই বিষয়ে তার এবং সাহাবাগণের জন্য ভিন্ন ভিন্ন বিধান ছিল । এটাই.এই অনুচ্ছেদের হাদীসসমূহের 
সঠিক মর্ম নির্ধারণের পন্থা । এতে প্রমাণিত হয় যে, দাক ডিভি সাজি তির 
বিধান রহিত হয়ে গিয়েছে। 


' ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল 

বস্তুত যুক্তির আলোকে উক্ত বিধানের' বিশ্লেষণ হল নিম্নরূপ £ আমরা লক্ষ্য করেছি যে, উযু হল 
অপবিত্র হোদাস) থেকে তাহারাত বা পবিত্রতা অর্জন করা। আমরা দেখতে ইচ্ছা করছি যে, 
হাদাসসমূহ থেকে তাহারাতের বিধান কিরূপ এবং কোন্‌ জিনিস তা ভঙ্গ করে দেয়? তো আমরা দেখি 
হাদাসের কারণে যে তাহারাত আবশ্যকীয় হয় তা দুইভাগে বিভক্ত । এর একটি হল গোসল, অপরটি 
উমু। যে ব্যক্তি স্ত্রী সহবাস করে বা জুনুবী হয়ে যায়, তার উপর গোসল করা ওয়াজিব এবং যে ব্যক্তি 
পেশাব বা পায়খানা করে তার উপর উষূ করা ওয়াজিব । যে ওয়াজিব গোসলের উল্লেখ আমরা করেছি 
তা সময় অতিবাহিত হওয়ায় ভঙ্গ হয় না, তা শুধু হাদাস দ্বারা ভঙ্গ হয়ে থাকে । যখন সাব্যস্ত হল যে, 
স্ত্রী সহবাস এবং স্বপ্নদোষ থেকে তাহারাত অর্জন করার বিধান এরূপ তখন যুক্তির দাবি হচ্ছে, সমস্ত 
হাদাস থেকে তাহারাত অর্জন করা অনুরূপই হবে এবং গোসলের মতই সময় অতিবাহিত হওয়ার 
কারণে তা ভঙ্গ হবে না ৷. 

দ্বিতীয় দলীল £ আমরা লক্ষ্য করছি যে, সমস্ত ফকীহদের এই বিষয়ে একমত্য রয়েছে যে, মুসাফির 
হাদাস (উষূ নষ্ট) না করলে সব কয়টি সালাত একই উযু দ্বারা আদায় করতে পারে। পক্ষান্তরে তারা 
মুকীম (বাড়িতে অবস্থানকারী)-এর ব্যাপারে মতবিরোধ করেছেন। আমরা দেখি যে, স্ত্রী সহবাস, 
স্বপ্নদোষ, পায়খানা, পেশাব- মুকীমের জন্য এসবই হাদাস আর এতে তার উপর তাহারাত ওয়াজিব 
হয়। মুসাফির থেকে তা সংঘটিত হলে তার বিধান অনুরূপ হবে এবং তার উপর সেই তাহারাত 
অর্জন করা ওয়াজিব হবে, যা মুকীম হওয়ার সময় তার উপর ওয়াজিব হয় । আমরা অন্য আরেকটি 


www.waytojannah.com 


Contents 
৮৪ ও ্‌ তাহাবী শরীফ 


তাহারাত লক্ষ্য করেছি, যা সময় অতিবাহিত হওয়ার দ্বারা ভেঙ্গে যায়। তা হচ্ছে মোজার উপর মাসেহ 
করা । এতেও মুকীম এবং মুসাফিরের জন্য অভিন্ন বিধান । তাদের তাহারাত নির্দিষ্ট সময় অতিক্রান্ত 
হলে ভেঙ্গে যায়। যদিও সফর ও মুকীম অবস্থার মেয়াদে পার্থক্য রয়েছে। | 

বস্তুত যখন পূর্বোন্লিখিত বর্ণনা দ্বারা সাব্যস্ত হল যে, যে বস্তু মুকীমের তাহারাতকে ভেঙ্গে দেয় এর 
দ্বারা মুসাফিরের তাহারাতও ভেঙ্গে যায় । আর সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর মুসাফিরের তাহারাত 
ভঙ্গ হয় না; সুতরাং যুক্তির দাবি হচ্ছে যে, সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার দ্বারা মুকীমের তাহারাতও 
ভঙ্গ হবে না, আর এটা ইমাম আবু হানীফা (র), ইমাম আবূ ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ (র)-এর . 
" অভিমত ৷ রাসূলুল্লাহ্‌ জ্শ্লঃ-এর পরবর্তী এক দল (আলিম) উক্ত অভিমত পোষণ করেছেন ৪ 


Sk ০৮511 010০5 sl 5০ 5 15800500203 008 29 SAEs NYY 
54681115255 ly 15৩০ ৪১৮০১ টি ০1 লা 01 ৮৭ ০2০০৪ 
রিতা (8৮88০815211 ০১০ 1১৪ ১৯৮] ০০৯৯ 
বিডি RM 
২৩২. মারা নীলে দির রা 
মূসা আশৃ'আরী (রা)-এর শিষ্যবৃন্দ উষূ করে যুহরের সালাত আদায় করেছেন। যখন আসরের ওয়াক্ত . 
হল তারা উষূ করার জন্য, প্রস্তুত হলেন তখন আবু মূসা আশ“আরী (রা) তাদেরকে বললেন, কি 
ব্যাপার, তোমরা কি হাদাস (উযু নষ্ট) করেছ? তারা বললেন, না। তিনি বললেন, হাদাস ব্যতীত উষু 
করা। কোন ব্যক্তি হাদাস ব্যতীত উধু করলো, 4 ভাই, চাচা ও চাচাত 
27 

নি ০ ০৮৮০ ৮০ ৮55 এ 5 এ EC রা ০০ না 


9 #029 


২৩৩. আৰু বাক্রা রে) বিনা আমর ইব্ন কামের রে) EE ENTE নর আমি 
আনাস (রা)-কে বলতে শুনেছি ঃ ০০০০০০০৮০৯০ 
আদায় করতাম। 


চে “ # 0 2080 2» oO ৩৩০৩৩ 


৫ পতি পাপ 9. 


রা tn ০১১০5 পন পি 1৬২০ ৩1 ০১৫০ ৩০ 
২৩৪. আবু বাক্রা (র)....... ইকরামা রে) থেকে বর্ণনা করেন যে, সা'দ রো) যতক্ষণ পর্যন্ত উযু 
০০88 | 


WWW.Wwayto)j annah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ৮৫ 


ER LS IEE a an Gs dnd se EAE as RAS Ni 
UE oT ০0০ 2 এত IE sys Lose এ > এ hs ১১০০০ 

৪45 25219 ১৫৯৬৯191৮80 1 ১১/০। || ১৪ 5 131 ১129, নটি 
২৩৫. ইব্ন মারযূক (র)...... শু'বা রে) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে মধ্যবর্তী রাবী 


ইক্রামা-এর উল্লেখ করেননি । আর এটা সংযোগ করেছেন ঃ “আলী (রা) প্রত্যেক সালাতের জন্য 
উযু করতেন এবং এ আয়াত তিলাওয়াত করতেন ঃ 


৭5242134৯৯3 ltl ৪ ssl || 8০৪ 151 
“যখন তোমরা সালাতের জন্য পরতুত হবে তখন তোমরা তোমাদের যুখমভল ও হাত ধৌত করবে” 
(সুরা ৫ ৪ আয়াত ৬) । 
ইমাম আবু জা’ফর তাহাবী (র) বলেন ৪ আমাদের মতে এই আয়াতে প্রত্যেক সালাতের জন্য উরু 
করা ওয়াজিব হওয়ার কোন প্রমাণ নেই । যেহেতু এখানে সম্ভাবনা আছে যে, বেউযু হওয়ার অবস্থায় 
সালাতের ইচ্ছা করা বুঝানো হয়েছে । আপনারা কি দেখতে পাচ্ছেন না যে, সমস্ত ফকীহ আলিমদের 
একমত্য রয়েছে যে, মুসাফিরের জন্য এই বিধানই প্রযোজ্য এবং যতক্ষণ পর্যন্ত সে উষূ নষ্ট না করবে 
তার উপর উষূ করা ওয়াজিব নয়। যখন সাব্যস্ত হল যে, এই আয়াতে এটাই মুসাফিরের বিধান এবং 
তাকেও অনুরূপভাবে সম্বোধন করা হয়েছে, যেমনিভাবে মুকীমকে সম্বোধন করা হয়েছে। অত্এব 
প্রমাণিত হল যে, আলোচ্য বিষয়ে মুকীমের বিধানও অনুরূপ. হবে । 
ইবনুল ফাগওয়া রে) বলেছেন $ তারা (সাহাবা) যখন হাদাস করতেন তখন তারা উষু না করা পর্যন্ত 
কথা বলতেন না; এ প্রসঙ্গে এই আয়াত অবতীর্ণ হয় ৪ “যখন তোমরা সালাতের জন্য প্রস্তুত হও....” 
শেষ পর্যন্ত । এতে ব্যক্ত হয়েছে যে, হাদাসের পরে সালাতের জন্য প্রস্তুত হওয়া বুঝানো হয়েছে। 


১০২০৪ 9 ৮৮০ 0৮ ১5 ০ CS 953১৮০১08০১ 


২ ২০১২০ ১১৪1 এ ৮4০১২ ০৬৯০ 
২৩৬. ইব্‌ন মারযুক (র)....... শু'বা রে) মাসউদ ইব্‌ন আলী (রা) থেকে এটা রিওয়ায়াত 
করেছেন । কিন্তু তিনি ইক্রামা’র উল্লেখ করেননি । 


Eb Es in SALES LE IEC SME EEC 

- ১৯ OE (৫1 sls 1.5 508 
২৩৭. ইব্ন খুযায়মা (র)........ মুহাম্মদ (র) থেকে বর্ণনা করেন যে, কাষী শুরায়হ (র) সবক'টি 
সালাত টার | 


হি 


তানি 


WwWww.waytojannah.com 


Contents 


৮৬ | তাহাবী শরীফ 


২৩৮. ইব্‌ন খুযায়মা (র)...... হাসান (র) থেকে বর্ণনা করেন যে, তিনি এতে কোন অসুবিধা আছে 
বলে মনে করতেন না। আল্লাহ্‌ উত্তমরূপে জ্ঞাত আছেন। 


১০০৪ #0 


১১. অনুচ্ছেদ £ কারো পুরুষাঙ্গ থেকে “মহ: পে নিত তর পা) তে হল 
কি করবে? 


28775065857 COE নি 


(91০ ০০ 254 ০৯4০1 ১০ ০০৮০ ০০ ৯১ ও টক 


w 


Ji JUG sill 0 LE all ০১০১ এল 51 Ee Eo Bees 
Loss ১2155 
২৩৯. ইবরাহীম ইব্‌ন আবী দাউদ (র).... রাফি‘ ইবৃন খাদীজ (রা) থেকে বর্ণনা করেন যে, আলী 
(রা) আম্মার (রা)-কে নির্দেশ দিলেন, তিনি যেন রাসূলুল্লাহ শর কে “মহী' সম্পর্কে জিজ্ঞাসা করেন। 
উত্তরে রাসূলুল্লাহ্‌ গ্শন্ বললেন, পুরুষাঙ্গ ধৌত করবে এবং উযূ করবে । 
ইমাম আবু জা*ফর তাহাবী রে) বলেন ঃ একদল আলিম এ মত গ্রহণ করেন যে, যখন কারো 
“মযী” বের হয় বা পেশাব করে তখন তার জন্য পুরুষাঙ্গ হিরন 
হাদীস দ্বারা দলীল পেশ করেছেন। | 
পক্ষান্তরে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন ৪ রাসূলুল্লাহ ভর এর-এই বাণী 
পুরুষাঙ্গ ধৌত করাকে ওয়াজিব করে না (বরং এর মর্ম হচ্ছে) মযী যাতে থেমে যায়, আর বের না 
হয়। তারা বলেছেন ৪ এই বিধান মুসলিমদেরকে কুরবানীর পশু দুধেল হলে তার স্তনে পানি ছিটিয়ে 
দেয়ার ব্যাপারে যে নির্দেশ দেয়া হয়েছে, তার অনুরূপ । এর উদ্দেশ্য হল যেন তাতে দুধ থেমে যায়, 
বের না হয়। তাদের সংশ্লিষ্ট উক্তির সমর্থনে মুতাওয়াতির রিওয়ায়াতসমূহের কয়েকটি নিম্নরূপ ৫ 


UG ১8:01 ০০৯০ ১ ১০৮৮০ 0 YU ০1০০5 1525 5915২৮204০০ —-Y€. 
DUET 5 


#072 #20 


দি 


হরি EE রিতুর হাটি বারবার 
করেন যে, তিনি বলেছেন, আলী (রা) বলেছেন £ আমার প্রচুর মধী বের হত, আমি জনৈক ব্যক্তিকে 
নির্দেশ দিলাম সে যেন নবী জু ০৮০/০০০০৮ এতে উযূ 
নি ভা | 


Www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত ৮৭ 


#00 OOo 


[51 0 35,035. 8 


০ fe প্‌ ০ “ore 


ES ডি 152 OE EAE 


4৮ all: 30415 ৩০৯৪ ০ এ 31 0033 4165 ১০০ বি দস 411 ১1 


fos #0 ০ 


, ৮৮০]। 4285 call সএ 131১ Lid 


২৪১. জলিল রা আলী (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমার (প্রচুর) মযী বের হত, আমি মিকদাদ (রা)-কে নির্দেশ দিলাম তিনি যেন এই বিষয়ে নবী 
শ্শ্লঃ-কে জিজ্ঞাসা করেন। আমি স্বয়ং তাঁকে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করছিলাম, যেহেতু তার 
কন্যা (ফাতিমা রা) আমার (স্ত্রীরূপে) রয়েছেন। এরপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন। এতে তিনি 
বললেন, প্রত্যেক পুরুষের মযী বের হয়ে থাকে। যদি “মনী' (বীর্য) বের হয় তাতে গোসল করতে 
হবে আর “মযী' বের হলে তাতে উষু করতে হবে। | 


২০1১8 8351315800৪ 2505 41 ১5155 055 EES ১০৯০ চা 
SEC SO 


fo ob Bp #2 0 


dy tags UU BG 40৮০ CLOG BE dln J Ss 
২৪২. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)..... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
ছিলাম একজন প্রচুর মযী নির্গমনকারী পুরুষ এবং আমার নিকট রাসূলুল্লাহ্‌ শুই -এর কন্যা ছিলেন। 
আমি তার নিকট (এই বিষয়ে জিজ্ঞাসা করার জন্য কাউকে) পাঠালাম । তিনি বললেন ৪ উযু কর 
এবং তা ধৌত করে ফেল । 
IE Gs লোড এঠা 
EY মিরর 
২৪৩. সালিহ (র)...... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, একবার নবী প্রঃ -কে ‘মযী’ সম্পর্কে 
জিজ্ঞাসা করা হয় । তিনি বললেন ঃ তাতে উষূ করতে হবে আর “মনী" হলে গোসল করতে হবে। 


fb ES 


লা 25৩০১4১০৯৪৪ IG EAMES FEES YEE 


#2 of or 


০4০55 sil |১। ৫ ০ নি 


৮০৪ 4০. 


Wwww.waytojannah.com 


Contents 


৮৮ | | তাহাবী শরীফ 


২৪৪. হুসাইন ইব্ন নাসর (র)..... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ছিলাম 
একজন প্রচুর মধী নির্গমনকারী পুরুষ । আমার যখন মযী বের হত আমি গোসল করতাম । আমি নবী 
ওহ্ঃ-কে (এ বিষয়ে) জিজ্ঞাসা করলাম । তিনি বললেন 8 এতে উযু করতে হবে। | 


CL EE Sal Gl JES 55411155158 5 25 551 (85 8%5 

415 ৯১০০৪ সি Jl EES AES IE ies 
২৪৫. ইব্‌ন খুযায়মা (র) ও রবী'উল মুয়ায্যিন রর) Le ইসরাঈল (র) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


০০০০1118008 ৯3 EE ES EE ESET CG YEN 


46০৪ ৭০ 9৯০ EAS 00 05 9০ Los ১৫ ০১০৯ be oH pA ১২ 

- Jail all ২2513 ০৫১ ০০০1৩ 0০৩০৪ sill Sai 13 05 পর 2 
২৪৬. ইব্‌ন খুযায়মা (র)..... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একজন 
প্রচুর মযী নির্গতকারী পুরুষ ছিলাম ৷ (এই বিষয়ে) নবী গ্রল্ঃ-কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন ৪ 
তুমি “মযী” বের হতে দেখলে উযু কর এবং তোমার বিশেষ অঙ্গ ধৌত করে ফেল । আর “মনী" বের 
হতে দেখলে গোসল কর। 


টির বো LC £ hile ০০০৮০ ৩০০০৪ 


6, ৫ 


০০৪ ৮০৯ EAS 9% 4০০ ৯ এনএ EB ভেএ। 0৭ 01১০655 i 
. eral Cis AC JE ds Ilse 


২৪৭. আবু বাক্রা (র)..... আইশ ইব্‌ন আনাস (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
আলী (রা)-কে মিশ্বরের উপর বলতে শুনেছি, তিনি বলেছেন £ আমি একজন প্রচুর মযী নির্গমনকারী 
পুরুষ ছিলাম । আমি এই বিষয়ে নবী গ্রক্লঃ-কে জিজ্ঞাসা করতে ইচ্ছা পোষণ করেছিলাম | এতে 
আমি লজ্জাবোধ করছিলাম । যেহেতু তার কন্যা আমার স্ত্রীৰপে আমার নিকট রয়েছেন। এরপর আমি 
আম্মার (রা)-কে নির্দেশ দিলাম, তিনি যেন তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি জঃ 
বলেছেন ঃ এতে উযু করলেই যথেষ্ট হবে। 

ইমাম আবু জাফ“র তাহাবী রে) বলেন £ আপনি কি দেখতে পাচ্ছেন না, যখন আলী (রা) নবী 
শর্ত থেকে সেই বিষয় উল্লেখ করেছেন, যা সেই অবস্থায় ওয়াজিব হয়। তখন তিনি সালাতের উযু' 
উল্লেখ করেছেন! এতে প্রমাণিত হল সালাতের উযু ব্যতীত (পুরুষাঙ্গ ধৌত করার) যে নির্দেশ তিনি 
দিয়েছেন তা ভিন্ন কারণে ছিল, উবু ওয়াজিব হওয়ার কারণে নয় ৷ সাহল ইব্‌ন হুনাইফ (রা) রাসূলুল্লাহ্‌ 
শক্ত থেকেও উক্ত বিষয়ের সমর্থনে হাদীস রিওয়ায়াত করেছেন £ 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত ৮৯ 


(2503১304802 ০৯ 0 সই কও 9 ELLIO AOE Sits 
lbs si Rta be el phn be bie 
হার RE USE HAE EE) ee নাহল ইবন সন ইৰ ত) 
থেকে বর্ণনা করেন যে, তিনি একবার নবী শ্ুঁহুই-কে “মযী’র (বিধান) সম্পর্কে জিজ্ঞাসা করেন । এতে 
তিনি বলেছেন ৪ তাতে উষূ করতে হবে। 

বস্তুত তিনি খবর দিয়েছেন যে এতে উদ ওয়াজিব হয়। আর এটা উষূর সঙ্গে অন্য কিছু ওয়াজিব 
হওয়াকে নাকচ করে দেয় । 

যদি কোন প্রশ্নকারী প্রশ্ন উত্থাপন করেন যে, উমার ইব্নুল খাত্তাব (রা) থেকে এরূপ বর্ণিত আছে 
যা প্রথমোক্ত আলিমদের অভিমতের অনুকূলে রয়েছে। তাতে নিম্নরূপ উল্লেখ রয়েছে ঃ 


11515 2212985515115 5 Al EE 01052551155 


ow zero Gee ও Ed 


ক ১৪ ০০1 0555 pl 8৮০০2 ১০5 ৫41 HEEL তি ১০ i 
2 91 IG ALLA rs ৪ 0৫১০ 45 এলসি ও UG oi 


০%2%9% ০০ 


: ৪৫০৪] 3০৮০০ (গড আরও একা 0৩ GU 
২৪৯. আবু বাকরা (র)...... চা রান্নার UE ENE 
রবী“আ বাহিলী (র) বনু আকীলের জনৈকা মহিলাকে বিবাহ করেন। তিনি তার কাছে আসতেন এবং 
তার সঙ্গে আমোদ প্রমোদ করতেন। তিনি এই বিষয়ে উমার ইব্নুল খাত্তাব (রা)-কে জিজ্ঞাসা 
যি 1258 রাযি 
ধৌত করে ফেলবে এবং সালাতের উযুর ন্যায় উযু করবে । ' 
তাকে উত্তরে বলা হবে $ সম্ভবত এর কারণ তা-ই, যা আমরা রাফি" ইব্‌ন খাদীজ (রা). বর্ণিত 
0129 
আছেঃ | 


হত ৩১৮৭। ১০৮০৪ JUG Pell 9 ০০ C8 ০০৪ EE Al 0৮57 25 
১০ ৮০৪9 2১195 উল 02 JG ls ৮ ০০2 ০১০৬ 0৬ 005 8০ 92 LSS 


রা G2 be Ale be as 
sll ais, all Cal (55 ১৪১ 0০ AG soils sill 0 soils 
২৫০. আবু বাক্রা (র) ...... ইব্‌ন আব্বাস (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ মনী, 
মযী ও ওয়াদী রি LLU Ok 

করবে । কিন্তু ‘মনী’ বের হলে তাতে গোসল করতে হবে । 
তাহাবী শরীফ ১ম খণ্ড -১২ 
: | Wwww.waytojannah.com 


Contents 


৯০ তাহাবী শরীফ 


০18 055 ৪১৮৯ (1 55 UU ES JU ১৭০ UE 005 EEC pl CED Yo 
se Haat de dH Es SES LIES 2845 il Sl alte 
২৫১. আবু বাক্রা (র)....... আবূ জামরা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 

একবার ইব্‌ন আব্বাস রো)-কে বললাম ৪ আমি (সফরে) সাওয়ারীর উপর আরোহণ করি এবং 

57551575859 তোমার পুরুষাঙ্গ 
ধৌত করে ফেলবে এবং সালাতের উষূর ন্যায় উযু করবে।. . 

নারির রাযি রা িভি 


তার উল্লেখ করেছেন তখন বিশেষ করে উষূর কথা উল্লেখ করেছেন ? আর যখন আবূ জামরা 
রে)-কে নির্দেশ দিয়েছেন তখন উষূ করার সঙ্গে পুরুষাঙ্গ ধৌত করার নির্দেশও দিয়েছেন। 


এ ০ 
২৫২. আবু বাকরা (র)..... হাসান বসরী রে) থেকে মহী এবং ওয়াদী'র বিধান সম্পর্কে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন ঃ নিজ লজ্জাস্থান ধৌত করে নিবে এবং সালাতের উুর ন্যায় উযু করে নিবে। 


১০,৭৪৪ ০০ 2১ ১০ ULL US JUG al Ll 05 008 8০82 9৮৮৯7 ৩ 


/2 Aco 2 


LSE ELLE MENG 82 
২৫৩. আবু বাকরা (র)..... সাঈদ ইব্‌ন যুবাইর (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ যখন 
কোন ব্যক্তির মযী বের হবে তখন পুরুষাঙ্গের অগ্রভাগ ধৌত করবে এবং সালাতের উষূর ন্যায় উযু 
করে নিবে।. 
ইমাম আবূ জা’ফর তাহাবী রে)' বলেন ঃ হাদীসের সঠিক মর্ম নির্ধারণে এটিই হচ্ছে এই 
অনুচ্ছেদের যথার্থ বিশ্লেষণ । আর এতে আমাদের বক্তব্য প্রমাণিত হয়েছে। 


_ ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল 

বস্তুত যুক্তির নিরিখে সংশ্লিষ্ট বিষয়ের বিশ্লেষণ হচ্ছে নিম্নরূপ £ আমরা দেখতে পাচ্ছি যে, মযী নির্গত 
হওয়া হাদাস হিসাবে বিবেচিত। এরপর আমরা দেখতে প্রয়াস পাব যে, হাদাস বের হওয়ার কারণে. 
কি ওয়াজিব হয়। আমরা দেখতে পাচ্ছি পেশাব-পায়খানা বের হওয়ার কারণে শরীরের সেই অং 
ধৌত করা ওয়াজিব যেখানে তা লেগেছে, অন্য কিছু ধৌত করা ওয়াজিব নয়। হ্যা সালাতের জন্য 
তাহারাত অর্জন করা ভিন্ন ব্যাপার । অনুরূপভাবে রক্ত বের হওয়া যে কোন স্থান থেকে বের হোক না 
কেন, তাদের মতে যারা এটাকে হাদাস হিসাবে সাব্যস্ত করে। অতএব যুক্তির দাবি হচ্ছে যে, 
অনুরূপভাবে মযী বের হওয়া যা কিনা এক প্রকার হাদাস। এতেও শরীরের সেই অংশ ধৌত করা 
ওয়াজিব হবে না যাতে তা লাগেনি । হ্যা সালাতের জন্য তাহারাতের বিষয়টি ভিন্ন ব্যাপার । সুতরাং 
্‌ 75175572555 
সি হি ভি রা] | 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ তাহারাত | ূ ২৯১ 
টা ৮ ৩৬ Ja পা 8৯ 25 
১২. অনুচ্ছেদ £ “মনী"র (বীর্যের) বিধান, তা পাক না নাপাক 


5০5০ পু পা ০% ০ ৮০ % 


১০ ৮৫৯1০ Ld 05 90 ae ০০ সজল CE এ০৪ ০১৮০ ০2 0৯৭ Yo 


A 


রা 


হিল ডু তি 


৮৩০০৩ 


ঘা তিনটি EE 


২৫৪. ইব্‌ন মারযুক (র).... হাম্মাম ইব্ন হারিস (র) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার আয়েশা 
(রা)-এর নিকট (মেহমানরূপে) অবস্থান করেছিলেন। তার স্বপ্নদোষ হয়ে যায়। এরপর আয়েশা 
(রা)-এর জনৈকা দাসী তাকে দেখলেন যে, তিনি কাপড় থেকে জানাবাত তথা বীর্যের দাগ ধৌত 
করছিলেন বা কাপড় ধৌত করছিলেন। দাসী তা আয়েশা (রা)-কে অবহিত করে। এতে আয়েশা 
(রা) বললেন £ আমার অভিজ্ঞতা হল এই যে, আমি নিজে রাসূলুল্লাহ্‌ জট -এর কাপড় থেকে তা 
রগড়ে ঘষা ব্যতীত অতিরিক্ত. কিছুই করিনি । | 


পা পাপা পা 5০ 


০5555912505555 058 TEC ৮৯০০ 
| CE 


২৫৫. আবূ বাকরা (র)..... হম থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। রর 


ood oe o- # 0 ০ 


4086 ০৭ 


২৫৬. ফাহাদ রে)..... হাম্মাম রে) আয়েশা (রা) রিবন দিরেজো | 


পা Md পা ০০০ 


১০১৯৭ ০০ 20135 উল 085 JG IS om ভে৯ক 0 005 ৯০৫৩ ৩৪1 0৬৯5 _০৬ 


২৫৭. আবু বাক্রা (র) ....... হাম্মাম (র) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। 

১০০৯০০% ১০০০৯৯00008 55০ 0 9০ 0 058 920 লা 5০০০০ oA 
3০০৮৮০53555 
২৫৮. ইব্‌ন আবী দাউদ (র) ....... আয়েশা (রা) থেকে অনুরূপ উল্লেখ করেছেন । 
জর ০৭ 


৯4০4৭ 


Wwww.Wwaytojannah.com 


. Contents 


৯২ তাহাবী শরীফ 


২৫৯. ফাহাদ (র) .... আ“মাশ (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন । 


PEE ES OE CELE OE 
২ ds ২৬৭০ ০০ ny 592৮ Sl ১০ al 
২৬০. ইব্‌ন আবী দাউদ রে)..... আয়েশা রো) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


১৫৯৬০) ০০ ১০০১০৮০৪১০৭ এ৩০০৬৬ নি 


ক নু 


২৬১. ফাহাদ রে)..... হাম্মাম রে) আয়েশা রো) থেকে অনুরূপ দয়া করেছেন 


১১৯1০21০০০৯ ১০ SL LS UG I Gf CS UG 8282৮ ০০০ _Yা 
৩০৭৮৮ ৩1০৮০ ১৪31 055 A 28 905 40 ১৪ lis Late ১৯৮৪ Se 


০৮৮৫ 


ই 2815 ৮5 110 I 


২৬২. ছারা জাননা থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে 
তিনি এতে বলেছেন, আয়েশা (রা), বলেছেন, 8:15 
অতিরিক্ত কিছু করিনি, যখন তা শুকিয়ে যেত তখন তা ঘষে ফেলতাম । 


20-2 


১ ৪4০ 0৪ JUS ০৯ ০০৯৮ 96 41 0৮505 055 99511 0৪০৭ YU 
না ০ 


2230, 0 ০ ++ 562. 


05৯0 ১255 27 
২৬৩. ইব্‌ন আবী দাউদ (র).... আসওয়াদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আয়েশা 
(রা) আমাকে দেখেন, আমি আমার কাপড় থেকে বীর্যের দাগ ধৌত করছি। তিনি বললেন, আমি 
নিজে দেখেছি যে, রাসূলুল্লাহ্‌ শ্রঃ্ঃু-এর কাপড়ে-এর দাগ লেগেছে, তখন তিনি এরূপ করা অর্থাৎ 
ঘর্ষণ করা ব্যতীত অতিরিক্ত কিছু করতেন না। 


(১১ J 77 ৪54 21911 0 JUS ৮১৯১৪ 005 595 ul sal ds YN 


Ei MS ০6 ০৭ 4৮ ও ৫05 225৮5 5 lb tel 


| | Cs ৬৮৮ 
২৬৪. ইব্‌ন আবী দাউদ রে)... আয়েশা (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আমি 
রাসূলুল্লাহ্‌ জুঞ্ঃ-এর কাপড় থেকে মনী'র (দাগ) রগড়ে ঘষে পরিষ্কার করে দিতাম। 


Wwww.waytojannah.com 


- . Contents 
অধ্যায় ৪ তাহারাত ূ ৯৩ 


৮৮১ FG, 


১০৪৬৬ ০2 ১১১55 07৮৯ 0 00 9৮০০০ 0 UG ১95 ভে ঠা 0৮৯ ০, 


HELE TS eee al 


২৬৫. ইব্‌ন আবী দাউদ (রা)..... হারিস ইব্‌ন নওফাল রে) আয়েশা (রা) থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। | | 


১১৪০২০০৪০৪5 ৫০ 


০ £ পা 28555 


31051855555 26411122588 


২৬৬. ইব্‌ন আবী দাউদ (র)..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি 
রাসূলুল্লাহ্‌ প্রঃ -এর চাদর থেকে মনী ঘষে দিতাম । আর সে সময়ে আমাদের চাদরসমূহ ছিল 
পশমের। 


25052751855 
SE ২৯০ আ 4০০2৬ ০5০৩ ১৫19] খর 21755452117 
sal এ 0৮৮০ 


২৬৭. আহমদ ইব্‌ন আবদুল্লাহ (র).... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি 
রাসূলুল্লাহ শট এর কাপড় থেকে মনী রগড়ে-ঘষে পরিষ্কার করে দিতাম, যদি তা শুকানো হত। 
আর তা আর্দ হলে ধৌত করে দিতাম বা “মুছে দিতাম’ (রাবী হুমায়দীর সন্দেহ) । 


১০০80 ০৪ ০০০১০ 0 J se ০৪ Lge Li JUG 3915 cl nl 0০৯ 
৩১৮ SAS ০৫ LAL ১০ SA হত ১5০ 22 এ শা 
* পট 4111 ৪ ৬০৭ ৮], 
২৬৮. ইব্‌ন আবী দাউদ (র)..... রানা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ আমি 
রাসূলুল্লাহ্‌ জঃ-এর কাপড় থেকে মনী রগড়ে-ঘষে পরিষ্কার করে দিতাম। 
ইমাম আবূ জাফর আহমদ ইব্‌ন মুহাম্মদ তাহাবী (র) বলেন £ কিছু সংখ্যক আলিম এই মত 
গ্রহণ করেছেন যে, মনী পাক (পবিত্র), যদি তা পানিতে পতিত হয় এতে পানি নাপাক করবে না এবং 
সা নিগি তে হুজি তিনজনের 
প্রমাণ পেশ করেন। 


তিনে নি বিবারের জলিলের বিবির বরং তা হচ্ছে 
নাপাক (অপবিত্র) । তারা বলেছেন, এই সমস্ত-হাদীসে তোমাদের স্বপক্ষে কোন প্রমাণ নেই। কারণ 


Wwww.waytojannah.com 


Contents 


৯৪ | তাহাবী শরীফ 


এই সমস্ত হাদীস ঘুমানোর কাপড় সম্পর্কে বর্ণিত হয়েছে, সালাত আদায়ের কাপড় সম্পর্কে নয়। 
আমরা লক্ষ্য করেছি যে, পেশাব, পায়খানা ও রক্তযুক্ত নাপাক কাপড়ে ঘুমাতে কোন অসুবিধা নেই ৷ 
কিন্তু তাতে সালাত আদায় করা জায়িয নয়। সুতরাং সম্ভবত মনীর বিধানও অনুরূপ । বস্তুত এই 
হাদীস আমাদের বিপক্ষে তখন প্রমাণ হত, যদি আমরা বলতাম যে, নাপাক কাপড়ে ঘুমানোও সঠিক 
নয়; আমরাতো তা জায়িয বলি এবং এই বিষয়ে তোমরা নবী হুই থেকে যা কিছু রিওয়ায়াত করেছ 
তা আমরাও সমর্থন করি। পরবর্তীতে আমরা বলছি যে, এরূপ কাপড়ে সালাত আদায় করা সঠিক বা 
'জীায়িয নেই । সুতরাং আমরা এই বিষয়ে নবী হুই থেকে বর্ণিত হাদীসসমূহের বিরোধিতা করছি না। 
রাসূলুল্লাহ হু যে কাপড়ে সালাত আদায় করতেন তাতে মনী লাগলে আয়েশা রো) যা করতেন 
সেই সম্পর্কে আয়েশা রো) থেকে বর্ণিত আছেঃ 


(৮৯5০ SLT ৭1 255 0৪005০০০০১৮ ০৯০0005০0০৯ 


০4 ০ ₹ 


১৩:০4 Lisle ১০০০০৪৯০৮১০ be Gr ৮ ৩৮১০ ১৪০০৭ 2 
৭1 ০2915 এ 91058575175 

* 535 ৪] 
২৬৯. ইউনুস রে)...... আয়েশা (রা) থেকে বর্ণনা-করেন যে, তিনি বলেছেন $ আমি রাসূলুল্লাহ্‌ 


ই - এর কাপড় থেকে মনী ধৌতৃ করতাম ৷ তারপর তিনি সালাতের জন্য বের হয়ে যেতেন এবং 
তীর কাপড়ে তখনও পানির চিহ্ন বিদ্যমান থাকত। : 


রে ৯৩৯১ SAL Kgs ১০ 2290০ bl CE UG 3 8 Al CLS — _YV. 
২৭০. বি রর VAL AREA ok I 


১৫8,885 পা তত ০৩৫ 


পা 


২৭১. আলী ইব্‌ন শায়বা (র) .......... আম্‌র সুত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ৷ 

ইমাম আবু জা’ফর তাহাবী (র) বলেন ঃ এভাবে আয়েশা (রা) নবী প্রঃ -এর সালাত আদায়ের 
কাপড় থেকে মনী ধৌত করে ফেলতেন এবং যে কাপড়ে তিনি সালাত আদায় করতেন তা 
রগড়ে-ঘষে পরিষ্কার করতেন। উন্মু হাবীবা রো) থেকে বর্ণিত হাদীস-এর অনুকূলে রয়েছে ঃ 


EES Ee EO SEALS EES চে 
BE pre Salis Ona 8৩৫১৯৯ ত ১০ ২১৭০৯ 


- 22.0 


৭1১০৯ ক মী HE ERE ES 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 তাহারাত.. oo | ৯৫ 


২৭২. রবীণউল জীষী (র)...... মু‘আবিয়া ইব্‌ন আবী সুফইয়ান (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
একবার তার বোন উম্মুল মু'মিনীন উম্মু হাবীবা (রা)-কে জিজ্ঞাসা করেন ৫ নবী গ্রাহ্য: কি সেই 
কাপড়ে সালাত আদায় করতেন, যাতে তোমার সঙ্গে শয্যা গ্রহণ করতেন ? তিনি বললেন, হ্যা! যখন 
77197 ॥ 


ol ৭ 


পা পাপা 


২৭৩. ইউনুস (র).... ইয়াধীদ রে) থেকে অনুরূপ বর্ণনা ডিন | 
আয়েশা রো) থেকেও 8508 


5351 25 সস রি ৮৩ (58 রর টি 3 এ, করাঃ সে নি 


পু 0 ৩ পাপ 


cL ET 


২৭৪. RE OU ET থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন $ রাসূলুল্লাহ্‌ 
হুঃ স্ত্রীদের সঙ্গে শয্যা গ্রহণকালীন পোশাকে সালাত আদায় করতেন না। 
HU El 88557525155 আহ ১১০০৩ ০1551551252 


7 #220 


Cas AIG 451 ০25 ০ ১০০ 


২৭৫. ফাহাদ (র) নান আশ'আস রে) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি এতে 51 -এর 

স্থলে (১৪1 (৮৪ বলেছেন। 

ইমাম আবু জা*ফর তাহাবী রে) বলেন ঃ আমরা যা কিছু উল্লেখ করলাম, তা থেকে প্রমাণিত হয় 

যে, রাসূলুল্লাহ্‌ শুই সেই কাপড়ে সালাত আদায় করতেন না, যা পরে তিনি ঘুমাতেন, যদি তাতে 
জানাবাত (বীর্য) থেকে কিছু লেগে থাকত । আরো প্রমাণিত হয় যে, আসওয়াদ (র) ও হাম্মাম (র). 

আয়েশা (রা)-এর বরাতে নী থেকে যা রিওয়ায়াত করেছেন তা ঘুমের পোশাক সম্পর্কে 

সালাতের পোশাক সম্পর্কে নয় ৷ | 

এই বিষয়ে প্রথমোক্ত মত পোষণকারীগণ দ্বিতীয় মত পোষণকারীদের বিরুদ্ধে নিম্নোক্ত 

রিওয়ায়াতসমূহ দ্বারা প্রমাণ পেশ করেন ঃ 


(80258511557 28752 ECE 
৩০৪ ০৫ 305 2৯4০ ১০১১ ০০ CHL ১০ ০০৮] ১০৮৮০ (১০ 
| ৮2845 পল lal 055 2 4১৮৭১ SS Sn জ০। 


২৭৬. আলী ইব্‌ন শায়বা রো) ...... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন $ আমি | 
রাসুলুল্লাহ হুঃ এর কাপড় থেকে শুকনো মনী অহুলী ঘারা রশড়ে-হখে পরিফার করে দিতাম 
তারপর তিনি তাতে সালাত আদায় করতেন এবং তা ধৌত্‌ করতেন না। ' 


Wwww.waytojannah.com 


Contents 


৯৬ _ তাহাবী শরীফ 


১০1১2] ০০ ১১০১০ ০০ 5১৭ (তা 008 ১০২০৪ ০০ ৬০৯৯ 0৪ ৩০ তি 2১ 
্‌ | is হও 95 plea 9০ 
২৭৭. ফাহাদ (র)..... হাম্মাম রে আয়েশা (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


চা 


১৯০] ০০০ ০৪ 05185 205 ad mulls হল ০ এট 0৬০০ ৬ 
রা 


২৭৮. মুহাম্মাদ ইব্নুল হাজ্জাজ (র) জানান ইরান (র)..... আয়েশা (রা) থেকে 
মা বা ৪905 এর কাপড় থেকে তা ঘষে ফেলতাম। 


ALE SE JE টি রর ou Ae A ee ES a রা ৮১০১ এ ৬৭ 


২৭৯, বরাত (র).. টু মুজাহিদ আকা (রা) থে থেকে রন বিটি 


০4০ “#2 0 #0 


১5575815855 UE UTE FUE YA. 


নে 


EES 


২৮০. নাস্র ইব্‌ন মারযুক রে) . ie en 
করেছেন। 

বস্তুত তারা বলেছেন ৪ এই সমস্ত হাদীসে ব্যক্ত. হয়েছে যে, আয়েশা (রা) রাসূলুল্লাহ্‌ শুই এর 
সালাতের কাপড় থেকেও মনী বৌর্য) রগড়ে-ঘষে ফেলতেন, যেমনিভাবে তা ঘষে ফেলতেন শয্যা 
গ্রহণের কাপড় থেকে। 

ইমাম আবু জা'ফর তাহাবী (র) বলেন ঃ আমাদের মতে এতেও মনীর) তাহারাতের ব্যাপারে কোন 
প্রমাণ নেই। সম্ভবত তিনি তা এজন্য করেছেন, যেন এতে কাপড় পাক হয়ে যায়। আর মনী তো 
আসলেই নাপাক । যেমন জুতায় নাজাসাত লাগার ব্যাপারে বর্ণিত আছে ঃ 


Se 222 ba lal CS ৩০০৪৬ Le CS ৬৮১৬- —-YA\' 
ssl ৮৮৩ 51 EU A Els LS 
ETE TPE PEAS NEE 48৯০ 


" ২৮১. ফাহাদ রে) .. চর জারা MGA তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ হর 
বলেছেন ঃ যদি তোমাদের কেউ মোজা অথবা জুতা দ্বারা নাজাসাত পদদলিত করে তাহলে মাটি একে 
পাক করবে ।- 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত . | ৯৭ 


আবু জা’ফর তাহাবী রে) বলেন ঃ মাটিই এ দুটোকে পাক করার জন্য যথেষ্ট, (ধৌত করা জরুরী 
নয়) । এতে কিন্তু নাজাসাত স্বয়ং পাক হওয়ার উপর কোন প্রমাণ নেই । মনী সম্পর্কে আমরা যা কিছু 
রিওয়ায়াত করেছি তার বিধানও অনুরূপ । সম্ভবত তাদের মতে রগড়ে-ঘষে তা দূর করার দ্বারা কাপড় 
পাক হয়ে যাবে, কিন্তু তা স্বয়ং নাপাক । যেমনিভাবে জুতা থেকে নাজাসাত দূর করার দ্বারা তা পাক 
হয়ে যায়। অথচ নাজাসাত স্বয়ং নাপাক । সুতরাং মনী সম্পর্কে এই সমস্ত বর্ণিত হাদীস থেকে আমরা 
যা অবহিত হয়েছি তা হচ্ছে এই যে, কাপড়ে যা লাগবে তা শুকনো হওয়া অবস্থায় ঘর্ষণের দ্বারা পাক 
হয়ে যায় এবং এটা ধৌত করার প্রয়োজন থাকে না। এতে কিন্তু এর বিধান সম্পর্কীয় কোন রূপ 
প্রমাণ নেই যে, তা স্বয়ং পাক না নাপাক একদল আলিম এই দিকে গিয়েছেন £ আয়েশা (রা) থেকে 
এরূপ হাদীসও বর্ণিত আছে, যাতে বুঝা যাচ্ছে এটা তার নিকটও নাপাক । এ বিষয়ে তারা নিম্নরূপ : 
উল্লেখ করেছেনঃ 


প তি র্‌ fh OO EEDA উলকি এরি ডি ছে ভিলা রি পাছে তক 3৮2. ২7৮৬ পদ 6 
১২০ be 2৮০০০ a 


লিল এ 


EEE MULTE 


২৮২. হিজর রা আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি মনী সম্পর্কে বলেন ঃ 
যদি কাপড়ে মনী লেগে যায় এবং তুমি তা দেখতে পাও তবে ধৌত করে ফেলবে, আর যদি দেখতে 
না পাও তাহলে তাতে পানি ছিটিয়ে দিও ।১ 


LL El EES ECSU hs 15515557155 
২৮৩. be Ee শু'বা রা থেকে ক বক 


২৮৪. STE জর (র)..... আবু বাকর ইব্‌ন হাফ্স রে) করার তিনি 
বলেছেন, আমি আমার চাচাকে শুনেছি, তিনি আয়েশা রো) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ্‌ 


: এ ১০ ও বশ এ ae ০০ ১১৪ 0৪ UYU 3352 ০৯ Eto vA 


২৮৫. ইব্‌ন মারযূক রে)...... শু'বা রে) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 

তিনি বলেন ঃ এটা (মনী) তার আয়েশারা) মতে নাপাক হওয়ার উপর প্রমাণ বহন করে। এই 
মতাবলম্বীকে বলা হবে, এই হাদীসে আপনার স্বপক্ষে কোন প্রমাণ নেই। যেহেতু যদি আয়েশা 
(রা)-এর মতে এর বিধান পেশাব-পায়খানা ও রক্তসহ অপরাপর সমস্ত নাজাসাতের ন্যায় হত তাহলে 
তিনি অবশ্যই সমস্ত কাপড় ধৌত করার নির্দেশ প্রদান করতেন, যদি নাজাসাতের স্থান জানা না 
থাকত । দেখ না যদি কাপড়ে পেশাব লেগে যায় এবং এর স্থান অস্পষ্ট হয় তখন শুধু পানি ছিটানোর 
দ্বারা তা পাক হয় না। বরং পুরো কাপড় ধৌত করা আবশ্যক হয়, যতক্ষণ না জানা যায় তা নাজাসাত 
: এখানে ছিটিয়ে দেয়া অর্থ অল্প অল্প করে পানি ঢেলে ধুয়ে ফেলা, যাতে নাপাকি দূর হয়ে যায় 


 তাহাবী শরীফ ১ম খণ্ড -১৩ 


Wwww.Wwaytojannah.com 


Contents 


৯৮ | | .... তাহাবী শরীফ 


থেকে পাক হয়েছে । অতএব যখন আয়েশা (রা)-এর মতে মনী”র বিধান হল, যখন কাপড়ে এর 
লাগার স্থান জানা না থাকে (পানির) ছিটা মেরে দিবে । এতে সাব্যস্ত হল, তার মতে এর বিধান 
অপরাপর নাজাসাতের (বিধান) থেকে ভিন্ন । সংশ্লিষ্ট বিষয়ে সাহাবাগণ বিরোধ করেছেন । এ সম্পর্কে 
তাদের থেকে নিম্নরূপ) বর্ণিত আছেঃ 


না 


২৮৬. সালিহ ইবন আবদুর ইমান রে), হয নিলা তর তিনি নিজের 
কাপড় থেকে জানাবাত (বৌর্য)-কে রগড়ে-ঘবে পরিষ্কার করতেন। 

বস্তুত এতে এই সম্ভাবনা আছে যে, তিনি এরূপ এই জন্য করতেন যে, এটা তার মতে পাক এবং 
এই সম্ভাবনাও আছে .যে, তিনি এরূপ এ জন্য করতেন যেমনিভাবে জুতা থেকে গোবর রগড়ে-ঘষে 
নি রা তা তার মতে পাক। 


“ #0 পপ পাও পক #202 প কুরে ত 


পণ পপ 


ও Ea 
HEEL gtd pa 580৮5১3১555 Cb 31 Spell 0 ৩০ 
এ “0 299৩৫ 


জি রর ০১৮ ০৫০৪ El ১ পল চল Hl ডো SESE ১১১০০০৯৭০০৪ 
টা 

৯১111 ৮০ ৮৯019 ৩9৮০ 4০০৪ ৩৪ ০০৪ ০৪৪ এড tw 
২৮৭. ইউনুস রে)...... ইয়াহইয়া ইবন আবদুর রহমান ইব্‌ন হাতিব (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি একবার উমার ইব্নুল খাত্তাব রো)-এর সঙ্গে সেই কাফেলায় উমরা পালন করেছেন, যাতে 
তাদের মধ্যে আমর ইব্নুল আ’স (রো) অন্তর্ভুক্ত ছিলেন। উমার (রা) সফরের মাঝপথে এক পর্যায়ে 
কোন এক জলাশয়ের নিকটবর্তী স্থানে রাত যাপন করলেন। তীর স্বপ্নদোষ হয়ে গেল ৷ সকাল হয়ে 
- যাওয়ার নিকটবর্তী হয়ে পড়ল অথচ কাফেলায় পানি পাওয়া গেল না। তিনি সাওয়ার হয়ে পানির 
কাছে এলেন এবং স্বপ্ন দোষে দৃষ্ট বস্তু ধুতে লাগলেন । ততক্ষণে ফর্সা হয়ে গেল । আমর (রা) তাকে 
বললেন, আপনিতো সকাল করে ফেললেন, আমাদের কাছে কাপড় আছে, আপনার কাপড় রেখে 
দিন। উমার (রা) বললেন (না) বরং যা কিছু আমি দেখেছি তা ধৌত করব আর যা দেখিনি তাতে 
দর 


৬০০০ CX A 2 EES UG ST Stall 5 5 5 


* হো টোটো টিটি তি 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারা ৯৯ 


২৮৮. ইউনুস (র).......যায়দ ইব্‌ন সল্ত (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
একবার উমার ইব্নুল খাত্তাব (রা)-এর সঙ্গে ‘যুরুফ’ নামক স্থানের উদ্দেশ্যে বের হই । অকস্মাৎ তিনি 
অনুভব করলেন যে, তার স্বপ্নদৌষ হয়ে গিয়েছে । অথচ তিনি গোসল করেননি । তিনি বললেন, 
আন্মাহ্র কসম! আমার বিশ্বাস, আমার স্বপ্নদোষ হয়ে গিয়েছে, অথচ আমি টের পাইনি, আমি 
গোসল না করেই সালাত আদায় করে ফেলেছি। পরে তিনি গোসল করলেন, যা কিছু কাপড়ে দেখেন 
নিতিভিরএহালারাভিজানিডাত বানি ভিপি 


ব্যাখ্যা 
বস্তুত ইয়াহইয়া ইবন আবদুর রহমান রে) উমার (রা) থেকে যে রিওয়ায়াত করেছেন তাতে বুঝা 
যাচ্ছে যে, তিনি সালাতের সময়ের স্বল্পতা হেতু যা কিছু আবশ্যক ছিল তাই করেছেন এবং তার 
সঙ্গীদের কেউ এ ব্যাপারে তার প্রতিবাদ করেননি । এতে বুঝা যাচ্ছে যে, তারা সংশ্লিষ্ট বিষয়ে তার 
অনুসরণ করেছেন। পক্ষান্তরে তার এ উক্তি “যা কিছু আমি দেখিনি তাতে পানি ছিটিয়ে দিব” এর 
দ্বারা হতে পারে তার উদ্দেশ্য হচ্ছে, আমি না দেখে সন্দেহ করছি যে, হয়ত এতে মনী লেগেছে কিন্তু 
নিশ্চিত নই, ত ০০০০০০০০০৪০ 
ছিটিয়ে যাব। | 
১০১৩০ OLIN এ) 505 03 SG yl CS ৩৩ EEG ৮15০৮ ০৭ 
তর 
16 ০541 Jails 52200 ও 


২৮৯. আবু বাকরা রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি কাপড়ে লেগে যাওয়া 
মনী'র বিষয়ে বলেছেন ঃ যদি তা দেখতে পাও, তবে ধৌত করে নাও, অন্যথায় সমস্ত কাপড় ধুয়ে 
ফেল । এতে প্রমাণিত হয় যে, তিনি তা নাপাক (অপবিত্র) মনে করতেন। 


১০ ৯৯৯ ৩2 IEE CS JG is PILE i ০২ ০৪০৮৯ 0৪০৬৯ 
+85 cs JG le ১০1 ০ 3 ১ Sais 

. ২৯০. হুসাইন ইব্ন নাস্র (র)...... ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, 

এটাকে ইয্খির ঘাস দিয়ে রগড়ে নাও । . 


বস্তুত এতে বুঝা যাচ্ছে যে, তিনি তা পাক মনে করতেন। 

০ ৩৮৯০ ১০ 2505 ০৮৪ ১৮৯০ ১৪০0৬ 90৮ ০৪ ০৮০০ GSS va 
, ৯৯৪ ০০০০৪ Sal ১০০০৮০১০০০১ 

২৯১. সুলায়মান ইব্‌ন শুণআইব রে). .আতা রর) ইব্‌ন আব্বাস (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 

১০ ১৮০০০ be SEES JEG OE ০০ ক 015 LS al EES NAY 

25577511772 


Wwww.waytojannah.com 


Contents 


১০০ তাহাবী শরীফ 


০০2৮৩ 


15756577557 11115 003 
২৯২. আবু বাকরা (র)...... জাবালা ইব্‌ন জুহায়ম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি ইব্‌ন উমার রো)-কে কাপড়ে লেগে যাওয়া মনী সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন ঃ 
তাতে পানি ছিটিয়ে দাও। সম্ভবত তিনি পানি ছিটানোর দ্বারা ধৌত করা বুঝিয়েছেন । যেহেতু ছিটানো 
‘কখনও ধোয়ার অর্থে ব্যবহৃত হয় । (যেমন) রাসূলুল্লাহ্‌ শুই বলেছেন ৪ আমি এরূপ একটি নগরী 
সম্পর্কে জ্ঞাত আছি, যার একপ্রান্তে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। আবার এও হতে পারে যে ইব্‌ন 
উমার (রা) অন্য কিছু বুঝিয়েছেন। 

Ss alll ce 5০ 22155 321 055 005 1911 ৬2105 585 2০২০ ssl EAS NAY 
ক 


হিট ভিত 
২৯৩. আবু বাকরা (র)..... আবদুল মালিক ইব্‌ন উমাইর (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি একদা জাবির ইব্‌ন সামুরা (রা)-এর নিকট উপস্থিত ছিলাম, এমন সময় তাকে সেই 
ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে এরূপ কাপড়ে সালাত আদায় করে; যা পরে সে তার স্ত্রীর সঙ্গে 
সহবাস করেছে । তিনি বললেন ৪ এতে সালাত আদায় করতে পার; তবে যদি এতে কোন কিছু (মনী) 
দেখতে পাও তা ধৌত করে ফেল; ০০852 
(বীর্য)-কে ছড়িয়ে দেয়। 


7০।2২০১০১০১১865357858 50584 052: 
4:৯১০০০ এ ২ এসি FE EAE ০৫ ০৭৭ ০০০১ 

Ls LEG 
২৯৪. আবু বাক্রা (র)..... আনি ডি তিনি বলেছেন, 


একবার আনাস ইব্ন মালিক (রা)-কে সেই চাদর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যাতে বীর্য লেগেছে 
কিন্তু তা কোথায় লেগেছে তা জানা যায় না। তিনি বললেন ঃ তা ধুয়ে ফেল। 


ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক প্রমাণ ও বিশ্লেষণ 

ইমাম আবু জা’ফর তাহাবী (র) বলেন ঃ জা বরা TE হরর 
রাসূলুল্লাহ্‌ ক্রু থেকে আমরা যা কিছু রিওয়ায়াত করেছি তাতে এর স্পষ্ট বিধান সম্পর্কে কোনরূপ 
প্রমাণ নেই, তাই যুক্তির নিরিখে আমরা তা বিবেচনা করছি আমরা দেখি বীর্য নির্গত হওয়া 
সর্বাপেক্ষা 'গলীজ হাদাস” ৷ কেননা এটা সর্বাপেক্ষা বড় তাহারাত (গোসল) কে ওয়াজিব করে। 
আমরা সেই সমস্ত বস্তুর সন্তাগতভাবে কিরূপ বিধান তা দেখার প্রয়াস পাব, যা বের হওয়া-হাদাস 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | | ১০১ 


" হিসাবে বিবেচিত । আমরা লক্ষ্য করেছি যে, পেশাব-পায়খানা নির্গত হওয়া হাদাস আর এ উভয়টি 
সত্তাগতভাবে নাপাক । অনুরূপভাবে হায়য ও ইসতিহাযা'র রক্ত, উভয়টি হাদাস এবং সত্তাগতভাবে 
উভয়টি নাপাক । যুক্তির দাবি মতে ধমনী থেকে প্রবাহমান রক্তের অবস্থাও অনুরূপ । 

বস্তুত যখন আমাদের বর্ণনা দ্বারা সাব্যস্ত হল, এমন প্রত্যেক বস্তু যা নির্গত হওয়া হাদাস, তা 
সত্তাগতভাবে নাপাক । আর এটা সাব্যস্ত হয়ে গিয়েছে যে, বীর্য নির্গত হওয়া হাদাস। তাহলে এটাও 
সাব্যস্ত হয়ে গিয়েছে যে, তা সম্তাগতভাবে নাপাক । এতে এটাই যুক্তি। তবে তা শুক্‌নো অবস্থায় 
আমরা নবী জশ্রঃ থেকে বর্ণিত হাদীসের আলোকে এর বৈধতার উপর আমল করে থাকি । আর এটা 
টিকার ইমাম আবূ ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ (র)-এর অভিমত । 


oF পা 


০১৯৪ Ys los sil ০৬ 
১৩. অনুচ্ছেদ ৪ যে ব্যক্তি সহবাস করে; কিন্তু বীর্যপাত হয় না 


4৩ Le Ci রা এ ১০ ০৫ sll রা (2 পা ঠিক? চি রর ৯০ 
চা 


লা 


7০০ EET En SW Bt ot 


9:5৫ 


nS IEG CL CNL REE 


২৯৫. ইয়াযীদ ইব্ন সিনান (র)...... যায়দ ইব্ন খালিদ আল-জুহানী (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি একবার উসমান ইব্‌ন আফ্ফান (রা)-কে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, যে স্ত্রী) 
সহবাস করে কিন্তু বীর্যপাত হয় না । তিনি বললেন ঃ তার জন্য তাহারাত (পবিত্রতা) অর্জন করা 
আবশ্যক । তারপর তিনি বলেছেন £ঃ আমি এ বিষয়টি নবী শুট থেকে শুনেছি । বর্ণনাকারী বলেন ৪ 
আমি (এ বিষয়ে) আলী ইবৃন আবী তালিব (রা), যুবাইর ইব্নুল আওয়াম (রা), তালহা ইব্‌ন . 
উবায়দুল্লাহ রো) ও উবায় ইব্‌ন কা'ব রো)-কে জিজ্ঞাসা করেছি, তারা সকলে এটাই বলেছেন । রাবী 
বলেন £ আমাকে উরওয়া (র) বর্ণনা করেছেন যে, তিনি-আবু আয্যুব (রা)-কে এ (বিষয়ে) জিজ্ঞাসা 
85 


গছ 


২৯৬. ইয়াধীদ (র)...... আবদুল ওয়াবিস (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । তবে তিনি 
আলী (রা)-এর উল্লেখ করেননি এবং উরওয়া ০০ কে প্রশ্ন করার বিষয়টিও 
উল্লেখ করেননি। | 


www.waytojannah.com 


Contents | 
১০২ : - _ তাহাবী শরীফ 


০১ Se pl ১১০৯ ১০০৪ এ CE 0৪ লস CS 0৪ এও 0৪০০ ৭৬ 
এইড ০০ ০৮০১০১৪9৮৪৯ ১৪ ৪০ ০০০০৮ on ৮0৮5 ১৪ ls 5 
০৫ 32 গে? pla 2 ১29 ও ০50 বনি লো 08 0০০ এগ ale 

EE ৭1 ০০ DS ০৯০ YU 


২৯৭. ফাহাদ রে).... হ্রদ তি থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
একবার উসমান (রা)-কে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছি, যে তার স্ত্রীর সঙ্গে সহবাস করেছে 
তারপর দুর্বল হয়ে গিয়েছে (বীর্যপাত হয়নি) ৷ তিনি বললেনঃ এর উপর গোসল নেই। তারপর আমি 
যুবাইর ইব্‌ন আওয়াম (রা) ও উবায় ইব্‌ন কা’ব (রা)-এর নিকট এলাম । তারাও নবী জু থেকে 
অনুরূপ বক্তব্য পেশ করেছেন। 


কুরে পপ 


2 —YAA 


ঠিক 2 


পানির লা OEE OE রার UT 
- + | 
হা রর রাহ কার) দে রানা করন য়ে, 
রাসূলুল্লাহ্‌ জু বলেছেন ৪ ডি রি হি নি 
কিছুর প্রয়োজন নেই । 


১৯৬2 ভন ০00550505০0 55 
tn ওক 008০০৫০৫2১০ ০০১৪] Cl ০৪৮৯: JUG 4221০ 8৪০০ 


ts 2-02 2 25 


+ ৯৪০০] ৮১ PCD TE Ee BE Re 
২৯৯. হুসাইন ইব্‌ন নাসর রে)...... উবায় ইব্‌ন কা'ব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি একবার রাসূলুল্লাহ্‌ শুই -কে সেই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছি, যে সহবাস করে তারপর 
দুর্বল হয়ে পড়ে (বীর্যপাত হয় না)। তিনি বললেন ঃ যা কিছু নোজাস) লীগে তা সে ধুয়ে নিবে এবং 
সালাতের উষু'র ন্যায় উযু করবে। 


26515718551 02115210৩০৪ 8০০ ওহ 0৬৪৬৯ নাত, 
০৮১ ৩৭ ০1১১৯ বই এ ৪১১৯ ০ ভা ১০০৯০ ১ Be ১০৪১ 
SG US Lat ১01 পা ০০ ৮৮] ৬1৬৯ aS সপ 1911 


2203 ৩৮ CLL AL SESE 


LS Ll ৮50৮5০৯0০48 ০১৪ 


Vota ানানীততা। 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ১০৩ 


৩০০. আবু বাক্রা (র) ...... আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
পানির (বীর্যের) কারণে পানি (গোসল) আবশ্যক । আমি গোসল করব এ ব্যাপারে তোমাদের 
অভিমত কি? তারা বললেন, না, আল্লাহ্‌র কসম! (গোসল করবেনা) এটা এ জন্য যে, আপনার 
অন্তরে যেন আল্লাহ্‌ এবং তার রাসূলের সিদ্ধান্তের ব্যাপারে কোন সন্ীর্ণতাবোধ সৃষ্টি না হয়। 


০ le 1 ও (5২১১০৭৪০০08 05 oy CS 0 ays BS \ 
ls ol ০০৯৪ ০০০০৪ ০৮০৯২] ৩৪৯০ Se EF 4111 0১5১7014০০৭ tl 
43০ ৪ এ ০৮৯৪ 2০৭ ১০৪০ 4এ আনন এন US ele 


#0o# #0 প্‌ 


egal এও 


৩০১. ইয়াধীদ (রে)... আবূ সাঈদ (রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ জনই জনৈক আনসারী 
ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করেন । তিনি তাকে আহবান করলেন। সে এরূপ অবস্থায় বের হল যে, 
তার মাথা থেকে পানি টপকাচ্ছিল। তিনি বললেন, সম্ভবত আমি তোমাকে তাড়াহুড়ায় ফেলে দিয়েছি । 
সে বলল, জি হ্যা! তিনি বললেন, যখন তোমার তাড়া হবে বা পানি না পাও- (ঘর না হয) 
তখন উযু কর। 


20-7 ows 


টির না Y 
Sa UE te 


৩০২. আহমদ ইব্‌ন আবদুর রহমান (র) নি আবু সাঈদ (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
জ্রহুঃ বলেছেন ঃ পানির (বীর্যের) কারণে পানি (গোসল) আবশ্যক । 


EA EME 


পারা PA A EE Y 


প্‌ 9 রঃ ০ 21848 


ac ods 


৩০৩. আবু বাক্রা (র)..... আৰু আম আনসারী (রা), এর বরাতে নবী জঃ = থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। . 


১১৮০ ৩৯ ০৯৮ ১৪০৯ 0৮৩,১০০ এত ০৯ ANUS JUS ১৪ ০৬৪০৮ টি 
১০১/৯০ এ কই এ 3৮১০০ ৬০৫00 8১০০৬ ০21০৪ বশ lo ইল 


পা 9০4 


55525115878 15885 PEGS, CAH 


www.waytojannah.com 


Contents 


রর _... তাহাবী শরীফ 


21177174717 21575575557 


পাপা 96৩০৩ 


৩০৪. ই়াধীদ (র) 5 আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
রাসূলুল্লাহ্‌ শ্রুক্ুঃ জনৈক আনসারী ব্যক্তিকে ডেকে পাঠালেন। সে আসতে বিলম্ব করল । তিনি বললেন, 
কি তোমাকে আটকে রেখেছে? সে বলল, আমি আমার স্ত্রীর সঙ্গে সহবাস করছিলাম । যখন আপনার 
দূত এসেছে তখন আমি গোসল করেছি, (যদিও বীর্য দেখতে পাইনি) রাসূলুল্লাহ্‌ গ্রশ্্ঃ বললেন ৪ 
পান কারনে রানি ভিসির চিনা নিজ ওয়াজের, খর 
বীর্যপাত হয়। 
ইমাম আবু জা’ফর তাহাবী বলেন ৪ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, যে ব্যক্তি নোরীর) 
যৌনাঙ্গে সহবাস করে এবং তার বীর্যপাত না হয় তার উপর গোসল করা ওয়াজিব নয়। তারা সংশ্লিষ্ট 
বিষয়ে উল্লিখিত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এই বিষয়ে 
তাদের বিরোধিতা করে বলেছেন £ তার উপর গোসল করা ওয়াজিব, যদিও তার বীর্যপাত না হয়। 
তারা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ | 
(805 22585535555 2505 EON ES OTE; ০ 
০৯০৮৪ বি ৬০ না ১০৪০৭০১১০৯৬ EES 58 
৪18 CEO i Usa EELS SE El 


৩০৫. মুহাম্মদ ইব্‌ন হাজ্জাজ (র) ও সুলায়মান ইব্‌ন শুআইব (র)...... আয়েশা (রা) থেকে বর্ণনা 
করেন যে, তাকে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, যে সহবাস করেছে কিন্তু তার বীর্যপাত 
হয়নি। তিনি বলেছেন £ আমি এবং রাসূলুল্লাহ্‌ শুধুই এমনটি করতাম, তারপর আমরা এর'কারণে 
একত্রিতভাবে গোসল করতাম । | 

ছি ০০০০3040503 04 ০১০ ০০55 ত৯ tL লজ 
৪১ ০০ 2 05 YU Els CS JU ২৭১৯ nl CSL Cc Lsls os Ln 0৮৮, 
41100 0৫ 505 25422 SEUNG ০১0 45 05 0005 ১5 এ ০5 


+ Litt SOG ESN SE 


৩০৬. টিজার ররর TENE গেছে EEA আয়েশা (রা) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ যখন উভয় খাত্না স্থান (যৌনাঙ্গ) মিলিত হত রাসুলুল্লাহ 
অয গোসল করতেন । 


০ ০ 4.2 


১০,১৫০ ১৮ se ০০ ২৮৮০৮ ৯০৯0৪ 4৪ 505 05 ১৯ ০ 0২৯৯7, ৬ 
==, ১১০21 ০৯৭ IS Ee 015 ১1125) ০০৪ এ ২০৭1 ৯৯১, ১০২০ 


WWW.Waytoj annah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত ১০৫ 


4০১ ডিভি ১৪ ts US 2 (1 A ৮ 3. 4০৪ ]। 
3 & adi হারাতে SE diol ES EEL 

UE SG তন 
৩০৭. রবী'উল মুয়ায্যিন (র)..... সাঈদ ইব্ন মুসাইয়াব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, সাহাবাগণ আলোচনা করেন যে, দুই খাত্না স্থান মিলিত হলে কি গোসল ফরয হয়? আবূ 
মূসা (রা) বললেন, এই বিষয়ে আমি তোমাদের. নিকট ইল্ম তথা সমাধান নিয়ে আস্ছি। সুতরাং 
তিনি উঠে গেলেন, আমিও তার পিছনে চললাম । তিনি আয়েশা (রা)-এর নিকট গিয়ে বললেন, হে 
উম্মুল মু'মিনীন! আমি আপনার নিকট একটি বিষয় জিজ্ঞাসা করতে চাচ্ছি, কিন্তু আপনাকে জিজ্ঞাসা 
করতে লজ্জাবোধ করছি। তিনি বললেন, জিজ্ঞাসা কর, আমি তো তোমার মা। তিনি বললেন ৪ যখন 
দুই খাত্না স্থান মিলিত হয় তখন কি গোসল ফরয হবে? তিনি বললেনঃ যখন দুই খাত্না স্থান 
মিলিত হত রাসূলুল্লাহ্‌ শুইল গোসল করতেন। 


58155148855 05262515875 
৩০৮. ইব্ন খুযায়মা (র)..... হাম্মাদ (রে) অনুরূপ রিওয়ায়াত করেছেন। ্‌ ্‌ 
রা ক ডি হারা ye cnn TA 


১৮৬ Le SUR 
; 03575 ১১৯০ CUS AAS ০ পু 4005, 055 Ll Loy এ 


৩০৯. ইউনুস (র).... জাবির ইব্ন আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে 
উম্মু কুলসুম (রা) আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন। জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ শ্্ঃ-কে এমন ব্যক্তি 
সম্পর্কে জিজ্ঞাসা করেছে, যে তার স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, তারপর দুর্বল হয়ে গিয়েছে (বীর্যপাত 
হয়নি) তার উপর কি গোসল ফরয হবে? আয়েশা (রা) ও তখন উপবিষ্ট ছিলেন । রাসূলুল্লাহ্‌ শা 
বলেছেন £ আমি এবং ইনি (আয়েশা রা) এরূপ করি। তারপর আমরা গোসল করে থাকি। 
ফকীহ আলিমগণ বলেছেন ঃ বস্তুত এই সমস্ত হাদীস. থেকে রাসূলুল্লাহ্‌ শুই সম্পর্কে জানা যাচ্ছে 
যে, তিনি সহবাস করে গোসল করতেন । যদিও বীর্যপাত না ঘটত ৷ তাদেরকে বলা হবে £ এই সমস্ত 
হাদীস রাসূলুল্লাহ্‌ শ্ক্ন্ঃ়-এর আমল সম্পর্কে খবর দিচ্ছে। হতে পারে তিনি সেই আমল করেছেন যা 
তার জন্য আবশ্যিক ছিল না। পক্ষান্তরে প্রথমোক্ত হাদীসমূহ ওয়াজিব এবং ওয়াজিব নয়- উভয় 
বিষয়েই খবর দিচ্ছে । সুতরাং এর উপর আমল করাই উত্তম বিবেচিত হবে। 
দ্বিতীয় মত পৌষণকারীগণ প্রথমোক্ত মত পোষণকারীদের বিরুদ্ধে নিম্নরূপ প্রমাণ পেশ করেন £ 
তাহাবী শরীফ ১ম খণ্ড -১৪ 


Wwww.waytojannah.com 


টি, Contents 


১০৬ Oo তাহাবী শরীফ 


এই বিষয়ে আমরা এ অনুচ্ছেদের প্রথম অংশে যে সমস্ত রিওয়ায়াত উদ্ধৃত করে এসেছি, তা দু'ভাগে 
বিভক্ত ঃ প্রথম প্রকার হল 4! ০ ৮511 পানির (বীর্যের) কারণে পানি (গোসল) ৷ অন্য কিছু 
নয়। অর্থাৎ শুধুমাত্র বীর্যপাতের অবস্থায় গোসল আবশ্যক হবে । দ্বিতীয় প্রকার হল রাসূলুল্লাহ্‌ শা 
বলেছেন, যে ব্যক্তি দুর্বল হয়ে যাবে তার উপর গোসল নেই, যতক্ষণ না বীর্যপাত হয়। আর এতে যে 
‘পানির’ কারণে ‘পানির’ উল্লেখ রয়েছে, এ বিষয়ে ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত আছে যে, এর 
দ্বারা রাসূলুল্লাহ্‌ শুশ্ঃ-এর উদ্দেশ্য তা নয়, যা প্রথমোক্ত মত পোষণকারীগণ ধারণা করেন। 
wl ০০ 2১২০ ০5 5915 ০০ ৮০০৪ [008 ০০০৪ 2105 005 দির 
0১১৭ ES খল? 5 ওত 795০ 5 US 0 LA ০৮ এ 2155 le 
+ 42০ Lt 9৩ 
৩১০. ফাহাদ (র)...... ভারা “পানির কারণে পানি” বক্তব্য সম্পর্কে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, এটা স্বপ্নদোষ সম্পর্কে ব্যক্ত হয়েছে; যখন সে নিজেকে (স্বপ্নে) সহবাস 
করতে দেখে তারপর বীর্যপাত হয় নাই, তাহলে তার উপর গোসল করা ফরয নয়। বস্তুত এই ইব্‌ন 
আব্বাস (রা) বলছেন যে, এ বক্তব্যের সেই অর্থ বা মর্ম নয়, যে মর্ম প্রথমোক্ত মতপোষণকারীগণ 
নিয়েছেন । সুতরাং তার বক্তব্য তাদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হয়ে গেল । আর যে রিওয়ায়াতে বলা 
' হয়েছে যে, সেই অবস্থায় তার উপর গোসল ওয়াজিব নয় যতক্ষণ না বীর্যপাত হয় (সে প্রসঙ্গে বলা 
যায় যে) নবী হুট থেকে এর পরিপন্থী হাদীসও বর্ণিত আছেঃ 
১০১০০০০০8০০ ১০ ২5450 005 ৯ 55175185545 
52715255810 27471052505 Cet ET 
Lal ও এও sl 
৩১১. ইব্‌ন মারযুক (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ 
জং বলেছেন £ যখন তার (নারী) শাখা চতুষ্টয়ের (দু'হাত, bl ie LG 
তারপর প্রচেষ্টা চালায় তখন গোসল ফরয হয়ে যাবে। 
EE PR EOE CE 5556552568৮ 
+ 418০ ০৯০০১ ১৫১৬ 2028 Hells Ls 


৩১২. মুহাম্মদ ইব্‌ন আলী ইব্ন দাউদ বাগদাদী রে) ....... কাতাদা (র) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


91 টি 41 ০ 0155 ১০ 0০2০ (28 এ ৮১৫ তি Po EE (৬ 
৩১৩. ফাহাদ রে)..... টিভি লোন 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় £ তাহারাত . ১০৭ 


০ 
৪15 ৮১১116৮5০2০ ৪13] LE 41109 00 015 Case be এনা 

Ll 2s ২৪৪ ০০০ 
৩১৪. ফাহাদ রে)..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ ভয় 


বলেছেন ঃ যখন কেউ তার স্ত্রীর) শাখা চতুষ্টয়ের (দু'হাত, পায়ের দু'নলা) মধ্যবর্তী স্থানে .বসবে, 
তারপর পরস্পরের খাত্নার স্থান মিলিত করবে তখন গোসল ফরয হয়ে যাবে । : 


৩ ₹০০::০ ৮৫০৮০ 420 পুরু পতি ০ ৩৫2 0 og oc 20304 L4" 


|] 
Cd ্ 311 w MAH AE ES OES VA 2: ০০৫. 26 :255:5 94 প 5808৮ ৪.০ তে ০ ৩ 
JG ও 4111 ৩৬০ ০1 Lie ৩০ pH ০২ ৯৩০৩ ৮৪০৭৩ ১৪ এলি ০০ Ls 
5:০0.) ৫.৩ 


টি ৮১৪৩৪ ১০০১4 ula EE sl 


৩১৫. ডাহা অনি রান ১১০, আয়েশা রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শু 
বলেছেন £ মিলনকালে স্বামী-স্ত্রীর খাত্না করার স্থানটুকু অতিক্রম হলেই গোসল ফরয হয়। 

ইমাম আবু জা'ফর তাহাবী (র) বলেন ঃ এই সমস্ত রিওয়ায়াত প্রথমোক্ত বর্ণিত রিওয়ায়াত সমূহের 
পরিপন্থী । কিন্তু প্রথমোক্ত রিওয়ায়াত সমূহের কোনটিতে তা নাসিখ (রহিতকারী) হওয়ার কোনরূপ 
প্রমাণ নেই। সুতরাং আমরা এ বিষয়ে লক্ষ্য করে (নিনোক্ রিওয়ায়াতসমূহ দেখতে পাই) ঃ 


#0 4 ০ 


0 


্‌ ELON এ ১ এ 


৩১৬. আলী ইব্ন শায়বা (রা)...... উবাই ইব্‌ন কা*ব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ 
“বীর্যপাত ঘটলে গোসল ফরয হবে”-এই বিধান ছিল ইসলামের প্রাথমিক যুগে । পরে যখন: আল্লাহ্‌ 
রা তো 


পাপা পপ 


রি রর Se NS EB dt Ve BATH rg 


সিসি 


৩১৭. আহমদ ইব্‌ন আবদুর রহমান রো) চি ছি বাজাজ 
রাসূলুল্লাহ্‌ প্র বীর্বরূপ পানি বের হলে পর গোসলের নের্দেশ)কে ইসলামের প্রাথমিক যুগের একটি 
ক কাকতত বহা জাত গোসলের নির্দেশ 
দিয়েছেন। 


 Www.waytojannah.com 


Contents 
১০৮ 4 তাহাবী শরীফ 


০4০9. 


12272 


নারদ রে 
৩১৮. ইয়াধীদ ইব্‌ন সিনান (র) ও ইব্‌ন আবী দাউদ (র)..... উবাই ইব্‌ন কা'ব থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন । 
ইমাম আবু জাফর তাহাবী রে) বলেন £ এই উবাই (রা) খবর দিচ্ছেন যে, আলোচ্য হাদীসটি-ই 
“পানির কারণে পানি” উক্তির রহিতকারী। তার থেকে অন্য হাদীসও বর্ণিত আছে, যাতে এই 
 রহিতকরণের স্বপক্ষে বক্তব্য রয়েছে ৪ 


SSS NG Ss ps SUE si ts rin 


ENT EE TE TENE RO 


০:৪6 0 


: ০০১০৫ bl US US ১০৫৯ SG CONS UG Jil 
৩১৯. অইৰ পার), মাহমুদ ইব্‌ন লবীদ (র) থেকে বর্ণনা করেন, তিনি একবার যায়দ 
a Ue Fost 
দুর্বল হয়ে যায়, বীর্যপাত হয় না। যায়দ (রা) বললেন £ উক্ত ব্যক্তি গোসল করবে । আমি তাকে 
বললাম, উবহি ইবৃন কা'ব রো) -তার জন্য গোসল করাকে আবশাক মনে করেন লা। যায়দ. কো): 
বললেন, উবাই রো) তার মৃত্যুর পূর্বে সে মত থেকে ফিরে এসেছেন। 


22588815157 01৮৯৩ ০২11০108০০৪ BSS TY. 
, 41০ sll 


পা পাপা 


৩২০. ইউনুস (র)..... ইয়াহইয়া ইব্ন সাঈদ (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। . 
ইমাম আবু জা’ফর তাহাবী রে) বলেন £ এই উবাই রো) এই বিষয়টি বলেছেন, অথচ নবী প্র 
থেকে তিনি এর পরিপন্থী হাদীসও বর্ণনা করেছেন। সুতরাং এটা আমাদের মতে জায়িয হবে না 
যতক্ষণ না তার মতে রাসূলুল্লাহ্‌ শুই থেকে এর রহিতকরণ সাব্যস্ত হবে। 


62722 LE SG CTS ESL 55 
| 81 £ বু 2 


এত 


৩২১. “যার EET নিত জানা উমার ইব্‌ন খাভাব 
(রা), উসমান ইব্‌ন আফফান (রা) ও উম্মুল মু'মিনীন আয়েশা (রা) বলতেন ৪ যখন স্বামী-স্ত্রীর 
পরস্পরের খাত্না করার স্থান স্পর্শ করবে তখন গোসল করা ফরয হয়ে যাবে। 


WWW.Wayto) annah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত ১০৯ 


এই উসমান রো) ও এটি বলছেন, অথচ তিনি রাসূলুল্লাহ্‌ শুনু থেকে এর পরিপন্থী হাদীসও বর্ণনা 
পি রি সারা 


#207 2 


০২5৭ 0085 Lia Coa CL U0 


৩২২. ইব্‌ন মারযুক (র).... হাবীব ইবৃন শিহাব রে)-এর পিতা শিহাব থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি আবু হুরায়রা (রা)-কে জিজ্ঞাসা করেছি, কোন্‌ বস্তু. গোসল করাকে ফরয করে? তিনি 
বললেন ঃ যখন পুরুষাঙ্গের গোলাকার (মাথা) অদৃশ্য হয়ে যায়। | 

অথচ এই অনুচ্ছেদে তারই সূত্রে রাসূলুল্লাহ্‌ শুরুই থেকে এর রিড জা 
এটাও তার রহিত করণের প্রমাণ বহন করে । - 

চি টি ১১505552155 TE TCE 


LIB be পপ পপ w- 20 ০. ০ ৮” ০০৮ ado cg 2 ০ ০৮০ প০০:০প% ০.4 
০০ ০৮৯১ ০৮৩ JE ad 2 Sm ০৭ sh ১০ ০৯ ৩৮১০ ০৪ বি ওত 
SE ES EE SUE 84121556758 

UE ECV al 
৩২৩. ফাহাদ (র).... সাঈদ ইব্ন মুসাইয়্যাব (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আনসারী 
কতিপয় (সাহাবী) ফাতওয়া প্রদান করতেন যে, যখন কোন ব্যক্তি স্ত্রীর সঙ্গে সহবাস করে এবং তার 
বীনা বটে তাহরো তাম উগ্র গাল রব হবে না 


ইমাম তাহাবীর মন্তব্য 

মুহাজির সাহাবীগণ এই বিষয়ে তাদের অনুসরণ করতেন না। বস্তুত এটাও এর রহিত হওয়ার প্রমাণ 
বহন করে। যেহেতু উসমান (রো) ও যুবাইর (রা) উভয়েই মুহাজিরদের অন্তর্ভুক্ত ছিলেন এবং তারা 
উভয়ে রাসূলুল্লাহ্‌ শ্রক্ল্ঃ থেকে সেই বিষয়টি শুনেছেন, যা আমরা তাদেরই সূত্রে এই অনুচ্ছেদের 
শুরুতে রিওয়ায়াত করেছি। তারপর তারা এর পরিপন্থী বক্তব্য প্রদান করেছেন। এটা তাদের থেকে 
কখনও জায়িয হত না যদি তীদের উভয়ের নিকট রহিতকরণ সাব্যস্ত না হত। এরপর বিষয়টি উমার 
ইব্‌ন খাত্তাব (রা) মুহাজিরীন ও আনসার সাহাবীগণের সম্মুখে স্পষ্টরূপে উপস্থাপন করলেন। তার 
নিকট (গোসল ফরয না হওয়া) সাব্যস্ত হয়নি। এ জন্য তিনি লোকদেরকে গোসলের নির্দেশ 
দিয়েছেন। আর সংশ্লিষ্ট বিষয়ে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করেননি । বরং সকলে তার নির্দেশ মেনে 
রি যানি তর TRE এটি এর প্রমাণ (অর্থাৎ গোসল 
করা ফরয)। 

521 0৪ UG ৪০৪) Se CUES HENLE EE 
০০১০ ০১০৮৭ ৩ ৯ 0515 ০০৮০ ০০৯১৯ জা 52 52 ৬৫ ০০ 2 
০০ ৩:০৯ ৮০৮৪1৮০০৯০৪ 32 205 is ules ও LE 0983 (৮ 850৪০ 


(৩০৩ 4১৪ 4০০৯ SYN এট শি ০95০৯ 505 25 4585 ৭19১ 


WwWww.Wwaytojannah.com 


Contents 


১১০ এ তাহাবী শরীফ 


১০০0 UL 2৮৭5৮৮০০০০১ JA ১০3৯১ BUS 5 sal 26৮০ 
2 
০২১৮৭৩১০৮০০ ০৯ ০1০1১ & 4401 Sons Lal ১০ nl ০৮5 Sey 
(০4415115508 পি HI EE ০৯০ ১০৪৯৪ ৮৮৪ US LS 


এ টন লা Sas il, ১১ 87:১০ শন ১০ এলি CAS হজ 
০০ 085 খনন PAGAL 595 এ ঞ্ 5৮২1 ১০৮৯ tn oe ১ ০ ৭৬ 
dll সি দত ox dal tl 0 EL 


oly cde ০০৯ ১১ লোন ef Rl 9331441৩৮52 


Be Se etm dea ss 

| , 36০ GLY 
ও . উবাইদ ইব্ন রিফায়া আনসারী (রা) বর্ণনা করেন, 
তিনি বলেন £ আমরা একবার যায়দ ইব্‌ন সাবিত (রা)-এর মজলিসে ছিলাম। আমরা বীর্যপাতের 
কারণে গোসল করা সম্পর্কে আলোচনা করলাম । যায়দ (রা) বললেন ৪ তোমাদের কেউ যদি বীর্যপাত 
করা ব্যতীত (স্ত্রী) সহবাস করে তাহলে তার জন্য এতটুকু আবশ্যক যে, নিজের লজ্জাস্থান ধৌত 
করবে এবং সালাতের উষুর ন্যায় উযূ করবে । জনৈক ব্যক্তি মজলিস থেকে উঠে গিয়ে উমার (রা)-কে 
এই বিষয় অবহিত করল। উমার রো) উক্ত ব্যক্তিকে বললেন, তুমি নিজে গিয়ে তাকে যোয়াদ) 
আমার নিকট নিয়ে এস, যেন তুমি তার উপর সাক্ষ্য দিতে পার। সে গেল এবং তাকে নিয়ে এল। 
আরে লেটার) এ টি সাহার উপস্থিত হিরন ওদের মথে রী 
আবী তালিব (রা). ও মু'আয ইব্‌ন জাবাল রো)ও ছিলেন। উমার (রা) তাকে বললেন ৪ তুমি তো 
নিজের শত্রুতা করছ, লোকদেরকে এরূপ ফাতওয়া দিচ্ছ? যায়দ (রা) বললেন ঃ আল্লাহ্‌র কসম! 
আমি এটা নিজে নিজে উদ্ভাবন করিনি; বরং আমি তা আমার চাচাদের মধ্যে রিফায়া ইব্ন রাফি 
(রা) ও আবূ আয়্যুব আন্সারী (রা) থেকে শুনেছি। উমার রো) তার নিকট উপস্থিত সাহারীগণকে 
লক্ষ্য করে বললেন, এ বিষয়ে তোমরা কি বলছ? তারা এতে মতবিরোধ করলেন। উমার (রা) 
বললেন, হে আল্লাহ্‌র বান্দাগণ! তোমাদের পরবর্তীতে আমি কাকে জিজ্ঞাসা করব, তোমরা হচ্ছ 
বদরবুদ্ধে অংশগ্রহণকারী সর্বোত্তম লোক। আলী ইব্‌ন আবী তালিব (রা) তাকে বললেন, উম্মুল 
মু'মিনীনদের নিকট কাউকে এ বিষয়ে জিজ্ঞাসা করার জন্য পাঠান । যদি তাদের নিকট এ বিষয়ে কিছু 
(ইল্ম) থেকে থাকে, তাহলে তা আপনার জন্য প্রকাশ করে দিবেন। তারপর তিনি হাফ্সা (রা)-এর 
নিকট কাউকে পাঠালেন, এবং তাকে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসা করলেন । তিনি বললেন, এ বিষয়ে 
আমার কিছু জানা নেই৷ তারপর তিনি আয়েশা (রা)-এর নিকট (লোক) পাঠালেন।. তিনি বললেন ৪ 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ তাহারাত | ১১১ 


মিলনকালে যখন স্বামী-স্ত্রীর পরস্পরের খাত্নার স্থান অতিক্রম করবে.গোসল ফরয হয়ে যাবে। তখন 
উমার (রা) বললেন ঃ যদি আমি জানতে পারি যে, কেউ এরূপ করেছে তারপর সে গোসল করেনি, 
তাহলে আমি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব। 


০প%০4%:০৩৫% 


০০১১০ 0৮155 03 ০০০১ 0৮ 411 ০৯০ 92 ০০৯০ 05 05 290 (1 ALN 


৮০৩ 


(55 078 ১1511 05198025058 008 3915 1 ০2 0০৯৩ C 3৮৯১এ ০৫ শীত ৩০ 
১০ Le ০1 SF BE RO ৬৯০৫৭ ০ ০০ 
৩৯০ পল 3 ০৯৭ ১১৮৪ ১৪ lad Sl 005 এ ০০ 8508০ 0৯ ৬০০৪ 


LE ME PO ETE 1১৯ ial ১০০10 4০২৪ 
85১51867876 EEL EL Ea 
(51115 2১5) 20 035 কউ Al ৮৯০৭ 3 LT TEN ১৪ Lill ৫৭ 
রা 


০০০ 0225 Me 


| ১২115517০2825১3 rl ls nl ১০ 008৯ Lani গো oe 


241-0 G2 


ee Ge EU UTE 


TEA 


১৬ লিগের নপগ 


PEE ME ৩৩০ 


we lip rll il ৯) ২ ell ১৯০] 2 05 all as 3 LL 
LD nh EAL io a0 oe ৬৬০০০ 


SA JG ae RAG Lill আও আও 0০৯৭1 SEAN 1১1 ০1039 2 Lisle 


Zoo 33807 Gg EIN টি 


EOE EE CECE EC 
৩২৫. ইব্‌ন আবী দাউদ রে) ee উবাইদ ইব্ন রিফায়া (র)-এর পিতা রিফায়া (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, আমি একবার উমার ইব্‌ন খাত্তাব (রা) এর নিকট বসা ছিলাম । এমন 
সময় জনৈক ব্যক্তি এসে বলল- হে আমীরুল মু'মিনীন! এই যায়দ ইব্‌ন ছাবিত (রা) জানাবাতের 
গোসলের ব্যাপারে লোকদেরকে নিজের মনগড়া ফাতওয়া দিচ্ছেন। উমার (রা) বললেন, তাকে খুব 
তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। যায়দ (রা) এলে উমার রো) তাকে বললেন, আমার নিকট 
সংবাদ পৌছেছে যে, তুমি মসজিদে নববীতে বসে জানাবাতের গোসল সম্পর্কে লোকদেরকে নিজের 
মনগড়া ফাতওয়া দিচ্ছ? যায়দ রো) তাকে বললেন, হে আমীরুল মু'মিনীন! আল্লাহ্র কসম! আমি 
মনগড়া ফাতওয়া দিচ্ছি না। বরং আমি আমার চাচাদের থেকে যা কিছু শুনেছি, তাই বলছি। তিনি 


Wwww.waytojannah.com 


Contents 


১১২ তাহাবী শরীফ 


বললেন, তোমার কোন্‌ চাচা? তিনি বললেন, উবাই ইব্‌ন কা'ব (রা), আবু আয়্যুব (রা) ও রিফায়া 
ইব্‌ন রাফি' রো)। এরপর উমার (রা) আমার (রিফায়ার) দিকে ফিরলেন এবং বললেন, এই যুবক 
কি বলছে? আমি বললাম, আমরা রাসূলুল্লাহ্‌ শ্র্নঃ্-এর যুগে এরূপ করতাম তারপর গোসল করতাম 
না। তিনি বললেন, তোমরা কি এ বিষয়ে নবী গ্র্্ঃ-কে কিছু জিজ্ঞাসা করেছ? আমি বল্লাম 'না'। 
তিনি বললেন, লোকদেরকে আমার নিকট ডেকে আন। লোকেরা একমত্য পোষণ করলেন যে, 
একমাত্র বীর্যপাতের কারণে গোসল (ফরয) হবে । তবে ব্যতিক্রম ছিলেন আলী (রা) ও মু'আয ইব্‌ন 
জাবাল (রা)। তারা বললেন, মিলনকালে স্বামী-স্ত্রীর পরস্পরের খাত্নার স্থানটুকু অতিক্রম করলেই 
গোসল ফরয হয়ে যাবে । তিনি বললেন, হে আমীরুল মু'মিনীন! আমি এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ শুরুই -এর 
আমল সম্পর্কে তার সহধর্মিনীগণ অপেক্ষা অন্য কাউকে অধিক জ্ঞাত মনে করি না। সুতরাং তিনি 
(উমার রা) হাফসা রো) এর নিকট লোক পাঠালেন । তিনি বললেন, এ বিষয়ে আমার কিছু জানা 
নেই। তারপর আয়েশা (রা)-এর নিকট পাঠালে তিনি বললেন, মিলনকালে স্বামী-স্ত্রীর পরস্পরের 
খাত্নার স্থানটুকু অতিক্রম করলেই - গোসল ফরয হয়ে যাবে। উমার (রা) রাগতস্বরে দৃঢ়ভাবে 
বললেন ঃ আমি যদি কারো ব্যাপারে জানতে পারি যে, সে এরূপ করেছে তারপর গোসল করে নি। 
তাহলে আমি তাকে অত্যন্ত কঠোর শাস্তি প্রদান করব। 


# og ৩. এড পল পা প ০০ % ও 9 ০৮5০ ৮০প পুত রি লক #040, পুঁজ 
টি 1১1৯5৮18588 
| ০+%০ EO 


139 008 ০১৯1 ১৫ (১০ ১৮ এ] ০০০ ৮০ ২2৯০1 ০০১৮০ ৮১৪৬৯ ৪ 
সি 811117১7521 
08) Ud ৬৫ CST 3০৩ UL ৯০ ৬৬৩৯ 3১৭1 ১৯৩ তা 
রদ ১১০ ৩৯1 5015 (৮০ EAS ১৪ ০০০ 

নি tC GE AS COVA HE 


PRE A উদ 


৩২৬. RR ন্যয় 0 নাজিম থেকে বর্ণনা করেন 
- যে, তিনি বলেছেন, উমার ইব্ন খাত্তাব (রা)-এর মজলিসে সাহাবীগণ .জানাবাতের গোসল সম্পর্কে 
অতিক্রম করলেই গোসল ফরয হয়ে যাবে । আবার তাদের কেউ বললেন ৪ পানির কারণে পানি তথা 
বীর্যপাতের কারণে গোসল ফরয হয় । উমার (রা) বললেন, তোমরা আমার নিকট মতবিরোধ করছ, 
অথচ তোমরা বদর যুদ্ধে অংশগ্রহণকারী সর্বোত্তম লোক? তোমাদের পরবতীদের কী অবস্থা হবে? 
আলী ইব্‌ন আবী তালিব (রা) বললেন, হে আমীরুল মু'মিনীন! আপনি যদি এ বিষয়ে "অবগত হতে 
চান, তাহলে কাউকে নবী সহধর্মিণীগণের নিকট প্রেরণ করুন এবং এ বিষয়ে তাদের থেকে জিজ্ঞাসা 
করুন। পরে তিনি আয়েশা (রা)-এর নিকট লোক প্রেরণ করলেন। তিনি বললেন, মিলনকালে 


Wwww.Wwaytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত | | : , ১১৩ 


টির হাতা SEER HEE তা 
বললেন, যদি আমি কাউকে বলতে শুনি যে, (শুধুমাত্ৰ) বীর্যপাতের কারণে গোসল ফরয হয়, ত তাহলে 
আমি তাকে দৃষ্টান্তমূলক শান্তি দান করব 


বিশ্লেষণ 

8 CURA SEs হা ESO REE SE FEAL 
কোন প্রতিবাদকারী এ বিষয়ে তীর প্রতিবাদ করে নি। বস্তুত ইবৃন ইস্হাক (র)-এর রিওয়ায়াতে 
রিফায়া (রা)-এর উক্তি, যে লোকেরা বলেছে ৪ “পানির কারণে পানি তথা বীর্যপাতের কারণে গোসল 
ফরয হবে” সম্ভবত উমার-(রা) তা গ্রহণ করেন নি। যেহেতু হতে পারে তাতে সেই সম্ভারনা রয়েছে, 
যা কতেক সাহাবা গ্রহণ করেছেন এবং এটিরও সম্ভাবনা রয়েছে যেমনটি ইব্‌ন আব্বাস (রা) বলেছেন, 
ক্বেপ্রদোষ অবস্থায় বীর্যপাতের শর্ত হওয়া) ৷ যখন তারা (বীর্যপাতের. শর্তারোপকারীগণ) তার (উমার 
রা) নিকট নিজেদের বক্তব্য প্রমাণ করতে সক্ষম হন নি তখন তিনি তাদের বক্তব্য পরিত্যাগ করত 
সেই বিষয়টি-ই গ্রহণ করেছেন, ০১875451078 
অপরাপর কিছু লোক থেকেও এর অনুকূলে রিওয়ায়াত বর্ণিত আছেঃ 


#o# 39 “oc 20324 


৩০ LES 0৪ 00০০৫৯০2411 ০০০ ০৪ ৮৯৪ 05 0 8১৯ ০০ সপদ এ০০ -YYV 


(4 ১৩০০৭। ০ UG cls 2 Ses beh ul be pleads 25 
রি 2 ৯১16 CRLF TS Bad 


0 54117 

৩২৭, মুহাম্মাদ ইবৃন খ্যায়মা (রা).. টিন দি 
বলেছেন যে, মুহাজির সাহাবীগণ এ.বিষয়ে একমত্য পোষণ করেছেন যে, যে কারণে দোররা মারা 
Fe be জা রা LBL 
উসমান (রা) ও আলী (রা) সেই সমস্ত মুহাজিরগণের অন্তর্ভুক্ত ৷. 
SE LAE ১০ GULL ES 031৮৮০১০১০০ 2518 00 25১০ না 

+ 1251 015 SAL, Bt 00 0১৯ 95 নও এসি ও এ ৬০০ 5০ all 
৩২৮. ইয়াধীদ (র)....... আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি স্ত্রী সহবাস করেছে এবং 
5855৮585550 
গোসল কর। | 
২৯৯1১০৯১৪৯৯ ০১০০০৩১৯০১৯ ৪০১৬০ ০৪০৮ 
৩২৯. ইয়াযীদ রে)... টিন আবদারে থেকে অনুরূপ রিওয়া়াত.করেছেন। 


31 এ ০০৪ ১১৭1 ১৮ ETE EU CA 


= Fpl ০৭৪৪ 05801901245 
তাহাবী শরীফ ১ম খণ্ড -১৫ 
WwWww,Wwaytojannah.com 


. - Contents 

১১৪ ' তাহাবী শরীফ 
৩৩০. ইউনুস (র) CC ইব্‌ন উমার রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মিলনকালে : 
স্বামী-স্ত্রীর পরস্পরের খাত্নার স্থানটুকু পিছনে গেলেই গোসল করা ফরয হয়ে যায় ।" 


০ 


2 ১৪০০০৪০৩০৫১ ৪০ ৭ 


EC ML LCE ALE: 

৩৩১. রাওহ রে) দানা আবদুল্লাহ ইব্‌ন আসওয়াদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 

আমার পিতা আমাকে প্রাপ্ত বয়স্ক) হওয়ার পূর্বে আয়েশা (রা)-এর নিকট পাঠাতেন। প্রাপ্ত বয়স্ক 

হওয়ার পর তীর নিকট উপস্থিত হয়ে আওয়ায দিয়ে বললাম, কোন্‌ বস্তু গোসল করা ফরয করে? 
পি 77777 

৪21, 


৩৩২. ইউনুস (র)..... আবু সালামা (র) মা তিনি বলেছেন, আমি একবার 
আয়েশা রো)-কে জিজ্ঞাসা করলাম, কোন্‌ বস্তু গোসল করাকে ফরয করে? তিনি বললেন, 
: মিলনকালে স্বামী-স্ত্রীর পরস্পরের খাত্নার স্থানটুকু অতিক্রম করলেই গোসল করা ফরয হয়ে যায় । 


#02 


LE Rs LLANE Ct Se LEU 


«Lill ভিত S53 SUES ALL ০০ Lisle ০০ 01০০ ০ ০৩৮০ 


৩৩৩. ইউনুস (র)..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, স্ত্রী সহবাসকালে যখন 


দুই খাত্নার স্থান পরস্পরে মিলিত হবে, গোসল ফরয হুয়ে যাবে । 


bl Re 
LE EE Aas AL 15150552118 
LLANES এও ১0৯1 90৯1 9121 00 401 ০০০ be al Se 
৩৩৪. আহমদ ইব্‌ন দাউদ (র)..... আবদুল্লাহ্‌ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মিলনকালে ' 
যখন এক খাত্নার স্থান অপরটির পিছনে চলে যাবে, তখন গোসল ফরয হয়ে যাবে । 


৯৭ ১০ ১ পি 5১:১৪ 4518 005 এ 05 ৬1155 


ন 


৩৩৫. আহমদ (র):...... আলী (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


wWww.waytojannah.com 


[ 


be 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ১১৫ 


ইমাম তাহাবী রে)-এর যুক্তিভিত্তিক দলীল ও বিশ্লেষণ 
05 আমরা যে সম রিও বর্ণনা করেছি, তাতে সেই 
ই রর ফরয অন করেন হিন ক ন he 
অনুচ্ছেদের বর্ণনা । যুক্তির নিরিখে এর বর্ণনা ও বিশ্লেষণ নিম্নরূপ £ 

বস্তুত আমরা ফকীহ আলিমদেরকে লক্ষ্য করেছি যে, এ বিষয়ে ভীদের কোন মতবিরোধ নেই যে, 
যোনীপথে বীর্যপাত করা ব্যতীত স্ত্রী সহবাস করা হাদাস। একদল আলিম তো বলেছেন, এটা 
সর্বাপেক্ষা গলীয হাদাস। সুতরাং তারা এতে সর্বাপেক্ষা উচু তাহারাতকে ওয়াজিব (ফরয) সাব্যস্ত 
করেছেন, আর তা হচ্ছে গোসল। অপর একদল আলিম বলেছেন, এটা হালকা পর্যায়ের হাদাসের 
ন্যায়। অতএব তারা এতে হালকা পর্যায়ের তাহারাতকে ফরয সাব্যস্ত করেছেন, আর তা হচ্ছে উযু। 
আমরা দুই খাত্নার স্থান পরস্পর মিলিত হওয়ার বিষয়টিকে গভীরভাবে লক্ষ্য করার প্রয়াস পাব। 
আসলে কি তা সর্বাপেক্ষা কঠোর কি না? যেন আমরা তাতে সর্বাপ্রেক্ষা কঠোর বস্তুকে ওয়াজিব 
সাব্যস্ত করতে পারি । আমরা সেই সমস্ত বস্তুকে পেয়েছি যা সহবাসের কারণে আবশ্যক হয় । তা হচ্ছে 
সিয়াম এবং হজ্জ বিনষ্ট হওয়া । তা হয় মিলনকালে দুই খাত্নার স্থান পরস্পর মিলিত হওয়ার কারণে, 
যদিও এর সাথে বীর্যপাত না ঘটুক। আর এটা হজ্জের মধ্যে দম (কুরবানী) এবং হজ্জ কাযা করাকে 
ওয়াজিব করে । এবং সিয়ামের মধ্যে কাযা ও কাফ্ফারাকে ওয়াজিব করে; তাদের মতানুযায়ী যারা 
এটাকে ওয়াজিব সাব্যস্ত করেন। যদি .যোনীপথ ব্যতীত অন্যস্থান দিয়ে স্ত্রী সহবাস করে তাহলে তার 
উপর হজ্জের ব্যাপারে শুধু দম (কুরবানী) ওয়াজিব হবে এবং সিয়ামের ব্যাপারে বীর্যপাত ব্যতীত তার 
উপর কোন কিছু ওয়াজিব হবে না। আর এই সমস্ত কিছু তার জন্য হজ্জ এবং সিয়াম পালন অবস্থায় 
হারাম । কোন ব্যক্তি যদি কোন নারীর সঙ্গে যিনা (ব্যভিচার) করে তার উপর হদ (শাস্তি) প্রয়োগ 
করা হবে, যদিও বীর্যপাত না ঘটুক। যদি সন্দেহজনকভাবে এরূপ করে তাহলে এর দ্বারা তার থেকে 
হদ (শাস্তি) রহিত হয়ে যাবে এবং মাহ্র ওয়াজিব হবে । ্‌ 

আর যদি তার সঙ্গে যোনীপথ ব্যতীত অন্য স্থান দিয়ে সঙ্গম করে তাহলে এর কারণে তার উপর না 
হদ প্রয়োগ ওয়াজিব হবে, না মাহ্র। কিন্তু তাকে তা"খীর বা অন্য শাস্তি দেয়া হবে, যদি সেখানে 
সন্দেহের কোন ভিত্তি না থাকে । যখন কোন ব্যক্তি কোন নারীকে বিবাহ করে তার সাথে খালওয়াত 
(বৈধ সম্তোগের নির্জনতা) ব্যতীত যোনীপথে' সহবাস করে, তারপর তাকে তালাক দিয়ে দেয় তাহলে 
তার উপর মাহর আবশ্যক হবে, বীর্যপাত ঘটুক অথবা না ঘটুক এবং এই স্ত্রীলোকের উপর ইদ্দত 
পালনও ওয়াজিব হবে, এই আমল তাকে পূর্বে স্বামীর জন্য বৈধ করে দিবে । আর যদি তার সঙ্গে 
যোনীপথ ব্যতীত অন্য স্থানে সহবাস করা হয়, তবে তার উপর কোন কিছু ওয়াজিব হবে না। অবশ্য 
তালাকের অবস্থায় তাকে অর্ধেক মাহর প্রদান করা আবশ্যক, যদি তার জন্য মাহর নির্ধারণ করা হয়ে 
থাকে । আর মাহ্‌র নির্ধারণ করা না হলে কিছু সামান (কাপড় ইত্যাদি) প্রদান করতে হবে। 

সুতরাং পূর্ববর্ণিত বত্তৃগুলোতেও, যাতে বীর্যপাত ঘটেনি, সেই কঠোর বস্তু আবশ্যক হবে, যা 
বীর্যপাতের অবস্থায় সহবাসের দ্বারা আবশ্যক হয়। অর্থাৎ হদ প্রয়োগ হবে এবং মাহর ইত্যাদিও 
আবশ্যক হবে । সুতরাং যুক্তির দাবি হচ্ছে যে, অনুরূপভাবে এটা সর্বাপ্রেক্ষা কঠোর হাদাস হিসাবে 
বিবেচিত হবে এবং হাদাস অবস্থায় যে সর্বাপেক্ষা কঠোর বস্তু আবশ্যিক হয় তাতে তাই আবশ্যিক 
হবে, আর তা হচ্ছে গোসল । | 


WwWww.waytojannah.com 


Contents 


he NEES SOOT TUE NEE EG HOE TOO 

বস্তুগুলোকে আমরা লক্ষ্য করেছি। (তাতে বুঝা যাচ্ছে) যদি এরপরে বীর্যপাত হয় তাহলে বীর্যপাতের 
কারণে অন্য দ্বিতীয় কোন বিধান ওয়াজিব হয় না। বিধান তো দুই খাত্নার স্থান পরস্পর মিলিত 
হওয়ার কারণে জারী হয় । আপনারা কি দেখতে পাচ্ছেন না, কোন ব্যক্তি যদি:কোন নারীর সঙ্গে যিনা 
হিসাবে সহবাস করে এবং পরস্পরের খাত্নার স্থান মিলিত হয়ে যায় তাহলে -এ কারণে তাদের 
উভয়ের উপর হদ ওয়াজিব হয়ে যায়। যদি সে তার উপরে (খাত্নার স্থান মিলিত হওয়ার পর) দীর্ঘ 
সময় পড়ে থাকে যার. ফলশ্রুতিতে বীর্যপাত-ঘটে যায় তাহলে সেই হদ ব্যতীত যা দুই খাত্নার স্থান 
পরম্পরে মিলিত হওয়ার কারণে ওয়াজিব হয়েছিল, অন্য কোন শাস্তি ওয়াজিব হরে না । আর যদি উক্ত 
সহবাস সন্দেহের ভিত্তিতে সংঘটিত হয়ে থাকে, তাহলে দুই খাত্নার স্থান পরস্পর মিলিত হওয়ার 
কারণে তার উপর মাহর. ওয়াজিব হবে । তারপর তার উপরে দীর্ঘ সময় পড়ে থাকার কারণে যদি 
বীর্যপাত ঘটে যায়, 0 হার 
যা দুই খাত্নার স্থান পরস্পর মিলিত হওয়ার কারণে ওয়াজিব হয়েছিল । = 

অতএব এই সমস্ত অবস্থায় যা কিছু এমন ব্যক্তির উপর আবশ্যিক হবে,-যে সহবাস..করেছে এবং 
বীর্ষপাতও' হয়েছে; তা এ ব্যক্তির উপরেও আবশ্যিক হবে, যে সহবাস করেছে কিন্তু বীর্যপাত ঘটেনি । 
বস্তুত এখানে হুকুম আরোপিত হবে: দুই খাত্নার স্থান পরস্পর মিলিত হওয়ার কারণে, পূর্ববর্তী 
বীর্যপাতের কারণে নয়। সুতরাং যুক্তির দাবি: হচ্ছে, বীর্যপাতের সাথে সঙ্গমকারীর উপরে গোসল 
ওয়াজিব হয় দুই খাত্নার স্থান পরস্পরে মিলিত হওয়ার কারণে; পরবর্তী বীর্যপাতের কারণে নয়। 
এতে তীদের অভিমত প্রমাণিত হল, যারা বলেন যে, স্ত্রী সহবাস গোসলকে ওয়াজিব (ফরয) করে, 
এর সাথে বীর্যপাত ঘটুক বা না ঘটুক। এটা ইমাম আবু হানীফা রে), ইমাম আবু ইউসুফ রর), 

ইমাম মুহাম্মদ রে)সহ সাধারণ আলিমিগণের অভিমত |. ৃ " 
74778 এবিষয়ে আনো একটি দল হল নিদরগ । 


7৩০৩০ ৩৩ 


রি Oe 
SE VU মাস LE SG LEGS 9 ৬৮ ৮৮০০৮ 

UAE SE SEINE SLI CE LK ১৭৪ ৪ এ 
: ৩৩৬. ফাহাদ (র্)...... আবু সালিহ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি উমার ইব্‌ন 
খাত্তাব (রা)-কে খুত্বা (ভাষণ) দিতে শুনেছি, তিনি বলেছেন, আনসারী নারীগণ এ মর্মে ফাতওয়া 
দিচ্ছে যে, কোন ব্যক্তি যদি স্ত্রী সঙ্গম করে এবং তার বীর্যপাত না ঘটে তাহলে এ অবস্থায় নারীর উপর 
গোসল করা ফরয, পুরুষের উপর গোস্বল ফরয নয়। অথচ বিষয়টি এরূপ নয়, যেমনটি তারা 


৮ 
. গোসল করা ফরয হয়ে যাবে । 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ তাহারাত EE ... - ১১৭ 


ইমাম আবু জাফর (তাহাবী র) বলেন ৪. এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, আনসারগণ বীর্যপাতের 
কারণে গোসলকে আবশ্যক মনে করতেন, তা সহবাসকারী পুরুষদের ব্যাপারে ছিল । সেই সমস্ত 
নারীদের ব্যাপারে নয়, যাদের সঙ্গে সহবাস করা হয়। আর পরস্পরে মেলামেশার কারণেনারীর উপর 
গোসল করা ফরয হয়, যদিও সেখানে বীর্যপাত না ঘটে । অথচ আমরা দেখতে পাচ্ছি বীর্যপাতের 
অবস্থায় গোসল ফরয হওয়ার ব্যাপারে পুরুষ এবং নারীর বিধান অভিন্ন । অতএব যুক্তির দাবি হচ্ছে 
যে, পরস্পরের মেলামেশার কারণে বীর্যপাত না ঘটে থাকলেও তারকা মি 
নারীর বিধান অভিন্ন হওয়া বাঞ্ছনীয় । ্‌ 


82122558152 41 502-5৫ 


১৪. অনুচ্ছেদ £ আগুনে পাকানো খাদ্য আহারে উষু ওয়াজিব হয় কিনা? 

2০৯ 0 JS egal yee Fl EE IG 2815 05 ৬০৯1 5915 21021 EST 

PE DEE A ১52 Cas EER ME MT EEE CREE ও ও] ৮৮৭ ৩০ 
প্র ॥ 

fl 15 w oF gs 0 


+ 40115) ১2 2০1৮ LST, Gib ৬21 


৩৩৭. ইবন আবী-দাউদ রে) ও আহমদ ইবন দান (এ) রা হাম্মাম (র) মাতারুল ওয়াররাক (র) 
থেকে বর্ণনা-করেন যে, তিনি বলেছেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে; হাসান রসরী (র) “আগুনে 
পাকানো খাদ্য আহারে উষু আবশ্যক" ’_ এই হাদীস কার কাছ থেকে (রিওয়ায়াত) করেছেন৷ তিনি 
বলেন, হাসান.বসরী রে) এটা আনাস (রা) থেকে, ছিলি সাত জহহ (30 থেকে, তিনি রাসূলুল্লাহ্‌ 
জুই থেকে (রিওয়ায়াত) করেছেন! 


2১820805012 45550 558৮1 356 উকলা 
০৯১৯ ১১ এ] ০০১৮ ১০৯০ ১১৩ এ% ১০৩ ১০১২০ ০০ pal 
Sic HID Se EE 4011৮০০৯০২৮ রা ১০ gol all 
+ Gaba Ul 5০০05255855 ও 
৩৩৮. রাওহ ইব্নুল ফারাজ (র)..... রাসূলুল্লাহ্‌ শর্ট -এর সাহাবী আবু তালহা (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি পনিরের টুকরো আহার করেছেন। তারপর উষূ করেছেন। আমূর (র) বলেন, 
(হাদীসে বর্ণিত) 'ছাওরুন; অর্থ টুকরো ৷ 
৯৯০05: (১৯১ ১০২৮৪ 1321 055 JG le এ] 84 ELAN 
1১০০০ 40 8 4014০০১০৯০০ ১ ১০০০১১০২৯৯০ 1৯৯ BE 
EN ০৪০০৭. 


Wwww.Wwaytojannah.com 


Contents 
১১৮ 8 | CO _. তাহাবী শরীফ 


৩৩৯. আবু বাকরা রে)....... যায়দ ইব্‌ন সাবিত (রা) থেকে তিনি রাসূলুল্লাহ্‌ শুঁলন্র থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, সেই খাদ্য আহারে উষূ কর, যা আগুনে পাকানো হয়েছে। 


SADT ASD 05 ০1050 401 95055 25 55 200 (লা SALES TE. 


বি 


5 1 


৩৪০. ইবন আবী দাউদ বে) ও ফাহাদ (র)....... ইব্‌ন শিহাব (র) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন।' 


05510005401 25505 25990 ৮ ১০5 ৩১১০০ ৮৮:০০ ০৪৯৭ NEN 
KE ১১০০7 i চিরে ২০06 onal ১০ Unde iis 005 ll ০৪০০ 


৩৪১. নাস্র ইব্‌ন মারখুক (র) ও ইবৃন আবী দাউদ রে) টড নি হাৰ (2) রানা 
করেছেন। 


| (৮0321১34012 এড CT LB এড লগা 
১০২০ ৬৮০১০ ১৯৭ সা 05১4৯ pl or 12৪০ ৮১৪৯ UG 


সু 


কাল 


বিজি লাক হেন কা রাজ জাতে 
থেকে বর্ণনা করেন যে, তিনি একবার এ বিষয়ে উরওয়া ইবৃন যুবায়র রে)-কে জিজ্ঞাসা করেছেন, 
উরওয়া (র) বলেন, আমি আয়েশা (রা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্‌ শ্রশ্নঃ$ বলেছেন, তারপর তিনি 
অনুরূপ রিওয়ায়াত করেছেন। 

55577755555 1572158 ঠা 
০৪ 055 ১০ ১৯৮৪০ 013১০ ০৯ ০৯০৭। ১০০ ০৩ CAL উহা ৬১৪০০ ০০৪ ১৪৯ 
৮৯০৯১৪৯৯০৪4 ০৪৭ ই সত | ০9১ ২১১৯ 01 ০ ০35 491 ০৮৯1 ll 


প ০০. 


(003 এ ৭00০১008515 CHS 9 0555 মা 210 55815 


নে 


+ ll ০০০৭ ৮০৮০ Toss 


৩৪৩, আবু বাকরা রে)..... জিত হরে রা থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, আমাকে আবু সাঈদ ইব্‌ন আবী সুফ্ইয়ান ইব্‌ন মুগীরা রে) বলেছেন যে, তিনি 
একবার উম্মুল মু'মিনীন উম্মু হাবীবা (রা)-এর নিকট যান। তখন তিনি তার জন্য ছাতুর শরবত দিতে 


WWwWw.Wwaytojannah.com 


Contents 


। অধ্যায় ৪ তাহারাত | এ Hl | . ১১৯ 


বললেন,.তিনি তা পান করলেন। তারপর উম্মুল মু'মিনীন (রা) বললেন, হে ভাতিজা, উযু করে নাও । 
তিনি বললেন, আমি তো উু নষ্ট করিনি । তিনি বললেন ঃ অবশ্যই রাসূলুল্লাহ্‌ প্রঃ বলেছেন, আগুনে 
72 


EU Oe EE EAD ঠ5 


Cr ET EE 
- ৮২৯1 ৩৪1 40 451 ১224185828৯ চ1 ০০ ১০১৯৪। ০৪ ১০৭ ১৪ ৩৪৮ 

৩৪৪. রবী'উল জীযী রে)..... আবু সুফইয়ান ইব্‌ন সাঈদ ইব্‌ন আখনাস র) সূত্রে উন্ু হাবীবা (রা) 

থেকে অনুরূপ বর্ণনা করেন । তবে তিনি এতে বলেছেন, হে আমার ভাগ্নে! 

UG 11 ৮55৯ 008 lia 52 de 8 ২0৪ আজিও 3915 (1921108০৯8০ 


SSL 4০ 0835 lpi onl ০০ BE ০০৯০।। ১০০ i> 


৩৪৫. অয লট ৬ টির ইব্‌ন শিহাব (র) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


154 কপ 


রি 1১০ LA উনিও 0 008 ১৭5 02 8৮505 005 EE 21 GELS YEN 
১৮৪1 ১৪১ ০০০ Hs ৮7455 4111 105 JE IGE 


৩৪৬. আবু বাক্রা (র)..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শর্ট বলেছেন, 
77 a টা 


LEE {2.20 2k 421 ৮94. 1986. ₹ 2৫ ০ 


এআ ০১১০০ জর 40450505880 55845157 ১535 
৩৪৭. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)...... আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শট বলেছেন, পনিরের টুকরো আহারে উযু কর। 

MTS HE BE TN) BS EAC 0 


, ০ AU US UG En ১১০ LL ol ১২ ia 


HET TURE = UE A SE 53 sd ১০০৪ 


৩৪৮. ইব্‌ন আবী দাউদ (র)...... আবু হুরায়রা (রা) থেকে না করেন যে, তিনি ব বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ ক্র বলেছেন, আগুনে প্রস্তুতকৃত খাদ্য আহারে উযু কর, যদিও তা পনিরের টুকরো হয় । 


www.waytojannah.com 


Contents 


এতে ইব্‌ন আব্বাস (রা) বললেন, হে আবু হুরায়রা! আমরা আগুনে গরম করা তেল ব্যবহার করে 
_ থাকি এবং গরম পানি দিয়ে উযু করে থাকি৷ আবু হুরায়রা (রা) বললেন, হে ভাতিজা! রাসূলুল্লাহ্‌ 
ভুল থেকে বর্ণিত কোন হাদীস শুনলে আর উদাহরণ দিতে যেওনা। 


Es ULE 252 GE জে 05 222 alll ১215 015 GES vt 
০০৯০০ 0১8 a 01৮৮৮ 018 ১০০৪1 ০৩ ০1৮০0 ০৬৪ ০১০১৭ 


6:58 


AN 


০4 ন 


sis কা CCE TO 


৩৪৯: ইউনুস (র) Le আৰু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি স্বাঙুযুল্লাহ 
১ কে বলতে শুনেছি ৪ “আগুনে স্পর্শকৃত বস্তু আহারে উষযু করতে হবে” । 


৩৪ - a> ০০ রি ০৪১০০ JL ২০৯১ (5 JE ১১৯।। > [5 


৫ Un nL Eh ES Uy sods 


| রর | টি 
৩৫০. রবীউিল জীহী রে)... হিরা জিদ 
তিনি বলেছেন, আমি একবার আবু হুরায়রা (রা)-কে মসজিদের ছাদে উষযূ করতে দেখেছি। এতে 
তিনি বললেন, আমি পনিরের কিছু টুকরো আহার করেছি, সুতরাং আমি উযু করলাম। যেহেতু আমি 
রাসূলুল্লাহ্‌ রঃ -কে বলতে শুনেছি ৪ “তোমরা আগুনে স্পর্শকৃত খাদ্য আহারে উযু করবে” । 
UG ২০ ০৪১৯ UGG lle 2 adil এ ও 90 290 ol Aly এ ০৪১০ vo 


ক তাত 


+ ৯০40 is ০৪ এডি 95 ৮5 2৮ ৮০৯৮ ৪ ০০ 
৩৫১. ফাহাদ রে) -ও ইব্‌ন আহী দাউদ রে) নট . ইব্ন শিহাব (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। | 


50857555781 -52151215852118 ০২ 
১০১৯১৭৯৪৯০০ )৬৯। ১৮০০১১৯৮৯৯৮ ০১০ ১০০৪৪ ভা ১৯ ৩৯৪, 
CES 4111৮558৮০৯ 
৩৫২. ইব্‌ন খুযায়মা (র)..... আৰু হুরায়রা (রা)এর বরাতে বসরা = শ্রহ্কয থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন ।-- : | 
SD SL Ee OR UL পভ 05502১৩৪০৯০ 
গা এ MSR, + SL এ ০১৩ ০৪ টন 
৩৫৩. ভব: le হয়া (এ) থেকে অন ওত কেছেন। না 


www:Wwaytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত . | | | ৮৮ হঠ 


(৪০ ১৮ ৯৮৮1 সি LS 005 ০৮৮০ 2 ৯০ SUG 25 ll SS vot 
JG Es ds pill ০০ (9০11 ০৪৪1 ১০ ০৮7155৮5510 ১2 25৮৮5 ০৪ 


পা 9955981% ৩ 


(০51১৯ ০০ ৪৮৯৯২ Fs এ৮ উট এ ০৪০৪ dl 3 
ূ , (8 এ ১০ BE এ।। 055 00 050 22০০ BOIS Jee 
৩৫৪. ইব্‌ন আবী দাউদ (র)..... মু'আবিয়া (রা)-এর আযাদকৃত গোলাম কাসিম (র) থেকে বর্ণনা 
করেন যে, তিনি.বলেছেন, আমি একবার মসজিদে এলাম এবং লোকদেরকে এক বৃদ্ধের কাছে 
জমায়েত অবস্থায় দেখতে পেলাম । তিনি তাদেরকে হাদীস বর্ণনা করছিলেন। আমি বললাম, ইনি 
কে? লোকেরা বলল, তিনি সাহল ইব্‌ন হান্যালিয়্যা রো)। আমি তাকে বলতে শুনলাম £ “রাসূলুল্লাহ 
লুই বলেছেন, যে ব্যক্তি গোশৃত আহার করে তার জন্য উষূ করা আবশ্যক ৷” 


nc lA EEE FR GT OO ER CLE 


# 


০০০১১ ১ 
৩৫৫. ইব্‌ন খুযায়মা- (র)..... রাসূলুল্লাহ্‌ হই ট্রি রোব Ll FE ভিনি 
বলেছেন, আমরা আগুনে গ্র্ুতকৃত খাদ্য আহারে উু করতাম, দুধপান করার পর কুলি করতাম এবং 
খেজুর ভম্কণের পরে কুলি করতাম না। 
একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, আগুনে পাকানো বস্তু আহারে উদ করা আবশ্যক । তারা 
এ বিষয়ে উল্লিখিত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ সংশ্লিষ্ট 
‘বিষয়ে তাদের বিরোধিতা করেছেন । তারা বলেছেন্‌, এর কোন কিছুর কারণে উষযূ করা আবশ্যিক নয়। 
তারা এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ জজ থেকে বর্ণিত নিম্নোক্ত হাদীসসমূহ প্রমাণ স্বরূপ পেশ করেছেন £ 
০০2 01৮7 ৮৮৯৩ 0০৯ ৮০৩ ডি 
১০০০১০১৫০০৪ ০৪১৮১ ১০ ৬০0৪ 95 AS ০৪ ০১৯১৮ 
+ Pai ls পক টি 8 এরা BE dt 0950 Sf elie oi 
তা ০৬০ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন 
: থে রানা উল বকরীর কাধ (এর গা) আহার করেছেন, তারপর সালাত আদায় করেছেন 
(কিছু) উম করেন্,নি। 
5৮০১৬ bp CES NDS MSS CS 05396১০1০৪০ 
Ee ০055 ০৮৯০ KSB Lo ০০১ Se ptt ts Coo CS 
৩৫৭. ইব্‌ন আবী দাউদ রে) রত যায়দ ইব্‌ন আসলাম রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
তাহাবী শরীফ ১ম খণ্ড -১৬ | | 
Wwww.waytojannah.com 


Contents 


১২২ ৮ | 5 


#20233 


১০294152০৯০ 9 008, 65755557575 


#0 + 07 ০0 


, 9১০ LE alas ১০ এল 95 lod ১৫ ৭11 ০5 ০4 05 55 (সু 


৩৫৮. আলী ইব্ন মা'বাদ রে)......আলী ইবন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (র)-এর পিতার সূত্রে 
- রাসূলুল্লাহ্‌ শুই থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


১০১ ১৪ CE ০০৭১৯ ১০৮1 ০৪ ০৩ ০৮, (৮৯৩ ০৯ ৬০৯1 0০৯ নত 

ELE SL A SEE ESSE 
৩৫৯. আহমদ ইব্ন ইয়াহইয়া সওরী (র)....... ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে নবী হুইব থেকে 
অনুরূপ বর্ণনা করেছেন। 


১০ ৪/৪ ১০ 7০৪05 JU nd ১৮০ 2 920১৪ 005 325 521 CES YN. 

, 418৭ SE 41 ০০১2০ ০21০০ পে ০৪ ৬৯৭ 
৩৬০. ইব্‌ন আবী দাউদ (র)...... ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে নবী প্রশ্নঃ থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। 


0 পা পপ ও 2-0/2 


aS Ef LS OG les SSE yt cts 
US LES EE alias 

৩৬১. ইব্ন খুষায়মা (র)...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 

রাসূলুল্লাহ্‌ শট রুটি এবং গোশ্ত আহার করেছেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। 


ও ডক 92 ১০ হা ০০15 UG SGT সা JG এ 58০ CS হি 


চল 6০%9৩৫ 
2 
তি 2 ০ পা রি 
ডিক এ সী সু ভে Fd] সেরে পা পাপা 


০25 বা পা 25 175 এ এ ১১০ 
৩৬২. রবীনউল জীষী (র) রকি মুহাম্মদ ইব্ন আমর ইব্‌ন আতা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
একবার মায়মুনা- (রা)-এর গৃহে ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট উপস্থিত হলেন। তিনি আমার হাতে 
হাত মেরে বললেন, লোকদের ব্যাপারে আমি আশ্চর্য হই যে, তারা আগুনে পাকানো আহারের জন্য 
উযু করে। আল্লাহ্র কসম! একদিন রাসূলুল্লাহ্‌ শ্লহ্ঃ তার কাপড় একত্রিত (ঠিক) করলেন। তারপর 
তার কাছে 'ছারীদ' পেশ করা হল। তিনি তা থেকে আহার করলেন, এরপরে উঠে সালাতের জন্য 
বের হয়ে গেলেন; সিকি ছি, | 


www.Wwaytojannah.com 


Contents 


অধ্যায় 8 তাহারাত Hl ১২৩ 


LE JES is 30 ons Sta FE ০০905 ২4 11 ৮১:১1 Se ILS SN 
০০০ ০0108 8০505515115 5915 521 ES 008 2০85 না tC nll cl ১2201 
HE কী 2৪611 411 ৬৪০০ Ls ১৯5০ 


০5 ₹ পা পা ৮5০ ৩4 সব 
9 


UKs dls 5 Lal এ]। ০১৯ ES & dU HAL te ৬৯২ 

| sds dC 1 ৯ 
৩৬৩, ইউনুস বে), রবী‘উল মুয়ায্যিন (র), বাক্র ইব্‌ন ইদ্রীস (র) ও আবূ বাক্রা (র)...... উন্ম 
সালামা (রা) থেকে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ্‌ জুলু সালাতের জন্য বের হয়ে গেলেন। 
তারপর আমি তার জন্য বকরীর কাধ (এর গোশ্ত) ভুনা করলাম । তিনি তা থেকে আহার করলেন 
এরপর বের হয়ে গিয়ে সালাত আদায় করলেন; কিন্তু উযু করেননি । 


(১০ 5১51558505 05 0০৭ ১০ Ue EE 05 EEG 0১০ নাছ 


Lasalle ৪০০০৯ 0 ১9156155551 552215752 


19০2 fA 01531085519 46০5 2325 00570 sl Ul ০০০৪ 

২ 2৮ ৯০৭৯ 05০ KS 05 Biss lst 
৩৬৪. আবু বাক্রা রে)....... আবদুল্লাহ্‌ ইব্‌ন শাদ্দাদ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার মারওয়ান আবু হুরায়রা (রা) কে আগুনে প্রস্তুতকৃত খাদ্য আহারের জন্য উযু সম্পর্কে জিজ্ঞাসা 
করেন। তিনি তাকে উযু.করার নির্দেশ প্রদান করেন। তারপর তিনি বললেন, আমরা কি করে অন্য 
কাউকে জিজ্ঞাসা করব, অথচ আমাদের মাঝে নবী প্র -এর স্ত্রীগণ (উন্মুল মু'মিনীন) বিদ্যমান 
রয়েছেন। সুতরাং ত তীরা উম্মু সালামা (রা)-এর নিকট কিছু লোক পাঠালেন। তারা তাকে (সংশ্লিষ্ট 
বিষয়ে) জিজ্ঞাসা করেন। তারপর তিনি শু'বা (র)- এর হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন। 


7০52৩ ০৫%%০ পল “ ০4০45 2 এপ 
১৯০ ১০০০৯ A ০০2৯1 ৪৪ ae ০৩ ০0০85 0 ৪০৪ 3৩১০০ ০21 0৭৯ YI 


A +072 ক ৩১১৪০ 5 


8 dl Js 41০২৯ ০৫০ ইলা ১০ এ 


EEG উল 2 পপ Ge 


৩৬৫. ইব্‌ন মারযূক রে)...... উদ্থু সালামা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জা 
একবার একটি ভুনার পার্শ্ব রাসূলুল্লাহ শর - সর ভিন বজা 
করলেন; কিন্তু উযূ করেন নি। 


চি 


a 4৩ Ee sr চি ০৪ | a ৬ (১ JG ৯ ৬ 4১২ YN 


০4০ ডা 7 2 ০55 


Wwww.waytojannah.com 


Contents 


EEA ur ৬, ৮০৮০0১৯৬০৭০ (০৪৪ CK ph ঞ্ 


জে এব 


৩৬৬. আবু বাক্রা (র)...:. জাবির ইব্‌ন আবদুল্লাহ রো) থেকে বর্ণনা করেন, তিনি.বলেছেন, 
একবার আমাদের সন্মুখে খাদ্য নিয়ে আসা হল, এবং আমাদের সঙ্গে রাসূলুলাহ্‌ ৪ হট ছিলেন । আমরা 
আহার করি। তারপর সালাতের জন্য আমরা উঠে পড়ি, কিন্তু আমাদের কেউ উষু করেনি। এরপর 
ভিলা রর হারা UAL A 


| | 14357 


পা পাপা 


৩৬৭. ইউনুস রো)...... আবদুল্লাহ্‌ ইবন মুহাম্মদ (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 
95,5০১ ০5980 05 JN ১৮ ৮০৯০০ 05 200 ভা A CSL TM 


প০ 4০, 


০০১ ৩৪ 8০০ Bes UL A Le DE ১৪ অশনি ৬৯ 4311 ১৯ 0০108 
০৮৮০৮ ঞ 4042 ০১০৬৭ ০০৩০২০০৮৪৩৩ এ ০০৬০ 


লে 


+ LS 55205 cle এও 
লা . জাবির (রা). থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাদেরকে 
জনৈকা আনসারী মহিলা দাওয়াত দেন। তিনি আমাদের জন্য একটি বকরী যবেহ করেন। তারপর 
রাবী হাদীসটি বর্ণনা করে বললেন, উক্ত মহিলা. আমাদের জন্য খেজুর বাগানে চাটাইয়ে পানি' ছিটিয়ে 
ত জরা পানি চালের প্র রা আহার কলি 
তারপর তিনি সালাত আদায় করলেন এবং উযু করেননি । ৃ - 


১৮০০১ ১০019588105 55068705151 0035 লাখ 
srt od SAE lg Els A le ০18০৩০৪০২৫১ 


102s 


SLD YY 595 BE এ 0৮০ US Ce Uf IG ০০০৪ 

"৯৬ Ys ss Kis ২০৯0১ 
Sn. ডি থেকে. বর্ণনা করেন। তিনি বলেছেন, 
আমি একবার নবী গস এর এক স্ত্রীর খিদমতে উপস্থিত হয়ে বললাম! আগুনে পাকানো বস্তু সম্পর্কে 
আমাকে হাদীস বর্ণনা করুর্ন। তিনি বললেন, এমন দিন খুব কমই গিয়েছে যে, রাসূলুল্লাহ্‌ শুট 
আমাদের কাছে তাশরীফ এনেছেন আর আমরা তীর, জন্য মদীনায় উৎপাদিত তরকারী ভুনা করে 


দেইনি । তিনি তা বাহ 
করতেন না). . 


 wwWw.Waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | - | ১২৫ 


১৮ ৮১১9 সহ 0885050580১ জর | 


EAA TENA 


USS SG ety AC এ ক লি 195১1১৯০১২১ ৬.০ 1১৯১0 ০০৪১৭) 
3০০০০ Bb be CT AL USGL Sh ia EE 40৮০০ পে 

. ০5০৪ Ms ৩৫ ১০০৯ Sl 1১৫৪ 
৩৭০. এরা a! ' মুহাম্মদ ইব্‌ন মুনকাদির (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, 
আমি একবার নবী & হুঃ এর জনৈকা স্ত্রীর খিদমতে উপস্থিত, হলাম । রাবী (উমারা র) বলেন, ভিনি 
তার নাম বলেছিলেন, কিন্তু আমি তা ভুলে গিয়েছি। এরপর (উম্মুল মু'মিনীন) বলেন, রাসূলুল্লাহ্‌ 
শ্রানঃ আমার নিকট এসেছেন এবং আমার কাছে পেট (এর গোশ্ত) লটকানো ছিল । তিনি বললেন, 
তুমি যদি আমার জন্য এ পেটের অমুক.অমুক অংশ পাকাতে (তাহলে ভাল.হত)। তিনি বলেন, 
আমরা তা পাকালাম। তিনি তা থেকে আহার করলেন; কিন্তু উযু করেননি। . 


2০০০০ লা ১৮০০১০০৯৫03 ৪৯ 05 ৯ ES rv 
রত নি 


. (০৩৯ 
, ৩৭১, . ইব্‌ন খুযায়মা (রা) দো উই হকি রো বকে বা করেন যে তিনি বলেছেন, একবার 
রাসূলুল্লাহ্‌ গল্পঃ আমার নিকট এলেন এবং কাধ (এর গোশ্ত) আহার করেন। এ সময় বিলাল (রা) 
ভি বির অনা ভি কিছু উযু 
করেননি। 


Ls Ss i Ee SLE en 
মা Cd CPS গা 


৩৭২. তে উনি চার টি উবায়দুন্রা 
(র)-এর দাদা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ পরই এর জন্য বকরীর 

টের গোশৃত পাক করলাম। তারপর তিনি তা থেকে আহার করলেন, ভিন নাত 
আদায় করেন; রর i 


UE di Se i Ee pa ls ১2 
| | tad 285, 


Wwww.waytojannah.com 


Contents 


১২৬ | তাহাবী শরীফ 


“৩৭৩. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)..... আবু রাফি“ (রা) রাসূলুল্লাহ্‌ জক্লঃ থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেন। কিন্তু তিনি ইশা’র কথা উল্লেখ করেননি । | | 


১০০৯৮ ১5505055805 905 03 15585515557 
SIU Ce Le SSS ১৯ ০৮৮ ES এত 8০৭ ০০০৭৯ ভা 


5. তুর হাতত শি পুত) পু এ), ত 5২12৩904126 52 283 - 


| (০552 HM lat Gp sls আহ ০0 এরা SE 40115551550 
৩৭৪. মুহাম্মদ ইবৃন হাজ্জাজ (র)....... আবূ সাঈদ খুদরী (রা)-এর ফুফু (রা) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুরুই আমাদের এখানে তাশরীফ আনলেন । তারপর তিনি আমাদের 
নিকট বকরীর ঘাড়ের গোশৃত.আহার করেন। এরপর উঠে সালাত আদায় করেন; কিন্তু উষু করেননি । 


১০ Ld Al 05 UU LP ০০ Las CS 005 onl 85০ 05৯ 2 
10170515451 75157175155 82 
515 ইত MME LC CEL তত ১০৮০ 


ES পা তাত orcad ee ভরা 2 


১1৩ ০৮ 
৩৭৫. যর রি আবদুল্লাহ্‌ ইব্‌ন হারিস যুবায়দী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমরা মসজিদে রাসূলুল্লাহ্‌ শ্ঃ-এর সঙ্গে ভুনা করা গোশৃত আহার করি তারপর সালাত 
দাড়িয়ে গেলে আমরা কংকর দিয়ে হাত মুছে সালাতের জন্য দাড়িয়ে যাই; কিন্তু উযু করিনি । 


০৩০95০314৮5 ১51 ০5 0505 02 উ৪ এ orn 


TE EEL NRE TE 1827: 


পপি পা তত তে ০৬ 


55688115578) sala) 


৩৭৬. ইব্‌ন আবী দাউদ (র)..... জাফর ইব্‌ন আম্র ইবৃন উমাইয়া. রে) থেকে বর্ণনা করেন যে, 
তার পিতা (আম্র ইব্‌ন উমাইয়া রা) বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ শুইল -কে দেখেছি, তিনি (বকরীর) 
বছ উজ দায়ে কে: কেটে আহা করছেন হয়ত দলা তের ল্য ডাকা হযে হন জালে দিযে | 
দাড়িয়ে যান এবং সালাত আদায় রুরেন; কিন্তু উষু করেননি। . 


Eo SEE HOE EAD DEC EE 
IS 2০ EOE TELS SUN ৬৯০ 2০০ ৬1৬০, ১০১৪ 


৮ 
(৮০০৩৩ ৩ পপ পপ ৩ পানে 20 


22258 


টির Gat aii 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ 8 তাহার | Ee fl পন ১২৭ 


৩৭৭. উন মা বাসি থেকে বর্ণনা করেন যে, একবার তিনি খায়বার 

র বছর রাসূলুল্লাহ্‌ পরই এর সঙ্গে (সফরে) বের হন। যখন খায়বারের নিকটবর্তী সাহ্বা নামক 
স্থানে পৌছান তখন অবতরণ করে আসরের সালাত আদায় করেন। তারপর নাশতা চাইলে শুধু ছাতু 
পেশ, করা হল এবং তার নির্দেশে তা ভিজানো হল, তিনি আহার করলেন, আমরাও আহার করলাম । 
এরপর তিনি মাগরিবের সালাতের জন্য উঠলেন । তিনি কুলি করলেন, i Nh 
তিনি সালাত আদায় করলেন; কিন্তু উযু করেননি । 


১০০৪ ১১৯২ ০৪৯ ০৯ ১০০০৪ 535 ৯১৩০১১১০৪০৭ 


ৰ ১০৯ ০৮১০ ০০ (৯ 08871 40125 


৩৭৮. ইবৃন খুযায়মা, রে)..... ইয়াহইয়া রে) থেকে অনুরূপ নিন করেছেন, তবে তিনি “তা 
খায়বারের নিকটবর্তী” বাক্যটি বলেননি । . 


১০৯২০৯1০৩০০ SLE ES 0 nde bp le GES rvs 


পা ০.৫ ৭ 


১৩ ৫৩6 


৩৭৯. . আলী ইব্‌ন মা*বাদ EE তান থেকে চির খর 
বলেছেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ গ্্নঃ-কে দেখেছি, রসি 
তারপর উঠে সালাত আদায় করেছেন; কিন্তু উযু করেননি। 


প%০%০ 


66817512548 DS PN OBE OE 

22 
৯০০০ 2 ৮, ০ নর নো ১০১৪ 
৩৮০. ইব্‌ন মারযুক (র).... রাসূলুল্লাহ হর রিনিতার EE SECT শেভ 
থেকে একজন উম্মু আমের ইব্‌ন ইয়াধীদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার রাসূলুল্লাহ্‌ 
১০ এর জন্য বনু আবদুল আশ্হাল (গোত্রের) মসজিদে একটি গোশ্ত যুক্ত হাড় নিয়ে উপস্থিত 


হন তিনি তা থেকে দাত দিয়ে ছিড়ে আহার করেন । তারপর উঠে সালাত আদায় করেন; কিন্তু উযু 
করেননি । 


মূল্যায়ণ 
বস্তুত উল্লিখিত হাদীসসমূহে আগুনে পাকানো খাদ্য আহারে হাদাস তথা উহু বিনষ্ট হওয়ার অস্বীকৃতি 
ব্যক্ত হয়েছে। যেহেতু রাসূলুল্লাহ্‌ শুর তা থেকে উযু করেননি । প্রথমোক্ত হাদীসমুহে যে উু করার 
নির্দেশ দিয়েছেন, হতে পারে তা সালাতের উষযূ এবং এটার সন্তানা আছে যে, এর উদ্দেশ্য ছিল হাত 
ধৌত করা, সালাতের উযু নয়। তবে আমাদের বর্ণনা করা হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে যে, তিনি উষূ 
করেছেন । সুতরাং আমরা জানতে প্রয়াস পাব যে, তার শেষ আমল কোন্টি? আমরা দেখতে পাচ্ছি ৪ 


৪0 8101191.00]) 


Contents 


১২৮ ১ - তাহাবী শরীফ 


5১০ 2 215 El ly ১০০৬ 1358 7 
০৫৫০ sb HB এর 40 Se or 53s এ 06 ass 


৩৮১, ইব্‌ন আবী দাউদ (র), আবু উমাইয়া (র) ও আবু যুরআ' দামেশ্‌কী (র)... টার . জাবির ইব্‌ন 
আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তি এ এর শেষ আমল ছিল আগুনে 
পাকানো বস্তু আহারের-জন্য উযুনা করা।.. | ৫ 


০. % 59 oc 30184 


RO ETE TOT OEE 
5০55 এরা 4৯০০ 31৯৮০৯2৯542 ১59০2৩৯০০৯৮, 

0৯115 4০8 0354৫ ১০০৫১ 0০৭ 
EEE রর 22 আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শহর 
পনিরের টুকরো আহার করেছেন, ত তারপর উু করেছেন। এরপর কাধ (ঘাড়ের গোশ্ত) আহার 
করেছেন, তারপর সালাত আদায় করেছেন; কিছু উদ করেননি। : 


রাসূলের শেষ আমল ' 

অতএব আমরা যা কিছু উল্লেখ রুরেছি তাতে সাব্যস্ত হল যে; রাসূলুল্লাহ্‌ -এর শেষ আমল ছিল ্‌ 
আগুনে পাকানো খাদ্য আহারের জন্য উযু না করা। আর যে সমস্ত হাদীস এর পরিপন্থী তা তার : 
পরবর্তী আমল দ্বারা রহিত হয়ে গিয়েছে । আর এটা সেই অবস্থায় প্রযোজ্য যদি তার নির্দেশিত উযু'র 
দ্বারা সালাতের উষূ উদ্দেশ্য হয়। আর যদি সালাতের উষূ উদ্দেশ্য. না হয় তাহলে শ্রথমোক্ত হাদীস 
দ্বারা আগুনে পাকানো বস্তু আহারে হাদাস (উযু বিনষ্টকারী) সাব্যস্ত হবে না। সুতরাং এই সমস্ত 
হাদীসের. সঠিক মর্ম নির্ধারণে আমরা যা কিছু বর্ণনা.করেছি এতে প্রমাণিত হয়েছে যে, যে বস্তুকে 
হো জামা না) সাবের পক সাও ক হ, 
বর্ণনা করেছেন ৪ | 


5 ০00১5 be Ss 21550025005 2015 1058 0008 58০90115855 লা 
উস ১০7০0555858 0 08৯৩0: ০ 


১2050582205 ৮ রে ৪8০25 মল 


5 
তি নত, ৪ bs দু ক লং ত 


লা লতা ০ পাপা £ Gu 


(০৮০০০১০১০৪০ ৮০০০৫ ১৪ ০৩০৫১১০৪৭ 


্ 
রিনি 


পাপ 29 পাকা 


. | ডিন 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ তাহারাত | ১২৯ 


৩৮৩. আবু বাক্রা (র) ও ইউনুস (র)..... জাবির রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমরা আবু বাক্র সিদ্দীক (রা)-এর সঙ্গে রুটি এবং গোশত আহার করেছি, তারপর তিনি সালাত 
আদায় করেছেন এবং উযূু করেননি । আবদুল্লাহ্‌. ইব্ন মুহাম্মদ রে)-এর বিওয়ায়াতে বিশেষ করে৷ 
(বর্ণিত) আছে ৪ “এবং আমরা উমার (রা)-এর সঙ্গে রুটি এবং গোশত আহার করেছি তারপর তিনি 
সালাতের জন্য উঠে গিয়েছেন; কিন্তু পানি স্পর্শ করেনি। 


05250559505 0 ICG EEG UN 1১০ (5825 AE 
: 0০৮০3 ১82 ক ১০ ৯ ১০ DEAL ১৮ ০৮৯৭ ১০ pall 55 09০05 


৩৮৪. ইব্‌ন আবী দাউদ (র)...... জাবির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি আবূ বাকর (রা) ও 
উমার (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


SEN Ete 52155555152 4 


co ০ 4৫251 সে তা ০৪০ USE এ ০০ ৮ সন লিখ ১০৪ 
| | Los dy 
৩৮৫. ইউনুস (র)....... আবু নু'আইম ওহাব ইবন কায়সান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
Ee EE EA “আমি আবু বাকর সিদ্দীক (রা)-কে দেখেছি, 
তিনি গোশ্ত আহার করেছেন। তারপর সালাত আদায় করেছেন; কিন্তু উযু করেননি ৷” 


22 ০:54 


১4505৩০05৩০ ৩৯৮৭ Se ০0 JG 5915 21 ৩২ ৮১৬৯ TAN 
১১০1 2 Lis ISG 011০৯১৭) eo sacl 7551517০711 JU 
১০৪ ৮৪৭৮ 9৫5 বন 131 0085 all ০১ 55 4১5 ০46০ oli 4১০ 0৬ 51 
০৪410551715 055 ০৮৯৪1 45 আনন ১55 SO EAL Las ns Le 
৯415 ০০ ৯১৩১৯৪১০৩৯০ 51 ২৮১ ০18৯, ১৯ ১০ 5 00৪৯ (52515) 
Es JES. SE CS EUS 3 50 ৩1 05 Lt To be ০5 


dss Saal ১২০ a ETE 
৩৮৬. ইব্‌ন আবী দাউদ (র)..... কাতাদা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে 
সুলায়মান ইব্‌ন হিশাম (র) বলেছেন, এই ব্যক্তি অর্থাৎ ইমাম যুহরী (র) আমাদেরকে কোন বস্তু 
আহারের পর উষূর নির্দেশ না দিয়ে ছাড়েন না। আমি বললাম, আমি তো এ বিষয়ে সাঈদ ইব্‌ন 
মুসাইয়াব রে)-কে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন, যখন তুমি কোন বস্তু আহার কর সেটা পবিত্র, 
তাতে তোমার জন্য উযূ করা আবশ্যিক নয় । যখন তা বের হয়ে যায় সেটা নাপাক, তাতে তোমার 
জন্য উধু করা আবশ্যিক । তিনি বললেন, দেখছি তো তোমরা উভয়ে মতবিরোধ করছ, শহরে কি 
(সিদ্ধান্ত দেয়ার মত) কেউ বিদ্যমান আছেন? আমি বললাম! হ্যা, আরব উপ-দ্বীপের সর্বাপ্রেক্ষা প্রবীণ 


_ তাহাবী শরীফ ১ম খণ্ড -১৭ 


:৬৬/%/.৬/৪%10]18107911.00া) 


Contents 


১৩০ ূ তাহাবী শরীফ 


মনীষী রয়েছেন। তিনি বললেন, কে তিনি? আমি বললাম, তিনি আতা রে)। তিনি তাকে ডেকে 
পাঠালেন, তিনি আসার পর বললেন, তারা এ দু'জন আমার সম্মুখে মতবিরোধ করছে। আপনার এ 
বিষয়ে অভিমত কি? তিনি বললেন, আমাকে জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) হাদীস বর্ণনা করেছেন । 
তারপর তিনি আবু বাকর সিদ্দীক (রা) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। 
LES Se pls BY DIN ES 0০১১১০৯৮-৮০১০:০৯০০৪০০ ০০ 
৬ 013 05 ১২১09 রো? পট 2415 এ JG ৮৮৮০ ০৪ 
৩৮৭. মুহাম্মদ ইব্‌ন আবদিল্লাহ্‌ ইব্‌ন মায়মূন (র)....... জাবির রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
আবু বাক্র (রা)-কে এরূপ করতে দেখেছেন। 
১৯৯ ৭9 4৮৯ 8৫ EE EB 01911 92158 005 85৪: sf EES AA 
52 পনি ১৯৯৯১ Sl 
যারা রি যোরিরা রে 
৩৮৮, আবূ বাকরা (র)..... ইবরাহীম (র) থেকে বর্ণনা করেন যে, একবার ইব্‌ন মাসউদ রো) ও 
আলকামা (রা) আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রো)--এর গৃহ থেকে সালাত আদায়ের উদ্দেশ্যে বের হন। 
এক পর্যায়ে আলকামা (র)-এর গৃহ থেকে একটি পেয়ালা উপস্থিত করা হল, যাতে ছারীদ এবং 
' গোশ্ত ছিল । তারা উভয়ে আহার করলেন। তারপর ইব্ন মাসউদ (রা) কুলি করলেন এবং অঙ্গুলী 
ধৌত করলেন । এরপর সালাতে দাড়িয়ে গেলেন । . 
25581551571 Se IES EYEE EEC SEES ofA 
১2018115515 2 Sal ০০ 451০০) ১21 7০1 
| , 29০ il ১০555 ৭ 


৩৮৯. ইব্‌ন খুযায়মা (রে)...... ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার 
এ রা 


রিনার NS CONN 


৩৯০. ইউনুস (রা)..... রবীআ' ইব্‌ন আবদিল্লাহ ইব্‌ন হুদাইর রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
একবার উদার ইবন খাতা (রা)-এর সঙ্গে রাতের খানা খান এরপর ভিনি সালাত আদায় করেছন 


কিন্তু উযু করেননি । 


wWww.waytojannah.com 


Contents 


- অধ্যায় ৪ তাহারাত - ১৩১ 


CAAA MEd #02 শা 
৮১91 ১৮০৭ ০০ ৯৮০৪ Se ২8০৯ KIC 91 AG ০1100 IG ০০১৪৪ (৬৯ নখ 
24 2-0 ৩ পপ তপ255 


৯১৮5 ৬০০142০৩০৪৩ ০১৩1১ এ ১০১১০ 01০০০১৯০০০৭ 


৫ পপ ভুল 


ৃ চি টো 
৩৯১. ইউনুস রো)....... রত BEN উসমান (রা) একবার 
রুটি এবং গোশৃত আহার করেন এবং হাত ধৌত করে তা দিয়ে চেহারা মুছেন। তারপর তিনি সালাত 
আদায় করেন; কিন্তু উযু করেননি । 
ক JG SO ১১০০! LE TAY 


1062 9৮4 এরি 82৫ ০০4০ 2 


লং ০০444০ 4০০ ০4% 


৩৯২, ইব্‌ন আবী দাউদ (র) ৪ তো 
বলেছেন, আমি উসমান (রা)-কে দেখেছি যে, তার নিকট ছারীদ খোদ্য বিশেষ) আনা হয়েছে, তিনি 
তা আহার করেছেন। তারপর কুলি করেছেন, হাত ধৌত করেছেন এবং পরে দাড়িয়ে লোকদের নিয়ে 
সালাত আদায় করেছেন; কিন্তু উযু করেননি। 


ডি ১১৯১৪১১০২৪৪ ৩৪ SINUS ৩০ EE pl 0৯ va 
(21০ 85441 12852 (SE Es Sal el, 005 sill 

. ০275 
৩৯৩. আবু বাক্রা রো)....... আবু নাওফল ইব্‌ন আবী আকরাব কিনানী (র) থেকে. বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, আমি ইব্‌ন আব্বাস (রা)-কে দেখেছি যে, তিনি চাপাতি এবং গোশত আহার 
করেছেন। এমন কি চর্বি রে তৈলাক্ততা) তার অঙ্গুলীতে গড়িয়ে পড়তে লাগল । তারপর তিনি হাত 
ধৌত করেছেন এবং মাগরিবের সালাত আদায় করেছেন। 


১০32০ 0:০৭ 05 05৮০৮458850 008 £ VCE rar 
উনি EH ETE TEE 2 


ডে, পতল তা শপ SA OOOO ar Loaner পাশা 


৩৯৪. আবু বাক্রা (র)...... সাঈদ ইব্‌ন জুবাইর (র) থেকে না করেন যে, একবার র ইব্ন 
আব্বাস (রা)-এর নিকট আসরের সময় ছারীদের একটি পেয়ালা এবং গোশত পেশ করা হয়। তিনি 
তা থেকে আহার করলেন। এরপর পানি আনা হলে তিনি অঙ্গুলীর প্রান্ত ধৌত করলেন। তারপর 
সালাত আদায় করেছেন; কিন্তু উযু করেন নি। 


www.waytojannah.com 


Contents 


১৩২ | _ভাহাবী শরীফ - 


“#০ পা পপ তাত পপ i #20 পু পপ Ldn # so 8g 4A ci 


পা ০9 


৩৯৫. মুহাম্মদ dig (র) সাঈদ ইবন জুবাইর (র) থেকে করেন: যে, তিনি 
বলেছেন, জি ৮ ভারি ৮ 18558৮4 
এরপর তিনি তাদেরকে নিয়ে একটি চাটাইয়ের উপরে সালাত আদায় করলেন, তারা চাটাইয়ের উপর 
চেহারা এবং মুখমণ্ডল রেখেছে; কিন্তু তারা উযু করে নি। 


ie রা ৮২৯. ১০. “5 ey ০ 0 Ll ol a 5 U০ রে ৮1৩ ০2৬ খন 
/০০৪255-05552-7470515355-5354-08 


o7d 2 ow 


LN nih AA A 85৮৯1211208 ০০০৩ ১০ Ll ০৯০০৪ ১১ 


~~ 


১১৯৪৪ 2 
' ৩৯৬. আবু বাকরা (র)...... eC ELE 
করেন যে, তিনি বলেছেন, একবার ইব্‌ন উমার (রা) আবু হুরায়রা (রা)-কে আগুনে পাকানো বস্তু 
আহারের কারণে উষু সম্পর্কে জিজ্ঞাসা করেন ৪ “এ বিষয় আপনার বক্তব্য কি”? তিনি বললেন £ 
এতে উযু.করবে। তিনি বললেন, (তাহলে) তেল এবং গরম পানি সম্পর্কে আপনার অভিমত কি? 
এর ব্যবহ্বরে উযু করা আবশ্যক হবে? তিনি বললেন, আপনি একজন কুরাইশ গোত্রের সন্তান আর 
আমি হলাম দাউস গোত্রের সন্তান। তিনি বললেন, মিরাজ সা যি 
Ne EU he KS 


REE ONE TES 
৩৯৭. রাওহ ইবৃনুল ফারাজ র) Lina মুজাহিদ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইবৃন 
উমার (রা) বলেছেন ৪ কোন বস্তু আহারের পরে উষূ করবে না (অর্থাৎ আবশ্যিক মনে করবে না)। 
Ll 51 ১০95 ভা ০ SD 0 ৩০৪ 5৯1 05 ২৮১৯ ০% 0১৯ 


2 #07 2০৮85 


৩৯১৫০০০০০05 0১১৭ ban Fyn 0৪৪ (জল 25 পি CS 75151 451 


৩৯৮. ইব্‌ন খুযায়মা (র)..... আবু উমামা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার রুটি এবং 
গোশ্ত আহার করেন । তারপর সালাত আদায় করলেন; কিন্তু উযু করলেন না। আর বল্লেন £ সেই 
বস্তু থেকে উষু (আবশ্যিক) যা বের হয়, যা প্রবেশ করে তার দ্বারা উযু (আবশ্যিক) হয় না। 


WWW.Waytoj annah.com 


Contents 


অধ্যায় $ তাহারাত | ১৩৩ 


ইমাম আবু জা’ফর তাহাবী রে) বলেন ৪ রাসূলুল্লাহ্‌ শী 91 
আগুনে পাকানো খাদ্য আহারে উষু করা আবশ্যিক মনে করেতন না। | 

পক্ষান্তরে সাহাবীগণের অপর একদল থেকেও এরূপ রিওয়ায়াত বর্ণিত আছে, ধারা রাসূলুল্লাহ হু 
থেকে রিওয়ায়াত.-করেছেন যে, তন আস পান বহার পি িযেছেন। এ 
বিষয়ে কিছু হাদীস নিম্নরূপ £ 


015৮2080575 উর SE I সালা 
রানা 


০৫ তা 8 


পপ পাপ 


8 ১১১১০০১০০৭৪ ৯০১১০৬০৯৯ 
৩৯৯. 5 বত নন থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন £ একরার আমার, আবু তালহা আনসারী (রা) ও উবাই ইব্ন কা'ব (রা) এর নিকট 
(আগুনে পাকানো) গরম খাদ্য পেশ করা হয়, আমরা আহার করলাম । তারপর আমি. সালাতের জন্য 
উঠি এবং উষূ করি। তাদের একজন অপর সাথীকে বললেন, তিনি কি ইরাকের অধিবাসী? এরপর 
KEL ke RG LOMAS Do aL Mls ভারা উভয়ে আমার 
চাইতে বড় ফকীহ । 


০১০১০ 28০১৮ পাত Se ED KL 1৯ 2115 JG ১০১৪0৬০৯7৫০ 
MANE Bt 155৩৭ ssi Sy 2 yl 


5৫. ০-৩ তু ০ 


- (55357131515 পাও 2৯105 20৪5 
৪০০. ইউনুস রে)..... আবদুর:রহমান যায়দ আনসারী (র) থেকে বর্ণনা: করেন যে, একবার আনাস 
ইব্‌ন. মালিক রো) ইরাক থেকে আগমন করেন । তারপর তিনি (প্রথমোক্ত হাদীসের) অনুরূপ 
রিওয়ায়াত করেছেন এবং একথা অতিরিক্ত বর্ণনা করেছেন ঃ SECO COD 
উভয়ে উঠে সালাত আদায় করেন; কিন্তু উযূ করেননি” 


a El SEC \ 
5১31১১১১০৯৯ চি 


টনের 


12 ১1৭ 9১085 24০54 


৪০১. ১. ইবৃন আবী দাউদ (রো)... আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন $ 
আমি, আবু তালহা (রা) ও আবূ আইয্যুব আনসারী (রা) আগুনে পাকানো খাদ্য আহার করি। আমি 


www.waytojannah.com 


Contents 


১৩৪ _ তাহাবী শরীফ 


উযু'করার জন্য দীড়ালে তারা উভয়ে আমাকে বললেন তুমি কি পবিত্র বস্তু থেকে উযু করছ? তুমি তো 
দেখছি এ ব্যাপারে ইরাকীদের অনুরূপ কাজ করছ। | 


ইমাম তাহাবীর বিশ্লেষণ ও মূল্যায়ণ 

বস্তুত এই আবু তালহা রো) ও আবূ আইয়্যুব (রা) যারা আগুনে পাকানো বস্তু আহারের পর সালাত 
আদায় করেছেন; কিন্তু উযু করেননি । অথচ তারা উভয়ে রাসূলুল্লাহ্‌ প্রঃ থেকে রিওয়ায়াত করেছেন 
যে, তিনি এতে উযু করার নির্দেশ দিয়েছেন, যা আমরা এই অনুচ্ছেদে তাদের বরাতে রিওয়ায়াত করে 
এসেছি। সুতরাং এটা আমাদের মতে নবী শুই থেকে এ বিষয়ে তারা উভয়ে (প্রথমে) যে হাদীস 
রিওয়ায়াত করেছেন, তা তাদের উভয়ের নিকট রহিত হয়ে যাওয়াটা সাব্যস্ত করে । আর এটা হচ্ছে 
হাদীসের বর্ণনাগত দিক দিয়ে এই অনুচ্ছেদের সঠিক উপস্থাপন ও বিশ্লেষণ । 


যুক্তিভিত্তিক দলীল 

যুক্তির নিরিখে সংশ্লিষ্ট বিষয়ের বিশ্লেষণ নিম্নরূপ ৪ আমরা লক্ষ্য করছি যে, আগুনে স্পর্শ করা বস্তু 
আহার করলে উষূ বিনষ্ট হয় কি না, এ ব্যাপারের মতবিরোধ রয়েছে এবং এ বিষয়ে একমত্য রয়েছে 
যে, আগুন স্পর্শ করার পূর্বে এগুলো আহার করলে উযু বিনষ্ট হয় না। আমরা গভীরভাবে লক্ষ্য করার 
প্রয়াস পাব যে, আগুনের এরূপ কোন বিশেষ বিধান আছে কি না, যখন তা কোন বস্তুকে স্পর্শ করে 
তখন সেই বিধান ওই সৃষ্ট বস্তুর দিকে স্থানন্তরিত হয়ে যায়? আমরা লক্ষ্য করছি যে, খাঁটি পানি 
পবিত্র, যা দিয়ে একাধিক ফরয আদায় করা হয়ে থাকে । তারপর আমরা লক্ষ্য করেছি যে, যখন তা 
গরম করা হয় এবং তা সেই সমস্ত বস্তুর অন্তর্ভুক্ত হয়ে যায়, যাকে আগুন স্পর্শ করেছে, তখনও এর 
তাহারাতের সেই বিধানই প্রযোজ্য, যা তাকে আগুন স্পর্শ করার পূর্বে ছিল। আগুন এতে এরূপ কোন 
বিধান সৃষ্টি করেনি, যা এখন প্রথম বিধানের পরিপন্থী বিধানের দিকে স্থানান্তরিত হবে । 

অবস্থা যখন এরূপ যা আমরা বর্ণনা করেছি, তখন যুক্তির দাবি হচ্ছে পবিত্র খাদ্য যা আগুন স্পর্শের 
পূর্বে ভক্ষণের দ্বারা উযু বিনষ্ট হয় না; তাহলে তাকে আগুন স্পর্শ করার দ্বারাও এর বিধান পরিবর্তন 
করবে না। আগুনে স্পর্শ করার (পাকানোর) পরেও এর সেই বিধানই প্রযোজ্য হবে যা এর পূর্বে ছিল। 
বস্তুত এটা আমরা কিয়াস এবং যুক্তির নিরিখে বর্ণনা করেছি। আর এটা ইমাম আবু হানীফা রে), 
ইমাম আবূ ইউসুফ রে) ও মুহাম্মদ ইব্নুল হাসান (র)-এর অভিমত। 

কিছু সংখ্যক আলিম উট এবং বকরীর গোশ্তের মাঝে পার্থক্য করেছেন। তীরা উটের গোশ্ত আহার 
ভি রতি রক গর নারির কাহ দর যতি 
সাব্যস্ত করেননি। 


47555549555 05 UU Jello ০০৬ 0৪ UG ই ৬৭1 ০৪০০ পু 
১০০৯ 05705255551 28 
| + % 00501 2৬৯ ০০ (৬১০ ০১৪০০004781 75৭1 


৪০২. আবু বাক্রা (রা)..... জাবির ইব্‌ন সামুরা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শ্রী কে জিজ্ঞাসা করা হয়েছে যে, আমরা উটের গোশ্ত আহারের কারণে উধু করব? 
তিনি বললেন $ রিনি রানির 2৯8 
বললেন, না। : 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত মি ১৩৫ 


৮ এ ১০ 85০0 BE 008 ১৮০০ 0 CIE চে 008 এত 22 ELLE 
ss EE লেন ১০৫ ১০০৪ BEE 
৪০৩. আলী ইব্‌ন মা“বাদ রে)..... জাবির (রা) সূত্রে নবী প্রশ্নঃ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 
১০০১৯৪4০০৯৮ এ হত 0 JG ২৮৯ ৯ শনি ৪৬৬৯ _€-€ 
এ TA Ee 
506 0 
৪০৪. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র).... জাফর রে)-এর পিতামহ জাবির ইব্‌ন সামুরা রো) থেকে 
বর্ণনা করেন. যে, একবার জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহ্র রাসূল! আমি কি বকরীর গোশ্ত 
(আহারের কারণে) উষু করব? তিনি বললেন ঃ তোমার ইচ্ছা হলে কর, আর ইচ্ছা না হলে, কর না। 
রাবী বলেন, সে বলল, হে আল্লাহ্‌র রাসূল! উটের গোশ্ত আহারের কারণে) উযু করব? তিনি 
বললেন, হ্যা । 


০৪ ০৮৮১০ ১০২৬০ ৮৮০১ ৪০৯০০৩০০৪১৯ ১৯ ৮০৯০ ০৪- £*০ 


40০ এ ৮৬115 2৮৮55১০2১1৯ 05 ০১5 (1৮১ 085৯ 05 pease pall ৬০০ 


৪০৫. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)... হাতি তামাক থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। 

পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন £ এর কোনটি আহারের 
কারণে সালাতের উযু করা ওয়াজিব হবে না। এ বিষয়ে তাদের দলীল হল ঃ সম্ভবত উধুর দ্বারা নবী 
প্রশ্নঃ -এর উদ্দেশ্য হচ্ছে হাত ধৌত করা । কিছু সংখ্যক আলিম যে উটের গোশ্ত এবং বকরীর 
গোশ্তের মাঝে পার্থক্য করেছেন তা এজন্য যে, উটের গোশত মোটা এবং বেশি চর্বিযুক্ত হয়। 
সুতরাং আহারকারীর হাতে এর চর্বির আধিক্যের কারণে তা হাতে বহাল রাখার অনুমতি দেয়া হয়নি। 
পক্ষান্তরে যেহেতু বকরীর ক্ষেত্রে এটা বিদ্যমান থাকে না তাই এর জন্য উযু না করা (হাত না ধৌত 
করা) মুবাহ তথা বৈধ রেখেছেন। আমরা প্রথম অনুচ্ছেদে জাবির (রা)-এর হাদীসে বর্ণনা করেছি যে, 
আগুনে পাকানো বস্তুর ব্যাপারে রাসূলুল্লাহ্‌ প্রশ্নঃ -এর শেষ আমল ছিল উযু না করা। পক্ষান্তরে 
আগুনে পাকানো বস্তুর ব্যাপারে তার প্রথম আমল ছিল উধু করা । আর এতে উটের গোশ্ত ইত্যাদির . 
বিধান অভিন্ন ছিল। তাহলে আগুনে পাকানো বস্তুর ব্যাপারে উযূ ছেড়ে দেয়ার দ্বারা উটের গোশ্তের 
দা ৮০ 

ণ। 


ইমাম তাহাবী রে) এর যুক্তিভিত্তিক দলীল 
আমরা লক্ষ্য করেছি যে, উট এবং বকরী উভয়ের বেচা-কেনা, দুধ পান করা ও গোশ্ত পাক হওয়ার 
ব্যাপার এক ও অভিন্ন । এগুলোর মধ্যে বিধানগত কোনগপ, পার্থক্য নেই। সুতরাং যুক্তির দাবি হচ্ছে 


WwWww.waytojannah.com 


Contents 
১৩৬ এ ৫ | -- তাহ বী শরীফ 


যে, এগুলোর গোশ্ত আহারের ব্যাপারে অভিন্ন বিধান হবে । সুতরাং যেমনিভাবে বকরীর গোশ্ত 
আহারের কারণে উধু আবশ্যিক হয় না, অনুরূপভাবে উটের গোশত আহারের কারণেও উযু আবশ্যিক 
তাপ তে নমো রাত হম আহ মা হর হা 
ভিন শি 


রী 


১৫. অনুচ্ছেদ £ কা পদের কারণে উৰু ওয়াজিব হয় কিলা? 


57168515511 me ESS es Ss cei LES 858 165 tt 
UG ০১] 345 ১ ০৯৬] SIGs SA AIL Ll 8১৮5 be sal ১০ ০০ 
১০৭ ৮৯০৪০ ০০৪ EE 401 ০৯০০০০৭913৯ Si ১১০২ i ls 
৫৯০৪ 0১৮৮ Ud 913০০ ০০০০৪ Cl, 1 ০১১০ ১৯০ 0৫৪ pil 
+ CH ১০ ১০৪ প ০৬৯৪ এ SE cl 0৮০০ Ens এ এ AS 
৪০৬. আবু বাক্রা রো)...... উরওয়া রে) থেকে বর্ণনা করেন যে, একবার তীর এবং মারওয়ান-এর 
মাঝে লজ্জাস্থান স্পর্শের কারণে উযু আবশ্যিক হওয়া না হওয়া)'র বিষয়ে আলোচনা হয়। মারওয়ান 
বললেন, আমাকে বুস্রা বিন্ত সাফওয়ান (রা) বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ্‌ জুঁই কে লজ্জাস্থান 
স্পর্শ করার কারণে উযূ করার নির্দেশ দিতে শুনেছেন । উরওয়া (র) তার (বুসরা রা) হাদীসের 
ব্যাপারে মাথা উঠালেন না (গুরুত্ব দিলেন না) এতে মারওয়ান, তার নিকট জনৈক. সিপাহীকে 
পাঠালেন । সে ফিরে এসে তাকে. বল্লেন যে, তিনি বলেছেন £ “আমি রাসূলুল্লাহ্‌  -কে লজ্জাস্থান 
স্পর্শ করার কারণে উযু করার নির্দেশ দিতে শুনেছি।” : 
একদল আলিম (উল্লিখিত) হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং তারা লজ্জাস্থান স্পর্শ করার কারণে 
উষূ করাকে ওয়াজিব সাব্যস্ত করেন.। পক্ষান্তরে এ বিষয়ে অপ্নরাপর-আলিমগণ তাদের বিরোধিতা 
করেছেন তারা বলেছেন ৪ এতে উযুর বিধান নেই (ওয়াজির হবে না)। তারা এ বিষয়ে প্রথমোক্ত 
মত পোষণকারীদের বিরুদ্ধে দলীল দিতে গিয়ে বলেছেন ৪ তোমাদের রিওয়ায়াতকৃত এই হাদীসের 
মধ্যে রয়েছে যে, উরওয়া (রে) বুস্রা কর্তৃক বর্ণিত হাদীসের প্রতি মাথা উঠিয়ে তাকান নি (প্রমাণের 
উপযোগী মনে করেন নি), যদি এটা এজন্য যে, উরওয়া (র)-এর. নিকট বুস্রা (রো) সেই সমস্ত 
 রাবীদের অন্তর্ভুক্ত, যাদের হাদীস গ্রহণ করা হয় না । সুতরাং উরওয়া-রে) অপেক্ষা কম মর্যাদাশীলী 
রাবী কর্তৃক বসরা বে) কে দুর্বল (রাবী) সব করার দাবি হচ্ছে যে, সার বর্ণিত রিওয়ায়াত রহিত 
তহবে। 
এব্যাপারে অপরাপর রা ob i 5 


| el 11 pt EL gn, ৬ ECE EN ৬৪ ss 55:53 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ১৩৭ 


es TA 5 a 55৯05149058 Ln ১৫০০৩ Lal 
ENE ৬৪৪১০ ঢা 0409 ৪ 
০১৪৭ ১১০ ু 45৮৮০ SG HE Fela ECE 


| CEs YC 


ee 'রহীজী' (র) রিনার রি যদি আমার হাত রক্ত 
কিংবা হায়যের রক্তে রেখে দেই তাহলে এতে আমার উষু বিনষ্ট হবে না । তাহলে লজ্জাস্থান স্পর্শ করা 
হালকা না রক্ত কিংবা হায়যের রক্ত?.রাবী বলেন, রবীআ'“ (র) তাদের বলতেন ৪ তোমাদের. জন্য 
আক্ষেপ! কেউ কি এরূপ হাদীস গ্রহণ করেন? আমি বুসরা (রা)-এর হাদীস সম্পর্কে অবহিত রয়েছি, 
আল্লাহ্র কসম! যদি বুস্রা (রা) এই জুতা সম্পর্কে সাক্ষ্য প্রদান করে তাহলে তার এই সাক্ষ্যকে গ্রহণ 
করব. না। যেহেতু দ্বীনের ভিত্তি হচ্ছে সালাত, আর সালাতের ভিত্তি হচ্ছে তাহারাত (উযূ) ৷ বুস্রা 
_ রো) ব্যতীত কি সাহাবাদের মধ্যে এমন ব্যক্তি ছিলেন না, যিনি এই দ্বীনকে কায়েম রাখবেন? 

ইব্ন যায়দ. রে) বলেন £ এরই উপর আমাদের মাশাইখ তথা মনীষীদেরকে পেয়েছি, তাদের কেউ 
লজ্জাস্থান স্পর্শ করার কারণে উযুকে আবশ্যিক মনে করতেন না। উরওয়া (র) তা এ জন্য গ্রহণ 
করেননি, যেহেতু মারওয়ান তার নিকট এরূপ মর্যাদাবান ব্যক্তি ছিলেন না, যার থেকে এরূপ হাদীস 
গ্রহণ করা আবশ্যিক হয়। আর সিপাহী কর্তৃক মারওয়ানকে বুস্রা. (র)-এর সংবাদ দেয়া নিজে তার 
থেকে শোনা অপেক্ষা নি্নতর। সুতরাং যখন উরওয়া রে) এর নিকট মারওয়ানের নিজের খবরই 
অগ্রহণযোগ্য, তখন সিপাহী কর্তৃক বুস্রা (রা) থেকে সংবাদ পরিবেশন অগ্রহণযোগ্য হওয়ার 
অধিকতর উপযোগী । উপরস্তু এই হাদীসটি ইমাম যুহ্রী রে) উরওয়া রে) থেকে নিজে শুনেন নি। 
তিনি এতে “তাদৃলীস' (তথা-প্রকৃত- শায়খের নাম উল্লেখ না করে উপরস্থ শায়খের নামে. হাদীস বর্ণনা 
করা, যাতে মনে হয় যে, তিনি নিজেই-উপরস্থ শায়খ থেকে তা শুনেছেন- অথচ তার নিকট থেকে 
তিনি শুনেন নি) করেছেন। তা এভাবে ঃ 


পা 


411১০ ১০ ৮45 ১০৭7০185505 ০5 td A 
১৭ pe sl UL Mt ০১ ০13১৭ bel ০8৩০৪ eas tn ১৫ 1০৪ রি 
28১৯৭১৯০৭৯০] 1১৯৮ ১৯২৯০ ১1১১০ JU ১৫4 ০০ 
১ ১৫১1 ০০০ 3495 4৮০ ly ls ঞট 411 YL 
৪০৮, বাটি উরি সিভি ভা 
আবী বাকর ইব্‌ন মুহাম্মদ (র) উরওয়া ইব্‌ন যুবাইর (র)...... মারওয়ান ইব্‌ন হাকাম থেকে বর্ণনা 
করেন। তিনি বলেন ঃ লজ্জাস্থান স্পর্শ করার কারণে উযূ করা আবশ্যিক । মারওয়ান বলেন ৪ আমাকে 
বুস্রা বিন্ত সফওয়ান রো) এ সংবাদ দিয়েছেন । তিনি বুস্রা রো) এর নিকট লোক পাঠালে তিনি 
বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ শহর ALL ds Ce MLD Sb DELLE Se 
স্পর্শ করার:কথাও উল্লেখ করেছেন. 
তাহাবী শরীফ ১ম খণ্ড -১৮ 


Wwww.waytojannah.com 


Contents 


১৩৮ Co তাহাবী শরীফ 


আবূ জা“ফর তাহাবী রে) বলেন ঃ এই রিওয়ায়াতটি ইমাম যুহ্রী (র) থেকে বর্ণিত। তিনি 
আবদুল্লাহ্‌ ইব্ন আবী বাকর (র) থেকে, তিনি উরওয়া (র) থেকে বর্ণনা করেছেন । এতে এর মর্যাদা 
লাঘব হয়েছে। যেহেতু উরওয়া রে) থেকে আবদুল্লাহ্‌ ইবৃন আবী বাকর (র)-এর রিওয়ায়াত, উরওয়া 
থেকে এর ওয়ার সু নয় এবং আবদুর ইন আবী বকর) হাস 
বিষয়ে হাদীস বিশারদদের নিকট মযবৃত ও নির্ভরযোগ্য রাবী নন। 

ইয়াহইয়া ইব্‌ন উসমানরে)..... ইব্‌ন উয়ায়না রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যখন 
আমরা কাউকে অমুক অমুক ব্যক্তিদের থেকে, যাদের মধ্যে আবদুল্লাহ্‌ ইবন আবী বাকরও অন্তর্ভুক্ত 
কোন একজনের নিকট হাদীস লিখতে দেখতাম তখন আমরা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতাম । 
যেহেতু তারা হাদীস সম্পর্কে জ্ঞান রাখতেন না। আর তোমরা তো (প্রেথমোক্ত মত পোষণকারী) 
এরূপ লোকদেরকেও দুর্বল সাব্যস্ত করছ, যাদের বিরুদ্ধে ইব্‌ন উয়ায়না (র) -এর সমালোচনার 
চাইতে অপেক্ষাকৃত হালকা অভিযোগ উত্থাপিত হয়। 

অপরাপর আলিমগণ বলেন £ বস্তুত এ হাদীসে যুহরী রে) এবং উরওয়া (১... এর মাঝখানে আবু 
বাকর ইবৃন মুহাম্মদ (র) বিদ্যমান রয়েছেন । র 


না ৭ 


EE NS oil দির 0 

, ১৫১।। 
৪০৯. সুলায়মান ইব্‌ন শু“আইব রে)..... না তিনি নবী 
শক্ঃ-কে বলতে শুনেছেন ঃ কোন ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করলে উযু করবে। যদি তারা বলেন, হিশাম 
ইব্‌ন উরওয়া (র) ও তার পিতা উরওয়া (র) থেকে এই হাদীসটি রিওয়ায়াত করেছেন। এই (রাবী) 
হিশাম সেই সমস্ত রাবীদের অন্তর্ভুক্ত নন, বারি গভির রিনার 
দির রাজিমিটিরি দারা 


১5 এনএ 05 এত 248) 5 052 1১০ 21 ১৪1 CSL EN. 
lis Sl ০৮০০ ০০19০ ০1০০ ৩০৪ 4০51 ১০ ১৪০০৭7173০৯ ০. al 
Js | 5০2 ০৪1 ০০৯ ০০৪১ Mees 4১৪ 319৮০ 0035 45 ০৬৩ 

+ ১৬৭ ১৪ ১৯০৮৯ ১০ 50411 


৪১০. ইব্‌ন আবী ইমরান (র)...... হিশাম ইব্‌ন উরওয়া রে)-এর পিতা উরওয়া রে) থেকে বর্ণনা 
করেন? তিনি বলেন, লজ্জাস্থান স্পর্শ করার বিষয়ে মারওয়ান আমাকে জিজ্ঞাসা করেছেন। আমি 
বললাম, এতে উষূ নেই। মারওয়ান রললেন, এতে উযু (আবশ্যিক) আছে। তারপর পূর্বোল্লিখিত 
হুসাইন ইব্‌ন মাহদী (র)-এর সুত্রে আবু বাক্রা (র)-এর হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত - ১৩৯ 


50125555555 ECE EE UGE ES 51558 

৪845 Us ০৫015 421১২ i a 
৪১১. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)..... হিশাম (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি 
পারি উরওয়া বা 


EA 1228 


22555 
৪১২. হুসাইন ইব্‌ন নাসর (র)..... হিশাম রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


o- #070 


228 ৫ 
১১ ১১৫১ Sl UG Elle ৯১০০৫ ১০ 4251 ০০ ৪৪১০ ৮১7০৬ ০৪ 
s 65555582218 


৪১৩. ইউনুস রে).... বুস্রা (রা) নবী প্রাঃ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ তোমাদের : 
কেউ দিলা ১ করে তাহলে উু করা ব্যতীত যেন কখনও সাত আদায় না করে। 


১ ১011 ৪1521 0১৪ ০০৪ 1৮০০ ৬৯৪ 0 ০০৪ 2915 51 ১21০৯ tt 

- 4৭ বু Ell ৮ ৯৮৯ ১৯ 019০৮ ০০ এ] ০০৭০১ 
৪১৪. ইব্‌ন আবী দাউদ রে)....  বুস্রা (রা) রাসূলুলাহ্‌ গত থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 
উত্তরে তাকে বলা হবে ৪ হিশাম ইব্‌ন উরওয়া রে) ও এই হাদীসটি তার পিতা উরওয়া (র) থেকে 
শুনেননি। বরং তিনিও আবূ বাকর (ইব্‌ন মুহাম্মদ র) থেকে নিয়েছেন। তারপর তিনি তার পিতা 
থেকে “তাদলীসের' সাথে রিওয়ায়াত করেছেন, আবু বকরের পরিবর্তে (পিতার নাম উল্লেখ 
করেছেন)। 


১৪ 73০৯ ০০ PEALE ০০৪ aE JU i ০৪ 9৮৮ ৬৯৭ _£০ 
০১৪৬৪৩৪৮৪৮০ ৪৮৫৮৪০২০০০৪ 


পা পপ 64. 


৪১৫. গুলায়মান ইব্ন“ওআইব রে) 2 ভি 7 Ce 
উরওয়া (র) থেকে বর্ণনা করেন যে, একবার তিনি মারওয়ানের সঙ্গে বসা ছিলেন। তারপর তিনি 
হাদীসটি ইব্‌ন আবী ইমরান রে) ও ইব্‌ন খুযায়মা রে)- এর অনুরূপ রিওয়ায়াত করেছেন । সুতরাং 
এই হাদীসটিও আবূ বাকর (র)-এর সাথে সম্পৃক্ত । 

যদি তারা বলেন যে, এই হাদীসটি উরওয়া (র) থেকে যুহ্রী রে) ও হিশাম (র) ব্যতীত অন্যরাও 
রিওয়ায়াত করেছেন। এই বিষয়ে তারা নিম্নরূপ উল্লেখ করেছেন ৪ 


WwWww.waytojannah.com 


Contents 


1 bl SE ৮ চা ৩১৪। 5255 ০৮৯ 2০০০১ ৩০০০ 185 LN 


০২085 এত ১০ 8৮৭ ১০ 28১০ ৯৪০০ ene Sl ১৪০1 ১111 


৪১৬. রা . আবুল আসওয়াদ (র) থেকে বর্ণনা 
করেন যে, তিনি উরওয়া (র)কে বুস্রা (রা) সূত্রে নবী শু থেকে অনুরূপ রিওয়ায়াত করতে 
শুনেছেন। 

উত্তরে তাদেরকে বলা হবে ঃ তোমরা এ বিষয়ে ইব্‌ন লাহীয়া (র) দ্বারা কিভাবে প্রমাণ পেশ করছ, 
অথচ প্রতিপক্ষ তোমাদের বিরুদ্ধে তার বর্ণিত প্রমাণ পেশ করলে তোমরা তা গ্রহণযোগ্য মনে করনা? 
এতে আমার উদ্দেশ্য আবদুল্লাহ্‌ ইব্‌ন আবী বাকর (র) ও ইব্ন লাহীয়া রে) এবং অন্যদের প্রতি 
দোষারোপ করা নয়;-বরং প্রতিপক্ষের যুলুমকে (প্রকাশ). করা মাত্র । সুতরাং যুহ্রী (র) এবং উরওয়া 
রে) এর মধ্যবর্তী রাবীর কারণে যুহ্রী (র)-এর রিওয়ায়াতের দুর্বলতা সাব্যস্ত হয়ে গিয়েছে। এবং 
যুহ্রী (র) ও হিশাম রে)-এর রিওয়ায়াতের দুর্বলতা প্রমাণিত হয়েছে উরওয়া রে) ও বুস্রা (রা)-এর 
মধ্যবর্তী রাবীর কারণে । এ কারণেই উরওয়া (র) তা গ্রহণ করেননি এবং তার মনোনিবেশ 
57 
নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করে £ 


1০০৫ ও ০৯০১৪ 0 5 9 29059155008 8০82৯21155৮ -£$ 
১1৯৯৮০১৩১১১ ৪ HLL LER a মা 

| Us 
৪১৭. আবু বাকরা রে)... ইয়া ইৰ্ন আৰী কালীর) থেকে বর্ণনা করেন যে, তিনি জনৈক 
ব্যক্তিকে মসজিদে নববীতে এই হাদীসটি বর্ণনা করতে শুনেছেন। 


তাদেরকে বলা হবে ৪ তোমাদের যালিম হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, রা তি 
51575775 


SEE SE LSE BE Ss SS 5৮8৮2 So 
রি Et 

8১৮. আলী ইব্‌ন মা‘বাদ রে) হয যায়দ ইব্‌ন খালিদ রে) থেকে HAE যে, তিনি বলেছেন, 

তে হার: 5258 তার জন্য উযু কর 

আবশ্যক 1” : =." 

৬৯২১৩৪০১০০৪ as BY Bad bl Ct £৭ 


পু ৪ 28485 ০০০০৮ 4853 ভি 
৪১৯. ডি কি ইন ইসহাক ে) নি অন্ন নিত করেছেন দিন কি 


WwWww.waytojannah.com : 


Contents 


অধ্যায় ৪ তাহারাত ১৪১ 


উত্তরে তাকে বলা হবে -ঃ তুমি তো মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র)-কে কোন ব্যাপারেই প্রমাণ সাব্যস্ত 
কর না। না সেই সময়, যখন .কেউ তীর সঙ্গে মতবিরোধ করে, যেমনটি এই হাদীসে ঘটেছে এবং না 
সেই সময়, যখন তিনি একাকী বর্ণনা করেন। উপরক্তু এই হাদীসটি ‘মুন্কার’ এবং সম্ভাবনা আছে যে, 
এটা ভুল। যেহেতু যখন মারওয়ান উরওয়া (র) কে লজ্জাস্থান স্পর্শ করার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন 
তখন তিনি নিজস্ব মতামত ব্যক্ত করে উত্তর দিয়েছেন যে, এতে উযু (আবশ্যিক) নয়। যখন 
মারওয়ানি তাকে বুস্রা সূত্রে নবী প্রঃ থেকে বর্ণনা করলেন তখন তাকে উরওয়া রে) বললেন ৪ 
আমি. এই হাদীসটি শুনিনি । আর এটা যায়দ ইব্‌ন খালিদের ইন্তিকালের অনেক দিন পরের ঘটনা । 
যদি যায়দ ইব্‌ন খালিদ রে) নবী, গ্রহর্ঃ থেকে. এই হাদীসটি উরওয়া, (র)- এর নিকুট বর্ণনা করতেন 
তাহলে তিনি উেরওয়া) বুসূরা কর্তৃক বর্ণিত হাদীসকে অস্বীকার করতেন না। | 

দি ভি হক! 


রিপা sh Lad 
cl 28 41010, 
৪২০. রবীউল জীষী ও... আয়েশা ঝো) এর বাত রাহ জা থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। 
২০০৩০০০০১০৯ 3৭ 9৮০01053০৮৮ ot 5 টা 
১১০০০ বি ১ 
৪২১. ইব্‌ন আবী দাউদ রে). নি ইবরাহীম রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। ' 
উত্তরে তাদেরকে বলা হবে £ তোমরা নিজেদের প্রতিপক্ষকে তোমাদের বিরুদ্ধে ইব্‌ন শুরাইহ্‌ এর 
মত রাবীদের দ্বারা প্রমাণ পেশ করার অনুমতি দাও না, তাহলে তোমরা স্বয়ং কেন তার দ্বারা 
প্রতিপক্ষের বিরুদ্ধে প্রমাণ পেশ কর? উপরন্তু এই হাদীসটিও “মুনকার”। যেহেতু যখন মারওয়ান 
উরওয়া রে)-কে-এ বিষয়ে বুসরা*র রিওয়ায়াতটি সম্পর্কে সংবাদ দিলেন, তখন উরওয়া.রে) সে 
সম্পর্কে ইতিপূর্বে অবগত ছিলেন না, ০ 
নিনোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করে ঃ 


185 /2552- এ 

:194০১০ সত ১29 সত be duns ph Ge 

- 0৬ 

৪২২. ইয়াধীদ ইব্‌ন সিনান (র)..... ই উয়ার (রা)-এর বরাতে রুহ জব থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। 


WWW.Wwayto)j annah.com 


Contents 


১৪২ | | তাহাবী শরীফ 


তাদেরকে বলা হবে £ এই সাদাকা ইব্‌ন আবদুল্লাহ্‌ স্বয়ং তোমাদের নিকট দুর্বল (রাবী)। তোমরা 
তার রিওয়ায়াতকে কিভাবে প্রমাণ হিসাবে গ্রহণ কর? এবং হিশাম ইব্‌ন যায়দ সেই সমস্ত আলিমদের 
অন্তর্ভুক্ত নয়, যাদের রিওয়ায়াত দ্বারা এরূপ পরিচয় প্রমাণিত হয়। যদি তারা এ বিষয়ে প্রমাণ পেশ 
করে (এবং নিম্নোক্ত হাদীস পেশ করে) £ | 

1 29305505025 40521550056 58252 (১5:৯৫ 


BR ত তুর খত তত তপু Bo LET MG” 2 প ০4০ ৮ 7-0 ০ ৫. 
০৬ 4১২ ০০০ ৩৯ এ SEE Al ০০ এক ০০105 ০০ ysl 


৪২৩. ইয়াধীদ ইব্‌ন সিনান রে)...... সালিম রে)-এর পিতা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
নবী হুই থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ যে ব্যক্তি লজ্জাস্থান স্পর্শ করবে সে যেন অবশ্যই 


তাদেরকে বলা হবে £ তোমরা এই আলা (ইব্‌ন সুলায়মান) ছারা কিভাবে প্রমাণ পেশ করছ? অথচ 
তিনি তোমাদের নিকটও দুর্বল রাবী? তারা যদি সংশ্লিষ্ট বিষয়ে নিম্নোক্ত হাদীস ছারা প্রমাণ পেশ করেঃ 


পা পা ০. ১০০ ০৮০ প ০৩5 6. ০] ০ 49 %০ ৫ প কু প পু ঞ 202 EE Me 
০৮০ ০44৯1 4৮০ ৮১১ ৪১৪ ০৮০ 31811 (০০৮০ ০১৪ ৮৮০ 0০ ৪০5 ৮১১৬ ৮১০৮৯ তরি 
০ Ed পে - ০৮০৮০ রা ক. ক্র; তী। ক এ ৮ জে 2! ০ ০৩৮ 959. 
Ll ME ন a 1]-2 fl এবি পা রি নে 
০১৪৭)৯৯১ ৬41 তে ৮৮০৯৪ ৬৮১০ 00৪ + 44411 1353 cl ১১১ 21 ৮৮০ sil 


Eb আসি Ys ১০৭ ti 
8২৪. ইউনুস (র) এ আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শুনুন বলেছেন £ যে 
ব্যক্তি নিজ হাত লজ্জাস্থান পর্যন্ত পৌছায় এবং উভয়ের মাঝে কোনরূপ আড়াল না থাকে সে যেন 


অবশ্যই উযু করে নেয়। 

তাদেরকে বলা হবে £ তোমাদের নিকট এই ইয়াধীদ “মুনকারু-ল হাদীস’ । তার কোন হাদীস-ই 

সঠিক হয়না। তোমরা তার দ্বারা কিভাবে প্রমাণ পেশ করছ? যদি তারা নিম্নোক্ত রিওয়ায়াত ছারা 

প্রমাণ পেশ করে ৪ 

15 Lah SS LL ES MELEE ১53 (262 76৮০ 

১০৯০৮ RG AE SSO এ ০১০০১ ০ 
্ 1০ ০০ ০০০৪ ০০৯ 4১০ LF ll oye 4111 ১০০১ 

৪২৫. ইয়াধীদ (র)...... ০8545 CC RO SE 

ইউনুস (র)...... মাআন (র)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 

উত্তরে তাদেরকে বলা হবে ঃ হাদীসের হাফিষগণের মধ্যে যারাই এই হাদীস ইবন আবী যি'ব রে) 

থেকে রিওয়ায়াত করেছেন, তারা এটাকে 'মুনকাতি' ও “মাওকুফ' হিসাবে বর্ণনা করেছেন। তা থেকে 

কিছু বর্ণনা নিম্নরূপ £ ্‌ 

a SEE OL dS ME NEE US al 510515855-5565 


॥ 14. z z 
= পা হু {| চা চে পা ॥০-৫ 9.৮. 9 
| * ০4135 SE Al ১৮০ ৯৯০] ৬০০ ৪ 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত | ১৪৩ 


৪২৬. আবু বাক্রা (র)...... মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান (র) সূত্রে নবী ক্র্্ঃ থেকে এ হাদীস 
বর্ণনা করেছেন। 
ব্যাখ্যা 


বস্তুত এই সমস্ত হাদীসের হাফিযগণ এ হাদীসটিকে মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমানের উপর “মাওকুফ' 
হিসাবে বর্ণনা করেছেন। এবং তারা এতে ইব্‌ন নাফি' (র)-এর বিরোধিতা করেছেন। অথচ ইব্‌ন 
নাফি' রে) তোমাদের নিকট এ বিষয়ে প্রমাণ স্বরূপ ৷ পক্ষান্তরে (মুহাম্মদ ইব্‌ন আবদুর রহমান) 
তাদের বিরুদ্ধে প্রামাণ্য নয়। অতএব তোমরা এ বিষয়ে কিভাবে “মুনকাতি' হাদীস দ্বারা প্রমাণ পেশ 
করছ, অথচ তোমরা “মুনকাতি' হাদীসকে প্রামাণ্য বলে স্বীকার করনা ? যদি তারা নিম্নোক্ত হাদীস 
দ্বারা প্রমাণ পেশ করতে প্রয়াস পায় ৪ 


৪২৭, সালিহ ইবন আদর রহমানকে ইউ, ) ও উন জী তে রন উম্মুল মুমিনীন 
উম্মু হাবীবা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ জুহু কে বলতে শুনেছি ঃ 
“থে ব্যক্তি দিয় ল্াস্থান স্পর্শ করে সে যেন অবশ্যই উবু করে। | 

+ ২১০ ১4০০৪ 75251555715 ৫ 
৪২৮. ইব্‌ন আবী দাউদ (র).... . হাইছাম রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
উত্তরে তাদেরকে বলা হবে ঃ এ হাদীসটিও 'মুনকাতি' ৷ যেহেতু মাকহুল (র) আস্বাসা ইব্ন আবী 
সুফইয়ান (র) থেকে কিছু শুনেননি। | 
ইব্‌ন আবী দাউদ (র) বর্ণনা করেন যে, আমি আবূ মুস্হির (র)-কে বিষয়টি বলতে শুনেছি এবং 
তোমরা এরূপ বিষয়ে আবু মুসহিরের বিষয়ে আবু মুস্হিরের বক্তব্য দ্বারা প্রমাণ পেশ করে থাক। 
তারা যদি নিম্নোক্ত রিওয়ায়াত সমূহ দ্বারা প্রমাণ পেশ করেন ৪ ্‌ 


০০৪১৯ ৭০১৪ এ] ৮০০ ০ ০০৯৪ ০৪ ০০ 0 0৪ এডি 0৯৯ তি 
সনি GU 
৪২৯. ইউনুস রে)...... আমর ইব্‌ন শু'আইব স্বীয় পিতা-পিতামহ রো) থেকে বর্ণনা করেন যে, 


বুস্রা (রা) রাসূলুল্লাহ্‌ শুই কে জিজ্ঞাসা করে বলেন যে, মহিলা তার হাত নাড়াচাড়া করে এবং তা 
তার লজ্জাস্থান স্পর্শ করে (এর বিধান কি?) । তিনি বললেন ঃ হে বুস্রা! উু করে নিবে । 


WwWww.waytojannah.com 


Contents 


১৪৪ তাহাবী শরীফ 


£০৫: 


| এডি sh 0 ০ Sen 


তপ৫৩৯০০ ৫ 


| ২৬০৪ ২ আত Hal লি Lasalle 
৪. ইনন জাবী দন থে ডু আমর ইব্‌ন শু'আইব তার পিতা-পিতামহ' (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ ভুল বলেছেনঃ SN SLO lan MRL SoA 
উযু করবে এবং কোন নারী নিজ লজ্জাস্থান স্পর্শ করলে সেও উষু করবে। ক 
তাদেরকে বলা হবে £ তোমাদের ধারণা অনুযায়ী, আমর ইবন ভাহি ক তারানা থেকে কিছু 
শুনেন নি। তিনি তার সহীফা থেকে রিওয়ায়াত করেছেন। তোমাদের উক্তি মতে এটা “মুনকাতি। 
আর তোমাদের. নিকট মুনকাতি প্রামাণ্য নয়। সুতরাং এই সমস্ত রিওয়ায়াত অগ্রহণযোগ্য বলে 
প্রমাণিত হল, যা দিয়ে সে সমস্ত আলিমগণ প্রমাণ পেশ করেন, যারা লজ্জাস্থান স্পর্শ করার কারণে 
উষু করাকে ওয়াজিব সাব্যস্ত করেন। 

বস্তুত রাসূলুল্লাহ্‌ জশ্রঃ থেকে এর পরিপন্থীও বর্ণিত আছে ৪ তা নেক কিছ মাসির & 


এ ASH os সক ১৯ সে ৯ Saks OE ৩৮৪ ০৮৬ ০৪৯৯৫ 
| UG yes KU এগ পু EYL 

৪৩১, ইস a পারসন জী ও) অর পিন কে বা করন তিনি এই নী 

জনকে জিজ্ঞাসা করেন, লজ্জাস্থান স্পর্শ করার কারণে উহু (ওয়াজিব) হয়? তিনি বললেন, না। 

; ১১৯১৭ KS al ১০০০ 05 2505 05 ৪ CES 1 ঠা 


৪৩২. আবু বাক্রা (র)..... মু মুহাম্মদ ইব্‌ন জাবির (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। EE 


#204 


4:০০ ০9০05 YL 0505 51911 ACA ৩2 ০০৯০ ৪৯৯ পা 
১০০১৮০১২১০৪ ১ লি by ৯205 ০৪ ৪০৯05 JL পেস Cin 
DEE A ১০ 4৯1 
৪৩৩. মুহাম্মদ ইবুন আব্বাস লু'লুঈ (র) ও আবু বিশ্র রকী রে) 7 করিয়া হৰ্ণ তার ভার 
7 


০4 ১৪০4 


৪৩৪. ছসাইন ইবুন লাসর রে)... 8 কা ইবন তালক তার বিত বে) লে নী খেকে 
অনুরূপ বর্ণনা করেছেন। = ২ লী ক = 


Wwww.waytojannah.com 


- Contents 
অধ্যায় 8 তাহারাত Hl ১৪৫ 
ips 2 Dl SII ০৫৯৩ ০৭০ ৩৪ IHL CE JET ৩1055 ৫৮০ 
. ১৬৯১ শট A ০০ 41১০ BID Ll ati bel ০০ IL ns এ 
৪৩৫. আবু উমাইয়া (র)..... কায়স রে) থেকে বর্ণনা করেন যে, তিনি তার পিতা সূত্রে নবী শুই 
থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


রা 5585 
১৪৬৮ Etat LU Sn SCE LL BS on es 
, ১০ ২১০০ 


৪৩৬. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)....... কায়স ইব্‌ন তাল্ক্‌ তার পিতা রো) নবী প্রশ্রধ থেকে বর্ণনা 
করেন। জনৈক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, হে আল্লাহ্‌র নবী! উষূ করার পর কোন ব্যক্তি নিজ 
০ কর জাতত তযত ₹1 চিনি হ্যা £ এতো (লজ্জাস্থান) তোমার 
শরীরের একটি অংশ বই নয়. 


০০ 


পর্যালোচনা ২ 
' বস্তুত এটা মুলাধিম (রাবীর) সহীহ (বিশুদ্ধ) -ও সঠিক সনদসন্বলিত হাদীস। না এর সনদে কোন 
গোলমাল (ইষ্তিয়াব) আছে, না এর মূল পাঠে (মাতনে)। এটা আমাদের মতে সেই সমস্ত সনদগত 
'ইযতিরাব" সম্বলিত রিওয়ায়াত সমূহ অপেক্ষা অধিক উত্তম, যা আমরা প্রথমে বর্ণনা করেছি। | 
আমাকে ইব্‌ন আবী ইমরান (র) বর্ণনা করেছেন..... আব্বাস ইব্‌ন আবদুল আযীম আম্বরী...... 
আলী ইব্নুল মাদিনী (র) বলেন ঃ 

মুলাধিম (র)-এর এই হাদীস বুস্রা (রা)- এর হাদীস অপেক্ষা উত্তম।-যদি বিষয়টি সনদ এবং এর 
বডির রি সাভার নিট রড 


ইমাম তাহাবী রে)-এর যুক্তিভিত্তিক প্রমাণ ও বিশ্লেষণ 
যদি বিষয়টি যুক্তির নিরিখে যাচাই করা হয় তাহলে আমরা লক্ষ্য করছি যে, EE 
যদি হাতের পিঠ বা বাহু দিয়ে স্পর্শ করে এতে তার উপর উধু করা ওয়াজিব না হওয়ার ব্যাপারে 
ফকীহ আলিমদের কোন মতবিরোধ নেই । তাই যুক্তির দাবি হচ্ছে যে, হাতের তালু দিয়ে তা স্পর্শ 
করলে অনুরূপভাবে উষূ করা ওয়াজিব হবে না । অথচ উরুও সতরের অন্তর্ভুক্ত । অতএব যখন সতর 
বিশিষ্ট অঙ্গের সাথে এর স্পর্শের কারণে তার উপর উযুকে ওয়াজিব করে না, তাহলে সতর নয় এরূপ 
অঙ্গের সাথে এর স্পর্শকরণে তার উপরে উযু ওয়জিব না হওয়াটা অধিক যুক্তিসঙ্গত । | 

যারা এর দ্বারা উযু ওয়াজিব হওয়ার মত গ্রহণ করেছেন তারা বলেছেন ৪ সাহারীগণ হাতের তালু দ্বারা 


তাহাবী শরীফ ১ম খণ্ড -১৯ 


‘WWWw.Waytojannah.com 


Contents 


১৪৬ | পর তাহাবী শরীফ 


রি ০4 এ রা এ ২৪188] bt ন! (১8 JL ৪২5 551 রা 6 


হোতা 
৪৩৭. আবু বাক্রা (র). রো মুস'আব ইব্‌ন সাদ ইব্‌ন আবী ওয়াক্কাস (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন £ঃ আমি আমার পিতার জন্য কুরআন শরীফ ধারণ করছিলাম । এরই মধ্যে আমি 
আমার লজ্জাস্থানকে স্পর্শ করেছি, এতে তিনি আমাকে উযু করার নির্দেশ দিয়েছেন। | 


০০ ২2০ চে 00842) ১০ ১০০ সি ছে 008 It 07 0৮5 08৮৯7 
0008 65555 YU ১০৫১ ০০৭৫ IEA ০৪১৪8০০4022 9215 ০০০ ol SS 003 5০05৪ 

0০১০৪ ০০০০ ০০ JG 1১৬ ০০ 85591 ০৯৪ ২2৮০ 
৪৩৮. সুলায়মান ইব্‌ন শু'আইব (র)..... কাতাদা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইব্‌ন 
উমার (রা) ও ইব্‌ন আব্বাস (রা) এমন ব্যক্তির ব্যাপারে যে নিজ লজ্জাস্থান স্পর্শ করেছে, বলতেন, 
সে উযু করবে শু“বা (র) বলেন ৪ আমি কাতাদা (র) কে বললাম, এটা কার থেকে বর্ণিত? তিনি 
বললেন, আতা ইব্‌ন আবী রিবাহ রে) থেকে। 


০০০0 হন এ ১০৪০০১০০০০০ 0.০ ০৬০০ চোদ 
১৯৮১০০০০০০০ এ ৯৯০৭ 55৬ bE 9০ 

, 65921 01 ১৬০৯৪, 
৪৩৯. ইউনুস রে)..... সালিম (র) তীর পিতা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি তাকে এরূপভাবে 
সালাত আদায় করতে দেখেছেন, যা ইতিপূর্বে কখনও আদায় করেননি । তিনি বলেন, আমি তাকে 
বললাম, এটা কিরূপ সালাত? তিনি বললেন, বসিগিনাইর নিগার রা 
গিয়েছি। 


০ প ৩০ ৩ প০$৫৩০৩%১৫ ৩ LLG ৯7042৫৮8252: পপ 
£ পু. পাপা 
+ 4410০ ১৯০ 


৪৪০. ইব্‌ন খুযায়মা রে)..... ইব্‌ন উমার (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
০৪ ১৯০৩ ০০ 20185 21058 0৮5 চীন CS এ৮৪ 2229 021 0১8৯7££ 
01১০০ ০০ ১৪ (তত ও ৯০১ ৬১ ০ ০০ SNE 


[| “8 CEA SAA 


Gye i al sell 1 4১০১4 এ 00 ০৯০৭1 আন 06 পুজি শিস 


51581821565 এ 51951 ws 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 তাহারাত ও ১৪৭ 


৪৪১. ইব্‌ন খুযায়মা (র)....... মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
আমরা ইব্‌ন উমার (রা) এর সঙ্গে সালাত আদায় করেছি অথবা বলেছেন, ইব্‌ন উমার (রা) 
আমাদেরকে নিয়ে সালাত আদায় করেছেন । তারপর তিনি সফরে রওয়ানা হন। এরপর তিনি তার 
উট বসালেন। এতে আমি বললাম, হে আবু আবদির রহমান! আমরা তো সালাত আদায় করে 
ফেলেছি তিনি বললেন, আবূ আবদির রহমান তা অবগত আছে। কিন্তু আমি লজ্জাস্থান স্পর্শ 
করেছি। রাবী বলেন, তারপর তিনি উযু করেছেন এবং পুনঃ সালাত আদায় করেছেন। 

উত্তরে তাদেরকে বলা হবে £ যা তোমরা মুস‘আব ইব্ন সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস রে) থেকে: 
রিওয়ায়াত করেছ, অথচ মুস'আব ইব্ন সা’দ পিতা (রা) সূত্রে এর পরিপন্থী রিওয়ায়াত বর্ণিত আছে, 
এ 


eR le Te te ed at 


০০৩১ ee 


ET ১21০1471001 
৪৪২. ইব্রাহীম ইব্‌ন মারযূক (র)..... মুস“আব ইব্‌ন সা“দ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার আমি আমার পিতার নিকট কুরআন শরীফ ধারণ করেছিলাম । তারপর চুলকাতে 
চুলকাতে লজ্জাস্থান স্পর্শ করেছি। তিনি বললেন, লজ্জাস্থান স্পর্শ করেছ? আমি বললাম, হ্যা! আমি 
চুলকিয়ে ফেলেছি তিনি বললেন, হাত মাটিতে ঘষে নাও, তিনি আমাকে উযু করার নির্দেশ দেননি । 


মুস'আব রে) থেকে এটাও বর্ণিত আছে যে, তার পিতা তাকে হাত ধৌত করার নির্দেশ দিয়েছেন। 


০ % 6 


be 8৬০5 CS 003,445 92 0 0৮505 005 2০2১5 02 ৮৮৯১ 0৪০৭ তা 
JG 421 ১25 418০০৯৮০০০৪ সত ৩০ ৬০০ ১০ Al ০০ ALS il ০০ ell 

| | ১৪ Lil i 
88৩. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)..... মুস'আব ইবৃন,সা'দ (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে 
তিনি এতে বলেছেন £ উঠ এবং হাত ধৌত কর । 


ব্যাখ্যা 

বস্তুত হাকেম রে) মুস‘আব (র) থেকে রিওয়ায়াত করতে গিয়ে যে উষূর বিষয় উল্লেখ করেছেন 
সম্ভবত এর দ্বারা হাত ধৌত করা উদ্দেশ্য, যেমনিভাবে তা যুবাইর ইব্‌ন আদী তারই সূত্রে রিওয়ায়াত 
করেছেন। ফলে উভয় রিওয়ায়াতের মাঝে বৈপরিত্য থাকে না। ূ্‌ 

সাদ রো) থেকে তাঁর এ উক্তি বর্ণিত আছে ঃ “এতে (লজ্জাস্থান স্পর্শে) উযূ নেই” 8 

০ 85515 051 JG ৭৮০ 2 401 সেন 005 বিট ০2 সত 0৪০৯৯ -৫৫৫ 
00 SEU ১০০ ১5 ১৮5 05 015 7১1 ১১১১৪ 2০, AE ০০1০৪ ৯০7১৭ 


পপি 0 


: এ ৩৭৪২ ১৪২ ৮১ ৩৩৫ 9। 


WwWww.Wwaytojannah.com 


Contents 


S৪৮ 5 =তাহাৰী শরীফ 


88৪. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (রা) নক কায়স ইবৃন আবী হাযিম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি . 
বলেছেন, সাদ রো)কে লজ্জাস্থান স্পর্শ করার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ৪ যদি তা 
নাপাক ছয় তাহলে কেটে বেশে শন করাতে) কোন সুবিধা বে 


হিরন 1 কে জান্তা EEE HEE 

বলেছেন, জনৈক ব্যক্তি. সা‘দ (রা) কে জিজ্ঞাসা করল যে, সে সালাতরত.অবস্থায় নিজের লজ্জাস্থান 

স্পর্শ করেছে? তিনি বললেন ঃ তা কেটে ফেল! তাতো তোমার শরীরের একটি অংশ বৈ.নয়। 

বস্তুত ইনি হচ্ছেন সা“দ (রা)। তীর সুস্পষ্ট রিওয়ায়াত সমূহ থেকে প্রমাণিত হয়েছে যে, লজ্জাস্থান 

স্পর্শ করাতে উযু-ওয়াজিব হয় না। 

সত এতে উহ ওয়াজিব হওয়ার ব্যাপারে ইবন আব্বাস (রা) থেকে যা বর্ণিত আছে, ॥ সেই ইবন 

আব্বাস (রা) থেকেই এর পরিপন্থী (রিওয়ায়াত) ও বর্ণিত আছে £ | 

(5 ৩,১০০০-১৫ ৮৫০০৩ 00 Gl Coe CS UG BE 1০৪১৯ EL 
Dl ভি AL 30505544574 Hl 


৪৪৬. আবু বারা রে): চা চিরে থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি 
পরোয়া করিনা, থক সারির না আমার নাক। 


১০৫৮৮ Es ১০ 2০০05 0৪০০০ ১2105 05 DEG ৮1০০ -££৬ 


dhs ale onl ১০০ Ale 


নি আবু বাক্রা (র)...... ইব্‌ন আব্বাস (রা)- -এর আযাদকৃত গোলাম শু'বা রে) ইব্‌ন আব্বাস 
(রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


00813515502 2 RL Ce HIT COE 
FUEL AE ৫1০০৮১১৯১১৮ ০৮০০০০০১০৪৪ জা ১ hie a LS 


+ leas SHU 3০০ ৪৪৮৪ 


88৮. ER RUE ale আকাল) থেকে বর্ণনা করেন যে, তিনি 
লজ্জাস্থান স্পর্শ করার কারণে উযু করাকে ওয়াজিব মনে করতেন না। 

ইনি হচ্ছেন ইব্‌ন আব্বাস (রা)।-তার থেকে এর পরিপন্থীও বর্ণিত আছে, যা কাতাদা রে) আতা 
(র)-এর সূত্রে তার থেকে রিওয়ায়াত করেছেন। বস্তুত তোমরা ইব্‌ন উমার (রা) ব্যতীত রাসূলুল্লাহ্‌ 


WwWwWw.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ তাহারাত - | | | ১৪৯ 


রঃ -এর কোন সাহাবীকে পাবে না যে, তিনি এতে উযু করার ফাতওয়া প্রদান করেছেন এবং 
ধকাংশ সাহাবী এ বিষয়ে তার (ইব্‌ন উমার রা) বিরোধিতা করেছেন । 
০০:০০ (0055০ 0৮ এ সত 05 ০৭৫০] 92 ০০৯5 CSS tt 
55155 TELL ই UN Ce 00 5১5 সেল ১5 nl 
৪৪৯. মুহাম্মদ ইব্‌ন আব্বাস (র)...... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি 
পরোয়া করিনা যে, আমি আমার নাক স্পর্শ করি বা কান অথবা লজ্জাস্থান ৷ 
০ ১৮৯০ ১০৪ 201০ 21158 00 ১৮০৯2 ০০৯20৪ UGG হি sl Blatt, 
ESIC ALD 2 এ ০05 05৫০০০০০৪১০ ২০০৯৮ IGE 
DS sll lis 
8৫০. আৰু বাকরা (র)... কায়স ইব্‌ন সাকান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 


আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) বলেছেন £ আমি এ বিষয়ের পরোয়া করিনা যে, সালাতের মধ্যে নিজের 
লজ্জাস্থানকে স্পর্শ করি বা. কান অথবা নাক। 


CS UG ২৮৮50 JG bl lon ACS UG ol -£০২ 

্‌ 57015555855 ol Ui 

৪৫১. আবু বাক্র ইব্‌ন ইদরীস র)....... হুযাইল (র) আবদুল্লাহ্‌ (ইকৃন মাসউদ রা) থেকে অনুরূপ 

রিওয়ায়াত করেছেন। 

০৫ Jia ০০ = ০১১০১ C1 005722০৯031 JE ১০১০0 UU A (58254 

| এ adn ০০ ১০১৫৭১১৮৪১০ ৬০০ 

৪৫২. সালিহ (র)-..... আবদুল্লাহ্‌ রো) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 

রি রত ০৮০19 oY 
| ০ ie sell AE i ol 

৪৫৩. সালিহ (র).... নী রে থেকে টি রিওয়ায়াত' ত করেছেন। 


০ 2৫ উজ i 


০ os ০০৮4%০৮এ৪৩০ 


52557155575 
টিটি নি 2 


বা Eo পা রিল 


Wwww.waytojannah.com 


Contents 
১৫০ . _ তাহাবী শরীফ 


8৫৪. আবু বাক্রা রে) ও ফাহাদ রে) ........ হারের নর OE 
বলেছেন £ আমি এক মজলিসে ছিলাম, যাতে আম্মার ইব্‌ন ইয়াসির (রা) উপস্থিত ছিলেন৷ তাতে 
লজ্জাস্থান স্পর্শ করার বিষয় আলোচিত হয়। তারপর তিনি বললেন তাতো (লজ্জাস্থান) তোমাদের 
শরীরের একটি অংশ বৈ নয়, যেমন আমার নাক অথবা বলেছেন তোমার নাক। তোমাদের হাতের 
তালুর জন্য কি অন্য কোন স্থান রয়েছে? | 


০০১৪] ০১ sll ১০ ৮০১৭0 005,৭05 ৪০151585217 2858 
১০৪০০০০৮৫05 5537050585 08০2 ৮5৪5০ 
25511, ০১০২৪ on ell ০০ ৬১৯৪ Cg তারি * 0০৪ ১১০০১ 
উনি 552115১0480 

, ১১191 ৩১৫১ ০০০০০ এ 81021053982 2৮2১৯ ০০৭ 


৪৫৫. আবু বাক্রা (র)..... বারা ইব্‌ন কায়স (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
হুযায়ফা (রা)-কে বলতে শুনেছি £ ০০০০০০০০০০০ 
নিজের নাক (স্পর্শ করি)”। 


ELSE oc 303g 


a la Le Es Ei ls CE JE LS i sas Elia ~£ 07 


#0 ০ 


২52১৯ ১০ ০৯1 ২3০০৯ ০৪ 895 ১০ plod 08 এ আনে 05 JUG ot 


* ১১৯৯৩ 


রানার না হুযায়ফা (রা) থেকে 
অনুরূপ বর্ণনা করেছেন। ্‌ 


পা 595 ছি ৮7 হি ৪ 155 চা পক লে রে eG রী পুত 

০ 

58215211772 নিট 

০৪ ৩৩০৪২1531৮1 ১৯1 ০৯০১১১৯০৯০৫ ০1১৮52০81০৯ ES me 
feof #2 


* 15৯৪ ESTEE 
৪৫৭. ইব্‌ন মারযুক (র)..... হাসান (র) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ জরহ্রঃ -এ 
পাচজন সাহাবী থেকে বর্ণনা করেছেন, সহ 
মাসউদ (রা), হুযায়ফা ইব্‌ন ইয়ামান রো), ইমরান ইব্‌ন হুসাইন (রা) ও অন্য: একজন অন্তর্ভুক্ত 
রয়েছেন। তারা সকলেই লজ্জাস্থান স্পর্শ করণে উযু করা আবশ্যক মনে করতেন না। 


WwWww.Wwaytojannah.com 


Contents 


অধ্যায় ঃ তাহারাত ও ১৫১ 


TE WE EEL 15875521585 


9৫4 ০. ৩০9 ০ + পাপা ০, রর দু; RE OG লু ৪ রে 1০5 চা লি. 
2 


GS 


8৫৮. তার হা ও সুলায়মান ইব্‌ন শু'আইব (র)..... ইমরান ইব্‌ন হুসাইন (রো) থেকে 
অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


2৮৮10950555 টি ক --£০৭ 
৪৫৯. সালিহ রে)..... ইমরান ইব্‌ন হুসাইন (রা) থেকে পরত করছেন । 


ইমাম তাহাবীর মন্তব্য 

বস্তুত যদি এরূপ বিষয়ে ইব্‌ন উমার রো) এর অনুসরণ করা আবশ্যক মনে করা হয়, তাহলে ইব্‌ন 

উমার রো) অপেক্ষা পূর্বোল্লিখিত সেই সকল সাহাবাদের অনুসরণও তার চাইতে অধিক জরুরী । 
শ্িষ্ট বিষয়ে সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) ও হাসান রে) থেকেও অনুরূপভাবে বর্ণিত আছে। 

50519557565 18855 58552583111 2155- লি 


£০%% পরশে 230 


1০9০৩ ১৪]। ১০০ ০৪:০৩ ২ El অনি ১১ ০৮০ ১০ BILE US এ 005৬ 


৪৬০. আবদুল্লাহ্‌ ইব্ন মুহাম্মদ ইব্‌ন খাশীশ (র).... সাঈদ ইব্‌ন মুসাইয়াব রে) থেকে বর্ণনা করেন 
যে, তিনি লজ্জাস্থান স্পর্শ করণে উু আবশ্যক মনে করতেন না। 


+ de ০০৯]] ৩৪ 89055 ৩৪ (0 035 JG 2515 521 05 UG 5০৪০ ও ৮৪০7৯, 
৪৬১. সাদ রহ (র)..... হাসান (র) থেকে ৪০৪ রিওয়ায়াত করেছেন । 
El wall Se adil OSE ১1০০৯ ক alte (দি 005 25521 08৮5 বি 


£০%৫ 


, 1৮১৯৩ বত dds, ১০ col ০০ ১১৬০ 5৫ 


৪৬২. আবু বাক্রা রে)... হাসান (র) থেকে বর্ণনা করেন যে, তিনি লজ্জাস্থান স্পর্শ করাকে মাকরূহ 
মনে করতেন। কিনু কেউ যদি এরূপ করত তার জন্য ভিনি উষু করা আবশ্যক মনে করছেন না। 


SE Call ০৩ CT UG 5৯০ ৪৪ JG ২৮05 এও le bse ty 


| yes AU ০০০ ৯ ০৪ 
৪৬৩. সালিহ রে)...... হাসান (র) থেকে বর্ণনা করেন যে, ভিন লাহন করণে ওযু করা 
আবশ্যক মনে করতেন না। 
বস্তুত আমরা এ অভিমত-ই গ্রহণ করি। আর এটাই ইমাম আবু হানীফা রে), ইমাম আবু ইউসুফ 
(রর) ও ইমাম মুহাম্মদ ইব্নুল হাসান রে)-এর অভিমত। 


Wwww.waytojannah.com 


Contents 


১৫২ | টা - তাহাবী শরীফ 


Tl ২১৯7৫ i ৩ ll ০০5) 

১৬. অনুচ্ছেদ 8 চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে 
ঠা + ৮১6০০৮৪৫০৮০ ভা ০৪ 0৬ ৪০৪ 295 al ০2 এ 
51556585555 7112 
Jy ০০৪ loll ১০০০০ শট 44৮4০ Els Ee oh le 
UL S33 HE 05 cll 3৮০৪0 US UL LS 05৯১৬১০। oe tl এ। 


০০০ পপ 


৫০8৫০১৯০০4০ 4৮০55 05 34585 45401 0৮০5 ৪১৯১ 
, Ll 0০৮51816515 
৪৬৪: ইব্‌ন আবী দাউদ (র)...... উবাই ইব্‌ন উমারা (রা) থেকে বর্ণনা করেন এবং উবাই ইব্‌ন 
উমারা (রা) রাসূলুন্নাহ্‌ জ-এর সঙ্গে উভয় কিবলা অভিমুখে যালাত আদার করেছেন! তিনি 
বলেছেন, হে আল্লাহ্‌র রাসূল! আমি কি চামড়ার মোজায় মাসেহ করব ? তিনি বললেন ৪ হ্যা! 
_ বললেন, হে আল্লাহ্‌র রাসূল! একদিন? তিনি বললেন ঃ হ্যা, এবং দু'দিন বললেন, দু'দিন হে আল্লাহ্‌র 
রাসূল! তিনি বললেন ঃ হ্যা! এবং তিন দিন? তিনি বললেন, তিনদিন হে আল্লাহ্‌র রাসূল! তিনি 
বললেন ৪ হ্যা! এরূপে সাত (সংখ্যা) পর্যন্ত পৌছলেন। তারপর বললেন ৪ যতটুকু তুমি প্রয়োজন মনে 
কর মাসেহকর। 
১৮০ ০৪05 05500 2522505154535 05350 2995 08০৮ £০ 
১০৯০০ be hs os Cal ১ ৯৯০১৯৬৬৯০১০ ১৪ 21৮১০০১২২৯০ 


9.% ME ঠা পা পাশ owes 


40145) ১০ ১১৭০৭] A J Es ole bles BEG US ৪০০৪ 


ঞপ০৩ 30114 
, ১5 2 


৪৬৫, ইজারা ছে উবায় ইব্‌ন উমারা (রা) দিল রি EAE 
2 থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। রাবী বলেন ঃ (বায় ইব্‌ন উমারা রা) সেই সমস্ত 
সাহাবার অন্তর্ভুক্ত, ০ 55 


ও 9৫-1৮-6৩5৬ তল তত 
০৮০৪৩ ৩ wk AF ৩০ ০৮০৫০ ০ + ০৮০৩ ৫ ৩98০৩ প্‌ 
৩৭০৯০০৯০৯৬৪ ৬০৮০৯ ৯৯৯১০০৮০৯০৬ 


CE ME ত 


৪৬৬. রাওহ ইব্নুল ফারাজ (র) হন ভব ইবন উদ) সৎ থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। 


_:/%/৬7.৬/810]98111910.00]) 


Contents ্‌ 
অধ্যায় ৪ তাহারাত | ১৫৩ 


একদল আলিম এ সমস্ত হাদীসে বর্ণিত মর্ম গ্রহণ করে বলেছেন ঃ চামড়ার মোজায় মাসেহ করার 
জন্য সফর এবং বাড়িতে কোন মেয়াদ নির্ধারিত নেই। এ মতকে উমার ইব্‌ন খাত্তাব (রা) থেকে 
বর্ণিত হাদীসও সুদৃঢ় করেছে। তারা এ-বিষয়ে নিন্মোক্ত হাদীস সমূহ উল্লেখ করেছেন ৪ - 
না 
রি ০5 ৮০০ ৬০ SL As সপ ও হইত 70 

, ৪ তি (এ আও এ ০15 285 0 ০ চে gl 008৪ Uli 
ET EE 


৪৬৭. সুলায়মান ইবন শু'আইব রে)... Ee -উকবা ইবৃন আমির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি সিরিয়া থেকে উমার ইব্‌ন খাত্তাব (রা)-এর নিকট এসেছিলাম । আমি (এক) 
জুমুআর দিন সিরিয়া থেকে বের হয়ে আরেক) জুমুআ“র দিনে মদীনা প্রবেশ করেছি। আমি 
মুজুরকানী মোজা পরিহিত অবস্থায় উমার (রা) এর নিকটে গেলাম | তিনি আমাকে বললেন, হে 
উক্বা! তোমার এ মোজা কখন খুলবে? বললাম, ই US AST iL 
জুমু'আর দিন । তিনি আমাকে বললেনঃ তুমি সুন্নাতকে পেয়ে গেছ। . 


ULES ৩ ৩০৯০৯] 0৪ 00 ১১১৬ 21 বেবি tA 


০০১২ Ip 5s SSE ১০৯৯৯ শা ৯৪ ১০ ৮০১৭ Lal 


ক 


৪৬৮. আবু বাকরা (র).... উকবা ইব্‌ন আমির (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


22 


ক জব, ল 


# 


KA EE TOE EA EE A 
‘8৪৬৯. ইউনুস (র)...... উকবা ইব্‌ন আমির (রা) থেকে অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি 
বলেছেন £ উমার (রা) ‘আমারতা’ শব্দ বলেছেন, কিন্তু ‘আস-সূন্নাতা’ শব্দটি বলেননি । | 
তারা বলেছেন ঃ উমার (রা) উকবা (রা)কে এ কথাটি বলা যে, “তুমি সুন্নাতকে পেয়ে গেছ” এতে 
বুঝা যাচ্ছে যে, ত তার নিকট তা নবী জুল -এর সুন্নাত। কেননা সুন্নাত একমাত্র তার থেকেই হয়ে 
থাকে। 

পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন । তারা বলেছেন ঃ বরং মুকীম 
ব্যক্তি তার মৌজায় একদিন একরাত এবং মুসাফির ব্যক্তি তিনদিন তিনরাত মাসেহ্‌ ক্রবে। তীরা 
বলেন, তোমরা উমার (রা)-এর যে উক্তি £| ২১11 ০৮০ নকল করেছ, এতে এরূপ কোন দলীল 
তাহাবী শরীফ ১ম খণ্ড -২০ ৃ 

www.waytojannah.com 


/ Contents 


১৫৪ তাহাবী শরীফ 


নেই, যাতে প্রমাণিত হয় যে, এতে নবী শ্ঃএর সুন্নাত উদ্দেশ্য । যেহেতু কখনো তীর আমলকে 
সুন্নাত বলা হয় এবং কখনো তীর খলীফাদের আমলকেও সুন্নাত বলা হয়। যেমন রাসূলুল্লাহ্‌ শহর 
বলেছেন & আমার এবং আমার হিদায়াতদানকারী-হিদায়াতপ্রাপ্ত খলীফাদের (সুন্নীতকে সুদৃঢ়ভাবে 
আঁকড়ে ধরা) তোমাদের একান্ত কর্তব্য । 

৩1০৭ ১৪০৯ ০০ ০৪০৩ ৪ ১১৪ ০০৫৭০ PHILS ০০৪ 2০ 215108৯৯78৮, 
EEE SE EES AEA SE 55211586 
+ ll 2A LL হও গল 
৪৭০. আবু উমাইয়া (র)..... ইরবায ইব্‌ন সারিয়া (রা) নবী শুই -এর বরাতে উপরোক্ত হাদীস 
রিওয়ায়াত করেছেন। সাঈদ ইব্‌ন মুসাইয়াব (র) রবীআ (র)-কে মহিলাদের অঙ্গুলীর রক্তপণ 
(দিয়ত) সম্পর্কে বলেছেন ঃ হে ভ্রাতুষ্পুত্র এটা সুন্নাত। এর দ্বারা তিনি যায়দ ইব্‌ন সাবিত (রা)-এর 
উক্তিকে বুঝিয়েছেন । . 

সুতরাং সম্ভবত উমার (রা) যা কিছু উক্বা (রা) কে বলেছেন তা নিজের নিকট জায়িয হবে এবং 
তিনি খুলাফায়ে রাশিদীনের অন্তর্ভুক্ত । তাই তিনি নিজের সেই অভিমতকে সুন্নাত আখ্যায়িত 
করেছেন। উপর্তু এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ ক্রশ্রঃ থেকে মুতাওয়াতির রিওয়ায়াত সমূহ এসেছে যে, তিনি 
মুসাফির এবং মুকীমের জন্য মাসেহের মেয়াদ নির্ধারিত করেছেন, যা উবায় ইব্ন ইমারা (রা)-এর 
হাদীসের পরিপন্থী । সংশ্লিষ্ট বিষয়ে তার থেকে বর্ণিত কিছু রিওয়ায়াত নিম্নরূপ ৪ 


85785758757 


4০৫০ ১০০০৯ Sr pat ৩০ উল ১ polit pe ate on pall 
০ শি] 31519 ৮5523 ১৪০] TEE 21 2595 এ “ll ০১০১ এল 

Re 
৪৭১. হুসাইন ইব্ন নাস্র (র)...... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ 


০ চামড়ার মোজায় মাসেহ্‌ সম্পর্কে মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং মুকীমের জন্য . 
বির NET 


495042565৮5 0 DE Bg 01১০১ এ ৯০১২৪ 4০০০ 
, 81219 ৮5525 ০৪০৪০ CSN 


৪৭২. রাহ কারাদ): শুরায়হ ইব্‌ন হানী রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি আলী (রা) কে দেখেছি এবং তাকে চামড়ার মোজায় মাসেহ্‌ সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ তাহারাত ১৫৫ 


বলেছেন £ আমাদেরকে মুসাফির হলে তিনদিন তিনরাত আর মুকীম হলে একদিন একরাত পর্যন্ত 
মাসেহ্‌ করার নির্দেশ দেয়া হত। 


mpl ০ 2775 5৯ শীট 0৪05 ৮০0৬ ০05 idl) ০৪৬৯- = 
গর রাজা 


১৬:৪5 ০. 


০০৭ ১1৫০০ Oe Ek LEI EF di 
- 0054 3555 81 2595 Cais 


৪৭৩. রবী“উল মুয়ায্যিন (র)... উবায় ইব্‌ন হানী রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
একবার আয়েশা (রা) এর নিকট এসে বললাম, হে উন্মুল মু'মিনীন! চামড়ার মোজায় মাসেহ করার 
ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বললেন, আলী রো) এর নিকট যাও, তিনি এই বিষয়ে আমার 
চাইতে অধিক জ্ঞান রাখেন। এবং তিনি রাসূল গ্্্ঃ-এর সঙ্গে সফর করতেন। সুতরাং আমি তাঁকে 
জিজ্ঞাসা করলাম ৷ তিনি বললেন £ আমরা রাসূলুল্লাহ্‌ ক্রু -এর সঙ্গে সফর করতাম, তিনি 
আমাদেরকে তিনদিন তিনরাত মোজা না খোলার নির্দেশ দিতেন। 


০ ০৮০৮৮ ০ পু ০ 0৬:78 ০ 5 8782 ঞ 0428 পদ 04 £০৫ হেঞ্ছুঃ = 
৮ 
রশ 28:28 


০০4 


4533 845০8244004 Al ৯0 ০০৪০ 

. Sy alls LL bi 
৪৭৪. ইউনুস (র) ....... বর্ণনা করেন যে, খুযায়মা ইব্‌ন সাবিত রো) নবী লহু থেকে বর্ণিত 
হয়েছে ৪ তিনি চামড়ার মোজায় মাসেহের ব্যাপারে মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং মুকীমের 
জন্য একদিন একরাত পর্যন্ত নির্ধারণ করেছেন। রাবী বলেন ঃ হিট NEGA 
প্রশ্ন করতেন, তাহলে তিনিও উত্তরে তা বৃদ্ধি করতেন। 


১০৯১৯ BEL CE UU SUS SL GDS ES 0৮৪১০ ১৮০ ৩৪০০০ -৫৬০ 
+ Gs ১০০১১০০ ols JG SY 405০ ৬৯০০০ ০৫১ pais 


৪৭৫. রবী“উল মুয়ায্যিন রে)..... মানসূর (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি 
নিমোক্ত শব্দগুলো বলেছেন £ যদি আমরা (প্রশ্নে) বৃদ্ধি করতাম, তিনিও আমাদেরকে (উত্তরে) বৃদ্ধি 
করতেন। 


(1 ৫৮ ভিত 


3550 বা নাছ sn EEL sas 
৮1511 তা 


Wwww.waytojannah.com 


Contents 


১৫৬ El -. তাহাবী শরীফ 


৪৭৬. ইব্‌ন মারযুক-রে)..... খযায়মা (রো) নবী 3 থেকে অনুরূপ রিওয়ায়াত. করেছেন। তবে 
ভিন a as নিট হাল সাত উর ভিন 
আমাদেরকে অধিক বলতেন ।” 


82785515157 52 -£৬% 
. ৯4০১০৭০43১০ ০4১51755152) 
৪৭৭. . রবীন নমাৰি) হী জিব ত থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
০৯৩৯] ১০ ২২০5 0 JU ৮-402011 295 51151058555 
১ 4১০ ssl XD ly! be 


পা পাপা 


8৭৮. আবু বাক্রা (র).. A ইবরাহীম রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
১০০১৯১০৫705, ৮ Sls ES Jl 518 
| | এটি ১০৭৮১ ১৫৯৪ ১০1০। 


পাত পাপা ০ 


৪৭৯. আন বাররা ie te ভি কে) ৫ থেকে কে অনুর রিওয়ায়াত করেছেন। 


যো te EES bE Sota 3585 


240, 


+ WS UG EL 9 তে BS ১2 Aide 

০. সুলায়সান-ইব্ন শপ্সাইব (র) ও ইব্‌ন আরী দাউদ (র) 4 খ্যায়মা (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি লাক দিয়েছেন যে, নবী ভু এরূপ বলেছেন। 

গিরি -£/ 


+ এণ ৩ পু ০ + 


৪৮১. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)..... খৃযায়মা খুযায়মা রো) নবী জর থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন 


০৮5 


সি Rt LS SELES TOR 
+h ১০০০৭ 75519 


পা পাতা 


৪৮২. ইব্‌ন খুযায়মা (র)... ইব্রাহীম (র) থেকে অনুজ না করেছেন। 


৪4 9 কু দে পা পা 9 5০ 1] ০ 2 Fo ৰাখ 2-2-০ [চি পশুড প 
+ ০ 20% 


25155 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত ১৫৭ 


১০১০১০১২৯১৭ 2 


%2:11510 


জন 02008200045 0650 ০০১০1 
৪৮৩, ছিলো রর আবদিল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ৫ একবার আমি নবী গ্রই্-এর সঙ্গে বসেছিলাম । এমন সময় মুরাদ গোত্রের সফওয়ান ইব্‌ন 
আস্সাল নামক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহ্র রাসূল! আমি মক্কা এবং মদীনার মাঝে সফর করি। 
অতএব আমাকে চামড়ার মোজায় মাসেহ্‌ সম্পর্কে বিধান (সমাধান) জানিয়ে দিন। তিনি বললেন £ 
মুসাফিরের জন্য তিনদিন. (তিনরাত) এবং মুকীমের জন্য একদিন একরাত (পর্যন্ত)... 5৩ 


প০ ৩4 


0০5 ০০ 01৬৮০ ৪০1০৪ ০১ be pale 95 91255055003 SS CHD tA 
2 4৯ এও 


গিরি 


দিছি ০১০ sels LCL তি দানি ২595 নানি € ১১১ y ৩ 15১০1 
৪৮৪. ইউনুস রে).... যিরর ইব্‌ন, হুবাইশ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
সাফওয়ান ইব্‌ন আস্সাল (রা)-এর নিকট এসে বললাম, পেশাব-পায়খানার পরে চামড়ার মোজার 
উপর মাসেহ্‌ সম্পর্কে আমার অন্তরে অথবা বলেছেন আমার বক্ষে কিছু সন্দেহ সৃষ্টি হচ্ছে, আপনি কি 
এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ শট থেকে কিছু শুনেছেন? তিনি বললেন ঃ হ্যা, মুসাফির হলে ফরয গোসল 
রস 57059418185 
নির্দেশ ছিল পেশাব-পায়খানার ক্ষেত্রে প্রযোজ্য । | 
ভি 2 tho 

+ ৯১০০ 4০ ০৫৬৪ 
৪৮৫. ৫ ইবন ক হে) রি আলিম রে) কপ দিত করেছেন। 

শি 30৬০০4৫5885 

৪৮৬. ইব্‌ন খুযায়মা রে)..... . আলিম ইবন বাহদালা (ৰ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
22715 ~£AV 


(51245550025 413৮০০০৩৯১০ 


WwWww.waytojannah.com 


Contents 


১৫৮ তাহাবী শরীফ 


৪৮৭. ইব্‌ন মারযুক (র).... সাফওয়ান ইব্‌ন আস্সাল রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন 
রাসূলুল্লাহ্‌ শ্ুক্লঃঃ একবার আমাকে এক বাহিনীতে প্রেরণ করেন । তিনি বললেন ৪ চামড়ার মোজায় 
মুসাফির তিনদিন তিনরাত এবং মুকীম একদিন একরাত পর্যন্ত মাসেহ করবে। | 


2 ll ০৭ ll CS UU TE EL SAD 
31 //১৩ 41১ 2৯ ঠ ৮41০০ 4221 ১০ BE ওল ০৫ ০৮৮৯০ ৮১০ ১০ ১৯৫৬০ ১৪ 

+ Sb ০০ Lagi 
৪৮৮. আবু বাক্রা (র)..... ME HES EET TET TT YS EEE Ee! 


থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি এটা বৃদ্ধি করেছেন ঃ “যখন তুমি তা তাহারাত বা 
পবিত্রতার উপর পরিধান করবে ।” | 


4০4০ 


0515৯ ৩ 03০১০ ১5১৮০0508০০ ৮০ tga Co -৫/৭ 
৫৯৩১৪৮৯৯১22 ১০ পিল তা 85৫ 
LAS ill dis 2 2 
| LS ৮595 (5৪ DS 0৯ SNS 
৪৮৯, সালিহ ইব্‌ন. আবদির রহমান (র).... আউফ ইব্‌ন মালিক আশ্যাঈ (রো) বিশেষ করে 
মাসেহের মেয়াদ নির্ধারণ প্রসঙ্গে নবী গা থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি এতে 
এটা অতিরিক্ত বলেছেন ৪ “তিনি তাবুক যুদ্ধে এ সময় নির্ধারণ করেছেন ।” 


£ 0 20 


ডি না 
dis ৯০০০০ 


৪৯০. রবী“উল মুয়ায্যিন (র).... দাউদ (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


le ১০০১ ০৪ ১315 CS ৩০৪ al Al ০৪ ৫০১5 068,১১৮ ৩0০৯5 -£5$ 
ca ২০৪৬৪ পর 162 


পড় 2 


7০172142705 
৪৯১, ইব্‌ন মারঘূক (র) রা ডিভি (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি তার পিতাকে 
বলতে শুনেছেন 8 “একবার আমরা রাসূলুল্লাহ্‌ শুট -এর সঙ্গে ছিলাম। তিনি প্রয়োজনে (পায়খানা 
করার জন্য) চলে গেলেন। আমি তার নিকট পানি নিয়ে এলাম । তার পরিধানে একটি সিরিয়া দেশীয় 
জুববা ছিল। তিনি উু করলেন এবং চামড়ার মোজায় মাসেহ করলেন । সুতরাং (মাসেহ্‌) মুসাফিরের 
জন্য তিনদিন তিনরাত এবং মুকীমের জন্য একদিন একরাত সুন্নাত হিসাবে নির্ধারিত হয়েছে। 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ১৫৯ 


88428 oc পকুুশ 


2 ০ 
৪৯২. ফাহাদ (র).... আলী ইব্‌ন আবী তালিব রো) চামড়ার মোজায় মাসেহের মেয়াদ সম্পর্কে নবী 
১: থেকে বর্ণনা করেন $ মুকীমের জন্য একদিন একরাত এবং মুসাফিরের জন্য তিনদিন তিনরাত 
পর্যন্ত । 


বিশ্লেষণ 
বস্তুত এ সমস্ত হাদীস রাসূলুল্লাহ্‌ শুই থেকে মৃতাওয়াতির (সন্দেহাতীত সূত্র পরম্পরায়) ভাবে বর্ণিত 
নির্ধারিত । সুতরাং এই সমস্ত মুতাওয়াতির রিওয়ায়াত ছেড়ে দিয়ে উবায় ইব্‌ন ইমারা (রা)-এর 
হাদীসের ন্যায় অনুরূপ হাদীস গ্রহণ করা কারো জন্য বৈধ নয়। | 

তারা যে উক্বা ....... উমার (রা)-এর হাদীস দিয়ে প্রমাণ পেশ করেছেন তার জবাবে বলা যায় যে, 
উমার (রা) থেকে এর পরিপন্থী মুতাওয়াতির রিওয়ায়াতও বর্ণিত আছে ৪ 

৩1০০০ ১০ ১৮০৩৯১] ৩২05৪ ০৩৪ ০০৯ ০৫ ৮৯2 ০৪ 5১৮০ চে 78 
a ১০৪ ১৪ 0৭1০৯ এও axl GC Cl এ 2520 ১3০ be ple ৯৮ 
52158171285 55517856575 

. 4019 

৪৯৩. রবী“উল. মুয়ায্যিন (র).... নাত হৰত গার (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমরা বুনানা জু‘ফীকে বললাম এবং তিনি উমার (রা)-এর সম্মুখে কথা বলতে আমাদের 
অপেক্ষা অধিক সাহস রাখতেন, তাকে চামড়ার মোজার উপর মাসেহ্‌ সম্পর্কে জিজ্ঞাসা কর। তিনি 
তাকে জিজ্ঞাসা করলেন ।.জওয়াবে উমার রো) বললেন £ বসির উনি সি এ 
টির হা এরর 


9:95 0 পপ) তু ০ দু EAL EEE EE পু পাত হর 2 4 LE . 
li £0 পণ 2০ পপ ০ ০0 প পাতা locos ee TAA NEE EES ০ ০5 ০০ ০.4 
সদরে 


৪৯৪. জারা র).... সুওয়াইদ ইব্‌ন গাফালা (র) থেকে বর্ণনা করেন যে, বুনানা রে) উমার . 
(রা) কে মোজার উপর মাসেহ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেছেন £ তাতে এক দিন একরাত 
মাসেহ কর। | 


www.waytojannah.com 


Contents 


০৮০ ৬৯০ ১21৮5 00 05 728৬ রর চা 71815 ০1৮ 52845 
৩০৮০০৯1১১৭০ ba EN BOE RETINA 


£42049 .2 0 95৫14 ০) 9৩9৩ 5 ৭ 


নিত নিও EE গাফালা রে) থেকে রা করেন যে,তি তিনি বলেছেন, আমরা 
একবার উমার (রা)-এর. নিকট উপস্থিত হলাম । এমন সময় বুনানা রে). তাকে চামড়ার. মোজায় 
মাসেহ্‌ সম্পর্কে জিজ্ঞাসা করেন। উমার রো) বললেন ৪ মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং 
মুকীমের জন্য একদিন একরাত। 


বসু পলি CU SY al CS UU ১ ও নি, 


: 4০৯ ০৮০ ৬৭ EOS be dl 
৪৯৬. * আৰু বাক্রা বে).. নি “লন নে উর) খেকে রও উন. | 


বা RE 


এ ৮০১০ এ be 
৪৯৭. আবু বাক্রা (র)..... বুনানা.(র) উমার রো) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


০0. ০754 টা 


ৃ ১০১০ ০৫১০১১১০৪০০ 0৪ 05০5১70505৮ ০১০ EAA 


8৯৮. আৰু বাক্রা (রর). টি 15 নে সর নুপুভিররেজো। ূ 


5 ১50555501550520535 LIA CL ০৪৭৭ 
৪8559152 
৪৯৯. ইনার ৪ নিট ₹ ৬ 


| ১০/৮৮০ ১০০88522৮50 ES a, 


লেনে পা 
০ ড্র পপ 


দি ডিভি হন বহি 000০5 01 Lake Cl 


- ৫০০. ফাহাদ রে).... আবূ উসমান (রা) থেকে বর্ণনা করেন যে, উমার রো) বলেছেন £ ৪ যে ব্যক্তি 
পবিত্র অবস্থায় নিজের পা (মোজাতে) প্রবেশ করায়, সে ওই সম্য় থেকে একদিন একরাত 
৮ 


Wwww.waytojannah.com 


Contents | 
অধ্যায় ৪ তাহারাত . ১৬১ 


০ ০ core তলা 


42951২১০০০০ oF EEE ECE \ 


240709 5 


- | টি রিতার নীট 


৫০১. ইব্‌ন খুযায়মা রে)... যায়দ ইব্‌ন ওয়াহাব রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 

উমার রো) মোজায় মাসেহের মেয়াদ সম্পর্কে আমাদেরকে লিখেছেন £ মুসাফিরের জন্য তিনদিন 
তিনরাত এবং মুকীমের জন্য একদিন একরাত পর্যন্ত । 

বিশ্লেষণ | | 


ইনি হচ্ছেন উমার (রা) ৷ সংশ্লিষ্ট বিষয়ে তার থেকেও এর অনুকুলে হাদীস বর্ণিত আছে, যা আমরা 
মুসাফির এবং মুকীমের জন্য মেয়াদ নির্ধারণে রাসূলুল্লাহ্‌ শুই থেকে রিওয়ায়াত করেছি। 

উক্বা (রা) এর হাদীসেও সম্ভাবনা আছে যে, তা হল উমার (রা)-এর বক্তব্য । যেহেতু তিনি অবহিত 
ছিলেন যে, উক্বা (রা) যে পথে এসেছেন, তার জন্য বিধান ছিল তায়াম্মুম করা । এজন্য তিনি তাকে 
জিজ্ঞাসা করেন £ যখন তোমার জন্য তায়াম্মুমের বিধান আরোপিত হয়েছে তাহলে, তুমি মোজা 
খুলবে কখন? তাই তিনি তাকে যে উত্তর দেয়ার ছিল, এগুলা 
,সর্বোভ্তম যেন এটা উমার (রা)থেকে বর্ণিত অন্য রিওয়ায়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, বৈপরিত্য সৃষ্টি 
না হয়। আমরা সামঞ্জস্য বিধানে বা কিছু উল্লেখ করেছি তা. উমার রো) ব্ুতীত অন্য সাহাবীদের 
থেকেও বর্ণিত আছে £ 


প 2 কু ৩86৩5 HAA ASAE REN 
Al ১০ GUL) 1 05 058৮55005০০ TS JUG ও 7০০৭ 


০1০ ০ 1০০৮ ১.8 Lise ৪5 ০০৪, elon mari ০০ ৯৮টি E ৪ 
acs HLS ও শা 55565525551 


শপ 2408 £ 


+ AL Cells বি SSE, pal UY 2 ০৩৩ lls এ PE 
৫০২. ফাহাদ (র)..... শুরায়হ ইব্‌ন হানী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
আমি আয়েশা (রা)-এর কাছে এসে তাকে চামড়ার মোজায় মাসেহ্‌ সম্পর্কে জিজ্ঞাসা করেছি । তিনি- 
বললেন, আলী (রা)-এর নিকট যাও, কেননা তিনি রাসূলুল্লাহ্‌ গর্ত -এর উষু সম্পর্কে তাদের মধ্যে 
সর্বাপেক্ষা বেশি অবহিত এবং তিনি তার সঙ্গে সফর করতেন । আমি.তার নিকট এসে তাকে জিজ্ঞাসা 
করলাম ৷ তিনি বললেন ঃ মুকীমের জন্য একদিন একরাত এবং মুসাফিরের জন্য তিনদিন তিনরাত 
পর্যস্ত। 


টার বানাতে নিতে 
" তাহাবী শরীফ ১ম খণ্ড -২১ 


www.waytojannah.com 


০ Contents 
১৬২ 8 _ তাহাবী শরীফ 


৫০৩. হুসাইন ইব্‌ন নাসর (ো).... হারিস ইব্ন সুওয়াইদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন £ আবদুল্লাহ্‌ (রা) চামড়ার মোজায় মাসেহের মেয়াদ মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং 
মুকীমের জন্য একদিন একরাত নির্ধারণ করেছেন। 

০০ ৯)2৯৮11 Se Glee 52115 JG CS 03 ২5 92118০৮7০58 
i ১১৩ is EY 9043 alll ১১০ ৮০ ০১১৪. JG ৬১০৯৭ ০৯ ১৯৯০ ০০ pel | 
৫০৪. ইব্‌ন খুযায়মা (র).... আমর ইব্‌ন হারিস রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
একবার আবদুল্লাহ্‌ রো) এর সঙ্গে সফর করেছি।.তিনি তিনদিন পর্যন্ত মোজা খুলেন নাই। 


০০১০১ ১১০০০১০৭ Cs UG ote GEG ১১০. ১৪১০ oo 


, 41519 রি ১৯13 রানি 


৫০৫. ইব্‌ন মারযুক (র)..... ভি থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
ইব্ন আব্বাস (রা)কে চামড়ার মোজায় মাসেহ্‌ করা সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন ঃ 
মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং মুকীমের জন্য একদিন একরাত পর্যন্ত ৷ 


4085 ১4০০০ 9485 হন CE 00555191155 055 005 2585 221 0585 ০০১৭ 
৫০৬. আবু বাক্রা (র)..... শু“বা রে) থেকে অনুরূপ রিওয়ায়াত ত করেছেন। 
ll ০১০৯ DLE ৬ 0৯ 0৪ UG Ls C8 05০৮০ _০,৬ 


: 05 0582 2০5 991 ০০৮5০ 
৫০৭. সালিহ রে).... গায়লান ইব্‌ন আবদিল্লাহ্‌ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি 
ইব্‌ন উমার (রা) কে এ বিষয়টি বলতে শুনেছি। 
৯৯11 তি ০০5 0 (8৯05 এ ১52 এ 21 287, A 
is ol ০০ 
৫০৮. ইব্‌ন আবী দাউদ রে)... আবদুল আযীয রে) আনাস (রো) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 
নি 1১০৪০১১৮৮০১৪০০৩ 038৯5559355 bi এ, _০,৭ 


- ১০৯০) ০৯৭ ১৫০১০ ১০৮০০ ৪১ 


পা পাপ পা 


৫০৯, ইব্ন খুযায়মা (র).... আবু যায়দ আনসারী (র) নবী জহর এর জনৈক সাহাবী থেকে অনুরূপ : 
রিওয়ায়াত করেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ তাহারাত | , ১৬৩ 


৮০2০০ - #202 0 


ALL bE HER AGL DEUS US YES CS GTI ba EHS co, 


# 


৫১০. ইব্‌ন খুযায়মা (রে)... রিতা (র) ইব্‌ন আব্বাস ত) থেকে অনুরূপ না 
করেছেন। ' 
রানা ডি 
জন্য চামড়ার. মোজায় মাসেহের মেয়াদ নির্ধারণের ব্যাপারে উল্লেখ করেছি । সুতরাং কারো জন্য এর 
বিরোধিতা করা জায়িয নয়। এটাই ইমাম আবু হানীফা (র), ইমাম জ্বাব্‌ ইউসুফ (র), ইমাম 
মুহাম্মদ ইব্নুল হাসান (র)-এর অভিমত । 


০4০. 


ৰ 755 Peo COE EE 


১৭. অনুচ্ছেদ ৪ অপবিত্র (জুনুবী) ব্যক্তি, খতুবতী মহিলা ও বে-উযু ব্যক্তির কুরআন 
(শ্রীফ) পড়া প্রসঙ্গে 


OU OE TTT 


রি 40115) 012 05 হা 455 05৯40 ৩০ ০০০ Al > ০০ ll 
4০55 ATS NUS ns EAL le Sy HS 5৯, 

. Se LE YU 55 20285 01155 5 YI 
৫১১. . আলী ইব্‌ন মা'বাদ (র).... মুহাজির ইব্ন কুনফুয (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার 
রাসূলুল্লাহ্‌ শহর কে উযূরত অবস্থায় স্লালাম করেন। তিনি তার উত্তর দেননি । তিনি উষূ শেষ করে 


বললেন ঃ আমাকে তোমার সালামের উত্তর দানে বিরত রেখেছে শুধু একটি বিষয়, আমি পবিত্রতা 
ব্যতীত আল্লাহ্‌ তা'আলার স্মরণ করা অপসন্দ করি। 


we ELSE NE EDS টি JG 2223৯ ০21105875৯৮ 


০৭০১০ GG os SUT UG Yi ০৯৪ SS 8 2 


৫ পণ তে 1, 


DM 4১১৩ ০০ ০৪ ০১০ 4 রি 
. ৫১২. মুহাম্মদ ইব্ন খুযায়মা, রে).... মুহাজির রো) থেকে বর্ণনা করেন যে, একবার নবী জুল 


পেশাব করছিলেন অথবা বলেছেন; আমি তার নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন তিনি পেশাব করে ' 


ফেলেছেন। আমি তাকে সালাম রুরলাম। তিনি উযু শেষ না করা পর্যন্ত আমার সালামের উত্তর 
দিলেন না ।তারপর আমার (সালামের) উত্তর দিলেন। 


WwwWw.Wwaytojannah.com 


* 


পু ৮ Contents 
১৬৪% 0 . . তাহাবী শরীফ 


বিশ্লেষণ 

একদল আলিম ফকীহ) এ সত গ্রহণ করে বলেছেন £ কারো জন্য আল্লাহ্‌ তা'আলা'র স্মরণ করা 
শুধুমাত্র এ "অবস্থায় জায়িষ, যে অবস্থায় সে সালাত আদায় করতে পারে। পক্ষান্তরে এ বিষয়ে 
অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন £ কোন ব্যক্তিকে সালাম দেয়া হয়, আর যদি 
সে উষু ছাড়া হয়, তাহলে সে তায়াম্মুম করে তার সালামের উত্তর প্রদান করবে, যদিও সে শহরে 
অবস্থান করুক গ়েদিও তায়াম্মুমের জন্য অন্য কোন উর নাও থাকে)। সালাম ব্যতীত (যিক্র 
ইত্যাদির) ব্যাপারে তাদের বক্তব্য-প্রথমোক্ত মত পোষণকারীদের অনুরূপ । এ বিষয়ে তারা যে সমস্ত 
রিওয়ায়াত দিয়ে প্রমাণ দিয়েছেন তা থেকে কিছু নিম্নরূপ ৪ | 


১০০০০০5১545 0506 05350871544 CHL or 
শি ও ০০০০২ ০০০৯ 0৪০৯ 
22885 

ঞ 41154) 450১০ ৮১005 LL ০১০০৯ be ০৫৪ ULE এ) 
Stale 2০ শি ৭2150058052 21৮48 ১০ COS ৪৩ ৫] ০০ ২8০4 


্‌ ১ 4৫৯১০ ৯০৯ bill she এ ০১০৯৪ ll 5185 SLE ASE 


. 
যু 


৭1451 051 0553 901 এন 2518 ০০5 ce snl 2 

+ ১৯৮১১ cd SS এ] 21 ₹9। ale 551 01 সনি 
৫১৩. রবী'উল মুয়ায্যিন (র), হুসাইন ইব্‌ন নাসর (র) ও সুলায়মান ইব্‌ন শু'আইব রে) নাফি' (র) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার উমাত্ঘ (রা)-এর কোন এক প্রয়োজনে তার 
সঙ্গে ইব্‌ন আব্বাস রো)-এর.নিকট যাই। তিনি তার প্রয়োজন পূরণ করেছেন। সেই দিন তিনি 
বলেন, জনৈক ব্যক্তি কোন এক গলিতে রাসূলুল্লাহ্‌ ভু -এর নিকট. দিয়ে অতিক্রম করেন। তিনি 
পায়খানা বা পেশাব সেরে বের হয়ে ছিলেন, উক্ত ব্যক্তি তাকে সালাম করল । তিনি তার সালামের 
উত্তর দেননি। তারপর সেই ব্যক্তি কোন গলির আড়ালে চলে যাওয়ার উপক্রম হল। তিনি দেয়ালে 
হাত মেরে চেহারা (মাসেহ) করলেন তারপর দ্বিতীয়বার হাত মেরে হাত মাসেহ করে তায়াম্মুম শেষ : 
করলেন। রাবী বলেন, তারপর তিনি তার সালামের উত্তর দিলেন এবং বললেন £ আমি তোমার 
সালামের উত্তর দানে এজন্য বিরত থেকেছি যে, আমি পবিত্র ছিলাম না। 


8০586 


চি ECO ৰ 
EE Ol COR EA IE 


পেপে ত 


- ০০৪0৮ এপ ০৯:০৫ 2 HD Uo ০৯৩ 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ঃ তাহারাত | | ১৬৫ 


৫১৪. ইব্‌ন আবী দাউদ রে)..... ইব্‌ন উমার্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, একবার জনৈক ব্যক্তি ' 
রাসূলুল্লাহ্‌ শ্র্ঃ পেশাবরত অবস্থায় সালাম করেন; কিন্তু তিনি তার সালামের উত্তর ্রদান করেন নি। 
তারপর তিনি দেয়ালের কাছে এসে তায়াম্মুম করলেন। 

০০৪৮৯১5০101 5 EO Re LENE CEN 2510580৮585 


e“ #04 5 


4১৬০৮০011৮৪ পি be nh pr pal সে be ০৮৪১ 
a ETE Ee El Es) Lye 1১৭০৪ ০৪441 Ses lls 
উজ 40৮০5 0180 LT VES jai Tit sl > 1 ১০71 
sei ৮৯ & & dU Tl le LG 0০ হত ০৯ ০৯৮৯১ 
Pall le 3০1 Ly 23 Cd lial 

৫১৫. রবী‘উল মুয়ায্যিন (র)..... ইব্‌ন আব্বাস (রা)-এর আযাদকৃত গোলাম উমাইর (র) থেকে 
বর্ণনা করেন যে, তিনি ইব্‌ন আব্বাস (রা)কে বলতে শুনেছেন ঃ “আমি এবং উম্মুল মুমিনীন মোয়মূনা 
(রা)-এর আযাদকৃত গোলাম আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াসার (রা) এলাম এবং আবুল জাহম ইব্ন.হারিস 
ইব্‌ন সাম্মা আনসারী (রা)-এর নিকট উপস্থিত হলাম । আবুল জাহম বললেন ৪ রাসূলুল্লাহ্‌ শ্রী বীরে 
জামালের দিক থেকে আসছিলেন । জনৈক ব্যক্তির তীর সাথে সাক্ষাত হলে সে তাকে সালাম করল । 


রাসূলুল্লাহ্‌ জশ্নঃ (তোর) সালামের উত্তর দিলেন না। তারপর তিনি দেয়ালের দিকে গেলেন এবং 
চেহারা ও উভয় হাত মাসেহ্‌ (তায়াম্মুম) করলেন । তারপর তার সালামের উত্তর প্রদান করলেন। . 


চি 


৬০৯০ ১০ ৬০৮০ 0৪ 008 RSI ৮৪ 52 ৮৯৯৮।। ৬৮৪ 8599 ০10০৯ oN 


১০০০০ 3০৯০৭ ১০ 105 4১৮৭৯২৪৭০০৯ সা CS এ sal 
, ২0০ ০638 ALE 92 ৮০ ০১০০ ১০ ol ১১০ 

৫১৬, আবু যুর'আ আবদুর রহমান ইব্‌ন আমর দামেশৃকী তে) টি ইব্ন আব্বাস (রা)-এর 

আযাদকৃত গোলাম উমায়র (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। ' 

তারা বলেছেন ঃ বস্তুত এই সমস্ত হাদীস দ্বারা আমাদেরকে অনুমতি দেয়া হয়েছে যে, যে ব্যক্তিকে 

NE ET NTR RE ক 

তা সালামের উত্তর হতে পারে। 

আর এটা সেই বিধানের অনুরূপ, যেমন কিছু সংখ্যক আলিম জানাযা এবং দুই ঈদের সালাতের জন্য 
তায়াম্মমের অনুমতি দিয়ে থাকেন, যখন উযুর জন্য পানি খুঁজতে গেলে সেই সালাত ছুটে যাওয়ার 

আশংকা হয! এ বিষয়ে ভার aS UU উল্লেখ করেছেনঃ 


টা রাড 


rR ee Sus ৩0 ৩১: পরা পা Ee ০৩৩00 ৩ পপ 5 


আ৬/৬/.5/91018110091.০0]) 


Contents 


১৬৬ কল তাহাবী শরীফ 


৫১৭. সুলায়মান ইব্‌ন শু'আইবরে)..... আতা রে) থেকে বর্ণনা' করেন যে, তিনি বলেছেন, ইব্‌ন 

আব্বাস রো) কে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যার জানাযার সালাতের ব্যাপারে তাড়াহুড়া 
রয়েছ, অথচ সে বে-উযু (তার বিধান কি?) তিনি বললেন ঃ সে তায়াম্মুম করবে এবং সালাতে 
জানাযা আদায় করবে । 


57575 যী TUG EE CEE =oAA 
৫১৮. ইব্ন আবী দাউদ (র).... আমের (র) ও ইউনুস রে), হাসান (র) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 
হা এ ১০০১4৬০ 5048555 03005 চট ৯০০ 
৫১৯. আবু বাক্রা (র)... . ইবরাহীম (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
১৯৯১০ EEE 103 ০০ চল উপ All ্‌ 
+ 41০ all 
৫২০. হুসাইন ইব্‌ন নাস্র রে) কর ইবরাহীম (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
১০১১৫ 05 85155 00 Lat ES 008 ১৮৮৮ ০৮০ 0905108১৯75) 
- ১৬৯১ be ৬০ JL ১০৪ ০1১21 ০ ১০:০৩ mall 
৫২১. সালেহ ইব্ন আবদির রহমান (র).... আতা রে) থেকে অনুরূপ রিশয়ায়াত করেছেন। 
0173 ০০০০ ৯ se ০০ ১43 ৬২ ১ ys 33১১৭ ০৩ ৪১2 ৯211৯ ০ 
US 0552 ০:৯1 ০০০০৭ 
৫২২. আবু বাক্রা (র) EE আব্বাদ ইব্‌ন রাশিদ (র) থেকে বৰ্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি হাসান (র)কে এ বিষয়টি বলতে শুনেছি। 
0003 ESC ০১০৯ 00 ২৮৯৩ ০1001 UG , (১8১৯ “ovr 
di sd এ 00৩ 


৫২৩. ইউনুস রে)..... ইব্‌ন শিহাব রে) থেকে অনুরূপ বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, লায়স 
(র) আমাকে অনুরূপ বলেছেন। 


#02 


০০ ৪১১০৪ LL ২০ ০০ SINS EUS CS ০৩ EH pe Yl CS ov 


i xl 
৫২৪. আবূ বিশর আর-রকী (র).... হাকাম (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


www.waytojannah.com 


| , Contents | | 
অধ্যায় ৪ তাহারাত oY | ও ১৬৭ 
বিশ্লেষণ | এ 
সুতরাং যখন শহর সমূহে জানাযা এবং দুই ঈদের সালাত ছুটে যাওয়ার আশংকায় তায়াম্মমের 
অনুমতি দেয়া হয়েছে, কেননা এগুলোর কাযা নেই। অনুরূপভাবে শহরসমূহে সালামের উত্তর দেয়ার 
জন্য আমাদেরকে তায়াম্মুমের অনুমতি দেয়া হয়েছে, যেন তা সালামকারীর উত্তর হতে পারে। কেননা 
যদি সে এমনটি না করে, তাহলে সে সময় সে সালামের উত্তর দিতে পারবে না।.এবং তা তার থেকে 
ছুটে যাবে । আর যদি পরবর্তীতে উত্তর প্রদান করে তাহলে সেটি তার উত্তর হবে না। পক্ষান্তরে যা 
ছুটে যাওয়ার আশংকা নেই যেমন যিক্র, কুরলি তরাওয়াতি (ইত্যাদি) এগুলো কারো জন্য 
তাহারাত ব্যতীত পালন করা ঠিক হবে না। . | 

সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন, তারা বলেছেন £ জানাবাত (গোসল 
ফরয হওয়া অবস্থায়) ইত্যাদি কোন অবস্থাতেই অসুবিধা নেই। কিন্তু কুরআন শরীফ জানাবাত এবং 
হায়য (অবস্থায়) ব্যতীত তিলাওয়াত রুরতে পারবে। ভুনুবী এবং খতুবতী মহিলার জন্য কুরআন পড়া 
জায়িয নয়। এই বিষয়ে তারা নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন ঃ 


bE ৮৮৯১ ৬৮৮৮ ৩০ ২৮৬ ১০০৮৯ ১৪ En CS ০৩১০৮ ১৪1 CED ~ove 
CS Ll SG 3৯০৬৩৩ ৩৯০৩ lle Le EES UG ০০৯৬৬ ৬০ 
১৮৯ ০১৯১ CI 4৯০১ UL (522১ se MLS ০৮০ (591 JG ১ 4৯ ৩ 
HLS 085 45 ale 0০৪৪ 8 
০301০১৫4105 0825 91৮8110১০৮৪, ৮১৯ ০০০ ০১৯১ ক 6 1011৯ 

রর , ২3201 ১০ এজ 1১১০ ১১৯ 


৫২৫. ইব্‌ন মারযুক (র)...... আবদুল্লাহ ইব্‌ন সালামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 

একবার আমি, আমাদের গোত্রের এক ব্যক্তি এবং রন আসাদের একব্যক্তি আলী রে)-এর নিকটে 
যাই, তখন তিনি তাদের উভয়কে এক কাজে পাঠান্বেন। এরপর বললেন £ তোমরা দু'জন শক্তিশালী 
ব্যক্তি দ্বীনের সাহায্য কর। রাবী বলেন, তারপর তিনি বায়তুল খালা (টয়লেটে) গেলেন, পরে সেখান 
থেকে বের হলেন এবং পাত্র ভরে পানি' নিয়ে এতে চেহারা মাসেহ করে কুরআন তিলাওয়াত শুরু 
করে দিলেন। তিনি আমাদেরকে লক্ষ্য করলেন যেন আমরা তা অপসন্দ করছি। তখন তিনি বললেন, 
রাসূলুল্লাহ্‌ শহর “বায়তুল খালা” থেকে বের হতেন এরপর আমাদেরকে কুরআন পড়াতেন (শিক্ষা 
দিতেন) এবং আমাদের সঙ্গে গোশত আহার করতেন। তাকে জানাৰাভ ব্যতীত কোন বু এ আমল 
থেকে বিরত রাখ্ত না। 


৪৮০১ ০১০০0555505 0.8 LIN চা 0৪ 04১৮০ ১০ CSSD on 
(০5৪ এ 21755750526 55 a ECE AE Lo IB 


$ i | SENSE ESE 


 www.Waytojannah.com 


Contents 


১৬৮ ৮. ৯ ২২ ্ | | | ভাহি বয় 


৫২৬. ইব্‌ন মারযুক রে) চারা রা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
আবদুল্লাহ্‌ ইব্‌ন সালামা (র) কে অনুরূপ বর্ণনা করতে শুনেছি। তবে তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ 
গত পায়খানা থেকে ফিরে আসার পর কুরআন তিলাওয়াত করতেন। : 


PE OEE 5 ০৮%০54০০ 


eA EES TE 


ds LL Ks Cat 0 JG 


পা পাতা 


৫২৭. হুসাইন ইবন নাসর (র) ও সুলায়মান ইব্ন শু'আইব (র).... শু"বা রে) থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। 


পা পাপা 


৫২৮. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা বে)... শবা রর থেকে অনুরূপ রিওয়ায়াত ত করেছেন। 


৩ ০৮১০৯৮০২৪05 05 29105 JU pods ০৪৩০৯৪ BE JUG ১০0০৯ 


SEE কউ 40৮০০ EUG Le be LL 5 4০৮০ ১০ ৪০৮৯ Soe 
| | - ২211 JE Ys se 


৫২৯. ফাহাদ (র).... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শত 

জানাবাত (গোসল ফরয হওয়া অবস্থা) ব্যতীত সর্বাবস্থায় কুরআন পড়তেন। 

১২1১০ ০ ০০ ৩৯৪0৪ 05 ০৮৭1 ০১১৭১ ৮৯০১৮ ৬৮৮ CLS ~or- 

CLL ক 480৮4০৩৩৩৩০ ১০4০৯০এ০।৬০১০৯০১০৬৪৪ ৩ 
* ১211 1,41৯ J ৮1০ bli 


৩০. মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন ইউনুস সূসী (র)..... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
ইমাম আবূ জা‘ফর তাহাবী (র) বলেন £ যা কিছু আমরা 'রাসুলুল্লাহ্‌ শুহুইইন থেকে রিওয়ায়াত করেছি, 
তা থেকে প্রমাণিত হয় যে, আল্লাহ্‌ তা'আলার যিক্র এবং অনুরূপভাবে কুরআন পড়া উু ব্যতীত 
মুবাহ তথা জায়িয আছে। আর জুনুবীকে (যার উপর গোসল ফরয তাকে) শুধুমাত্র কুরআন পড়া 
থেকে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ শত; থেকে এরূপ প্রমাণিত হয় যে, উষূ ছাড়া আল্লাহ্‌ 
তা'আলার যিক্র করা জায়িয আছে £ 


be hal ০০ AISI 92110 JG ATES SADIE JUG 50০৯ ~o¥\ 
ভাত 


লুল 


এনটিভি নাতে 


WwWww.waytojannah.com 


AE f Contents | | 
অধ্যায় £ তাহারাত ১৬৯ 
৫৩১. ফাহাদ (র)..... আমর ইব্‌ন আবাসা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ 
পুত বলেছেন £ কোন ব্যক্তি যদি উযুর সাথে আল্লাহ্র যিকর করা অবস্থায় ঘুমিয়ে পড়ে তারপর 
জাক থলি কক রিতা রানির সার 
তা'আলা তা তাকে দান করেন। 


87 


8 


১5595084095 EGS SL চদা 72 পা, ও te 


SEU EE ML EA Ct LE Sale 
৫৩২. ইবৃন মারযুক (র)..... মু‘আয ইব্‌ন জাবাল (রা) সূত্রে নবী শুই থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। কিন্তু তিনি আল্লাহ্র যিকর” শব্দ. উল্লেখ করেননি । সাবিত রে) বলেন, তিনি (আবূ 
যাব্ইয়া র) আমাদের নিকট এসে আমাদেরকে এই হাদীস বর্ণনা করেছেন এবং আবু যাবইয়া (র) 
ব্যতীত এ বিষয়ে আমার জ্ঞান নাই । রাবী বলেন, আমি হাম্মাদ (র) কে জিজ্ঞাসা করেছি যে, তুমি কি 
মু'আয (রা) থেকে বর্ণনা করেছ? তিনি বললেন, হ্যা, মুআয (রা) থেকে । 


৮০৩4 


১৬০৮৬ ১৪:4৭। 4৪০05 00৯৮ ৯৮505 ৩৩ gpl ও Ly CEL ort 

48০ ১48৯০ 02 ১ ০০ Syl তে ১৮ 842৬5871155 
+ ৯১১০০ 

৫৩৩. রবী উল জীযী (র).... শিমর ইর্ন আতিয়্যা রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 

বস্তুত এটাও নিদ্বার পরে । এতে স্পষ্টত ব্যক্ত হয়েছে যে, হাদাস পরবর্তী তাহারাত ব্যতীতও আল্লাহ্‌র 

যিকর করা জায়িয আছে। এ বিষয়ে আয়েশা (রা) থেকে বর্ণিত আছে ঃ 


be BS ৩৪1 এ OS UL ১৮৯১০ 0৪ ls 109 005 ০০৮০ ৫০৪ CSS ort 


পা ০ পাপা fe ৮০22: 


dks | /৮-7 SE EG Leah ১০2১০২০৯২৮৩ bh 


৫৩৪. আলী ইব্‌ন মা‘বাদ (8)... আয়েশা বো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূশৃল্লাহ 
শুই সর্বাবস্থায় আল্লাহ্র যিকর করতেন। : 

এই হাদীসে জানাবাতের অবস্থায় আল্লাহ্র যিক্র করার বৈধতা ব্যক্ত হয়েছে। কিছু এই হাদীসে এবং 
আবু যাবইয়া রে) এর হাদীসে কুরআন তিলাওয়াতের কোন উল্লেখ নেই। আলী রো) এর হাদীসে 
জানাবাত অবস্থায় কুরআন পড়া এবং আল্লাহ্‌র যিকর করার মধ্যে পার্থক্যের উল্লেখ রয়েছে। 
75595555552 


তাহাবী শরীফ টি | 


www.waytojannah.com 


Contents 


১৭০ | . | তাহাবী শরীফ 


2023 0 - 0 EULA Gl 5 055 SESE SS ২২2 - 


Ey 054505032০৭ ১০০১০ CE ph nt 2 nt 


॥০ 5০, 2 


: 01১8] ০৯০০৭। ২৩ সী 


৫৩৫. ইব্‌ন আবী দাউদ (র)..... ইব্‌ন উমার (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ গ্রহ বলেছেন ৪ জুনুবী (যাদের উপর গোসল ফরয তারা) এবং খতুবতী মহিলা কুরআন 
তিলাওয়াত করতে পারবে না। 


UL EAE CI 8১০১ ০১০৪ ১৮২০5 LS UG Ty Lal ৩০ ৫৫০১7 


১৪ ২৪ ১০ ০১০০১ 44০০০ ১৭ বি ১০01 ৬5 0৪ 35০ ০০0৪ 


দি 7 


2০০৩০ পপ 


+ itl in কা 
৫৩৬. ইব্‌ন আবী দাউদ রর) ও রাওহ ইবৃনুল ফারাজ (র)... মালিক ইবন উবাদা গাফেকী রো) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ ক্র জুনুবী অবস্থায় আহার করেছেন । আমি 
বিষয়টি উমার ইব্‌ন খাত্তাব রো) কে বললাম, তিনি আমাকে টেনে রাসূলুল্লাহ্‌ শুক্র -এর খিদমতে 
নিয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহ্‌র রাসূল! এই ব্যক্তি আমাকে বলেছে যে, আপনি জুনুবী 
অবস্থায় আহার করেছেন। তিনি বললেন, হ্যা! যখন আমি উযু করি তখন আহার করি এবং পান 
করি। কিন্তু যতক্ষণ না গোসল করি সালাতও আদায় করিনা এবং কুরআনও পড়িনা। 


ব্যাখ্যা | | 
বস্তুত এই দুই হাদীসে জুনুবী ব্যক্তির জন্য কুরআন পড়া নিষেধ করা হয়েছে এবং একটিতে খতুবতী 
মহিলার জন্যও তা নিষেধ করা হয়েছে। এই দুই হাদীস এবং আলী (রা)-এর হাদীসের বিষয়বস্তু দ্বারা 
প্রমাণিত হয়েছে যে, জানাবাত ব্যতীত হাদাস অবস্থায় আল্লাহ্র যিকর এবং কুরআন পড়াতে কোন 
অসুবিধা নেই। পক্ষান্তরে জানাবাত এবং হায়যের অবস্থায় কুরআন পড়া বিশেষভাবে মাকরূহ 
(হারাম) ৷, 

আমরা গভীরভাবে লক্ষ্য করতে প্রয়াস পাব যে, এই সমস্ত হাদীসের মধ্যে সর্বশেষ কোন্টি, যেন 
i US আমরা এ বিষয়ে 
nL 0 il | 


০৩ পা ০. 2৩ পপ po 9৩১০০ ১০ রি 572 6:2৬ “#0 3 


৪৩ ৪ ০ ০ £ে 5 5 ০৮০ ৭ প্‌ ৫5 ০ ৮ ০৮০৩ ০ পলা সা পট 


Wwww.waytojannah.com 


Contents 


. অধ্যায় ৪ তাহারাত ৰ ূ | | ১৭১ 


SA ET lt he Eg io 

(I AE 3 13 Ll 
৫৩৭. ইব্‌ন আবী দাউদ (র).... আবদুল্লাহ্‌' ইব্‌ন আলকামা ইব্‌ন ফাগওয়া তার পিতা (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শ্রশ্নু্ঃ$ যখন জানাবাত অবস্থায় থাকতেন তখন আমরা 
তীর সঙ্গে কথা বলতাম । তিনি আমাদের সঙ্গে কথা বলতেন না, আমরা তাঁকে, সালাম করতাম) 
কিনতু তিনি আমাদের উত্তর দিতেন না । তারপর এ আয়াত অবতীর্ণ হল ৪ 


8315511 511755 Isl el 52301 Ue Ls (হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য 
প্রস্তুত হবে)। . | 

আলোচনা : ৪2 | 

এই হাদীসে আলকামা (রা) নবী শুইল থেকে বলেন যে, এ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে নবী গুহ 
এর নিকট জুনুবীর রিধান ছিল সে না তো কথা বলবে, না সালামের জওয়াব দিবে । তারপর আল্লাহ্‌ 
তা'আলা এই আয়াতের দ্বারা ওই বিধানকে রহিত করে দিয়েছেন এবং শুধুমাত্র এর দ্বারা সেই ব্যক্তির 
তাহারাত অর্জন করা আবশ্যক হবে। এতে প্রমাণিত হল যে, আবূ জাহম (রা) এর হাদীস 
অনুরূপভাবে ইব্‌ন উমার রো), ইব্‌ন আব্বাস (রা) ও মুহাজির (রা) বর্ণিত সব কয়টি হাদীস রহিত 
হাম গয়েছে। জার আলী ডো) এর হাযীদে ব্যাক বারা বিধান লেং সমত হনে খ্যজ করা বিধান 
অপেক্ষা পরবতীকালের ৷ এ বিষয়ে নিম্নোক্ত হাদীস প্রমাণ বহন করে ৪ 


4০5৩ ০৮ 


৬১২০১০3০৪০০ ৮৮০৯৭ ০৪ 327 505 এ১০৫০ পিন 


5 5৯9 01701 ও les ae ly mle AUK ০০৪ ০৯ ১ ৯৪৮০ ০০ এলি 


. ৮৯০৯৩ ১০ 
৫৩৮, টানার রন OT থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ৪ ইব্‌ন 
আব্বাস (রা) ও ইব্‌ন উমার (রা) উষু ব্যতীত কুরআন তিলাওয়াত করতেন। 


১০ Ch CE ০0০43 ০২ ০৯০ এত CS UG আশা ০ ০০০ 0১৪৯৯ গাছ 


* ৯৬৯০ SLL KLIK ০০ ২475 
৫৩৯, সুলায়মান ইব্‌ন শু'আইব ().... সালামা ইব্‌ন কুহায়ল (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


9. 4 ৪০52 


CL om ES ০০ as Al ১১০ ৩৪ 0৬ JG EAN ৬০৯ ০০৯০, 
SAE EEL EES LEE EASE EGS 
Eo die lie 


WwWww.Wwaytojannah.com 


Contents | A 
১৭২ oo তাহাবী শরীফ 
০. মুহাম্মদ ইব্‌ন হাজ্জাজ (র) ও ইব্‌ন খুযায়মা রে) যর ইবন আব্বাস রো) থেকে অনুরূপ 
রা ত করেছেন। 


টিটি তোরা 


| SS E52 TE SEE Le pl pe ৯২৮১৪ 2 DEUS CS U5 


2 ০4 


+ ০০১৯০ 


৫৪১, রা রুহ ... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
তার না চিজ 


দিলি UG 5 Ell Sil bl 2 pis SB 05 73 Uh be 


49৩০৩ 


ঠা 0151 131 JU dls 51 
৫৪২. ইব্‌ন খুযায়মা (র)..... আয্রাক ইব্‌ন কায়স (র) আবান নামক এক ব্যক্তি থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, আমি ইব্‌ন উমার (রা)কে জিজ্ঞাসা করেছি, যখন আমি পানি প্রবাহিত 
করি তখন আল্লাহ্র যিকর করতে পারব? তিনি বললেন, পানি প্রবাহিত করার দ্বারা তোমার উদ্দেশ্য 
কি? তিনি বললেন, যখন আমি পেশাব করি। তিনি বললেনঃ চমকা 


ইমাম তাহাবী (র)- এর যুক্তি 

বস্তুত এই ইব্‌ন আব্বাস (রা) ও ইব্‌ন উমার (রা) নবী জুল EE ET তিনি 
হাদাস তথা উযষু ছাড়া অবস্থায় তায়াম্মুম ব্যতীত সালামের উত্তর দেননি'। অথচ তারা উভয়ে হাদাস 

_ অবস্থায় কুরআন তিলাওয়াত করেছেন ।আমাদের মতে এটা ততক্ষণ পর্যন্ত জায়িয হত না, যতক্ষণ না 
তাদের দু'জনের নিকট রহিত করণ সাব্যস্ত হয়েছিল । 

এ বিষয়ে কিছু সংখ্যক আলিম তাদের দু'জনের অনুসরণ করেছেন £ 


Mall be LEKI 4০৯ ১০ ০০৯0৪ ULE US LS YG LS SU LSL oy 
৩৯০৭। ১০ 3৫ ০ SIA GUS ol SEDI 9৯০ 0১৯০ ৩০৫ Ss nll 

ESL A TL 025 UG SILT 05 এ ০200৫ 
৫৪৩. ইব্‌ন খুযায়মা (র).... ইবরাহীম (র) থেকে বর্ণনা করেন যে, একবার.ইব্ন মাসউদ (রা) 
জনৈক ব্যক্তিকে কুরআন শিক্ষা দিচ্ছিলেন । যখন তিনি ফুরাতের তীরে পৌছালেন সেই ব্যক্তি থেমে 
' গেল । তিনি তাকে বললেন, তোমার কি হয়েছে? সে বল্ল, আমি উষূ বিনষ্ট করে ফেলেছি। তিনি 


বললেন, পড়, সে পড়তে লাগল এবং 'তিনি তাকে লোকমা দিতে থাকলেন (অর্থাৎ সংশোধন করতে 
থাকলেন) । ৪ 


/ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 তাহারাত | lad 


AA SB Be প ০০৪ “পপ পাক পা পাস 3 প শে তত Ee Ee ০ পশুর ল 


এ ০) বি ১৪ 15149351১88 ৩২৯৯ Sal ০০৮০৮ 
৫৪৪. ইব্‌ন খুযায়মা রে)... সালমান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার উর নষ্ট করে 
ফেলেন, তারপর কুরআন পড়তে শুরু করেন। তাকে বলা হল, আপনি কুরআন পড়ছেন অথচ উযু নষ্ট 
করে ফেলেছেন ৷ তিনি বললেন, হ্যা! আমি জুনুবী (যার উপর গোসল ফরয তেমন) নই | 


টি 5875 a EEE JA 55152 


£ 


০, 


94 9১৮০০০৯০085 ১৭55 255 05811821855 5455 IE 
৯৯৮9৪ 9৯5 ১০১০৭ 9৪ (5০2০5 2 04 052 all 


৫৪৫. সুলায়মান ইব্‌ন শু'আইব (র).... শু“বা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
কাতাদা রে) কে এমন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করেছি, যে উষু ব্যতীত কুরআন পড়ছে? তিনি 


: বললেন, আমি সাঈদ ইব্‌ন মুসাইয়াব রে)- কে বলতে শুনেছি ঃ আৰু হুরায়রা (রা) অনেক সময় উযু 


ছাড়াও সুরা পড়তেন। 


75585154555585578 55755557155 


৫৪৬. ইব্‌ন মারযুক রে)..... আবু হুরায়রা (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
20৯43 955 E53 ১০ 0০৯৯ UL ৪৯5 ৩০ ২৮১৯ ১৪ ০৪১১০০৮% 


পা লালা 


৫৪৭. ইব্‌ন খুযায়মা(র) কা কাতাদা রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
হাদীসের সঠিক মর্ম 

বস্তুত যা কিছু আমরা রিওয়ায়াত করেছি এর সঠিক মর্ম নির্ধারণ দ্বারা সাব্যস্ত হয়েছে যে, ইব্‌ন 
আববাস (রা) এবং তীর অনুসারীদের রিওয়ায়াত রহিত হয়ে গিয়েছে এবং আলী (রা) এর হাদীসের 
গ্রহণযোগ্যতা সাহাবাদের উক্তি সমূহ দ্বারা আরো সুদৃঢ় হয়েছে। আমরাও এটাকেই গ্রহণ করি এবং 
জুনুবী ও খতুবতী মহিলার জন্য পূর্ণ আয়াত পড়াকে মাক্রূহ হোরাম).মনে করি। তবে আমরা (শুধু 
উষূ ছাড়া ব্যক্তির জন্য এ ব্যাপারে কোন অসুবিধা মনে করি না, আর আল্লাহ্র যিক্র করার ব্যাপারে' 
কারো জন্য কোন অসুবিধা মনে করিনা । উমার ইব্‌ন খাত্তাব (রা) থেকেও জুনুবীর জন্য কুরআন 
পড়া নিষিদ্ধ হওয়া সম্পর্কে বর্ণিত আছে, যা আমাদের বক্তব্যের অনুকূলে ৪ 

৯১০1০ তি, 09858 ELLA অসিত LS PATI ০৪০০০ 


#82 


+ লী 23 SIE Sl 0s US ULF Bape OF FA ১ phan se 


www.waytojannah.com 


Contents 


১৭৪ OO ও 5 তাহাবী শরীফ 


৫৪৮. ইবরাহীম ইব্ন মুহাম্মদ সায়রাফী (র).... উবায়দা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন 
£ উমার (রা) জানাবাত অবস্থায় কুরআন পড়াকে মাকরূহ মনে করতেন। 


#042. 


5০০85 ১৮ 5 03 0৪0০৪০05505 GL CSL cota 
| i হিডেন 
৫৪৯. ফাহাদ (র).... আ“মাশ (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
ইমাম তাহাবী (র)-এর অভিমত | | | 


বস্তুত এটা আমাদের মতে ইব্‌ন আব্বাস রো)- GE পেজ উর (যেতে ভা ভার অনলি 
রয়েছে, যা আমরা আলী ইব্‌ন আবী তালিব (রা), ইব্‌ন উমার রো), আবু মুসা (রা) ও মালিক ইব্‌ন 


. উবাদা (রা)-এর হাদীসে রাসূলুল্লাহ্‌ শিং জিন রিমা নহি জার চা হযমিজর হিন 


(র), ইমাম আবূ ইউসুফ রে) ও ইমাম মুহাম্মদ ইব্নুল হাসান (র) এর অভিমত । 
ইব্‌ন আব্বাস রো) থেকেও এমন হাদীস বর্ণিত আছে, যা নাফি' (র)-এর রিওয়ায়াতের বিরুদ্ধে 
প্রমাণ বহন করে, যা তিনি মুহাম্মদ ইব্‌ন সাবিত (র)-এর হাদীসে ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা 
করেছেন। আমাদের এই গ্রন্থে ইতিপূর্বে এর আলোচনা করা, হয়েছে। 
27568550758 
০ 15০ ০৯৬৭ 21 এ ০০ ক 9১১০ ৪১৯ EE sl Ua 5 tie pot 
(০5305 bali 
৫৫০. ইউনুস (র).... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, দলা পায়খানা থেকে 
. বের হওয়ার পর আহার করলেন । তাকে বলা হল, আপনি কি উষূ করবেন না? তিনি বললেন ঃ আমি 
তো সালাত আদায়ের ইচ্ছা পোষণ করছি না যে, উযূ করব । 
০5১৮০ ভা 005০৯ ১৪105030০45 উপ 05 00 BE $0১-০০) 
+ sl es ০4১৪ ৬৯৪৩৯ 


৫৫১. আবু বাকরা (র)..... যাবা EEE REE 


০৪ 25১ ৩৭ ২০2০5 UU ০৮৪৮৭ ০৫ ৬৮৯৪ (55005 905 0৭1 CEL coy 


. Sl ds ০৪০০ ১১১০০ 2 pull ০৪ 0০0৪ 
৫৫২. ইব্‌ন আবী দাউদ (র).... আমর ইব্‌ন দীনার রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


১১১১ ৩ 32১০১০1১০৪5 CE 95৯৯0 ১ LM, ES ~oor 


১১০৭৪ dis ১০ ০০ 2475 
৫৫৩. মুহাম্মদ ইবন হাজ্জাজ রে)... আমর রে) থেকে অনুরূপ বৰ্ণনা করেছেন। 


‘WWwWw.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় 8 তাহারাত | | . ১৭৫ 


বিশ্লেষণ 

আপনারা কি দেখতে পাচ্ছেন না যে, রাসূলুল্লাহ্‌ শুহন্ুঃ কে যখন বলা হলঃ ; আপনি কি উৰু করবেন 
না? তিনি বলেছেন ঃ আমি যখন সালাতের ইচ্ছা পোষণ করি তখন উযু করি। সুতরাং তিনি ব্যক্ত 
করে দিয়েছেন যে, সালাতের জন্য উযুর ইচ্ছা পোষণ করা হয়ে থাকে, যিকরের জন্য নয়। অতএব 
এই রিওয়ায়াত সেই রিওয়ায়াত সমূহের পরিপন্থী, যা আমরা ইব্‌ন আব্বাস (রা) সূত্রে এই 
অনুচ্ছেদের শুরুতে রিওয়ায়াত করে এসেছি এবং এটা সর্বাপেক্ষা উত্তম । যেহেতু ইব্‌ন আব্বাস (রা) 
' রাসূলুল্লাহ্‌ গশ্লঃ -এর ইন্তিকালের পরে এর উপর আমল করেছেন। বস্তুত এর উপর তার আমল 
করাতে প্রমাণ বহন করে যে, এটা রহিতকারী । যদি এ মতের বিরোধী কোন ব্যক্তি এর পরিপন্থী 
নিম্নোক্ত রিওয়ায়াত পেশ করে, যেমন ৪ 


রা 


ক 12৮১১৬৪৯৬৯০ 
৫৫৪. ফাহাদ ত) আলা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ গর 
পায়ুখানা থেকে বের হওয়ার পরে সালাতের উষুর ন্যায় উ্ু করতেন । 
তারা বলেছেন ঃ বস্তুত এই হাদীস আয়েশা (রা) থেকে বর্ণিত হাদীসের রহিত হওয়ার প্রমাণ বহন 
করে । আপনারা রিওয়ায়াত করেছেন যে, “রাসূলুল্লাহ্‌ পর সর্বাবস্থায় আল্লাহ্‌র যিক্র করতেন ।” 
উত্তরে তাকে বলা হবে ঃ তাতে তোমাদের উল্লিখিত বিষয়ের কোন প্রমাণ নেই। যেহেতু সম্ভাবনা . 
আছে যে, তিনি সর্বাবস্থায় অর্থাৎ তাহারাত (পবিত) ও হাদাস (চর ছাড়া) অবস্থায় আল্লাহর ঘক্র 
করতেন। এভাবে আর হাদীস সমূহের মাঝে বৈপরিত্য থাকে না। এতদসন্বেও ইব্‌ন আববাস 
(রা)-এর রিওয়ায়াত, রাসূলুল্লাহ্‌ শুই বলেছেন ৪ “আমি সালাতের ইচ্ছা পোষণকালে উষূ করি” তার 
পরিপন্থী ৷ এতে প্রমাণিত হয় যে, তিনি শুধুমাত্র সালাতের ইচ্ছা পোষণকালে উযু করতেন। সুতরাং 
এটারও সম্ভাবনা আছে যে, আয়েশা (রা) যে উল্লেখ করেছেন যে, তিনি পায়খানা থেকে বের হওয়ার 
পর উযু করেছেন, তা ছিল তার সালাতের ইচ্ছা পোষণ কালে, পায়খানা থেকে বের হওয়ার কারণে 
নয়। আবার এটাও হতে পারে, তিনি উল্লিখিত আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বেকার আমলের সংবাদ 
দিয়েছেন, আর খালিদ ইব্‌ন সালামা (র)-এর রিওয়ায়াতে রয়েছে তার সেই আমলের সংবাদ, যা 
তিনি আয়াত অবতীর্ণ হওয়ার পরে করতেন । ফলে তার (আয়েশা রা) থেকে"বর্ণিত হাদীস এবং 
অন্যদের থেকে বর্ণিত হাদীসের মাঝে সামঞ্জস্য বিধান হয়ে যায়, কোনরূপ বৈপরিত্য থাকে না। 


কত 2 ৯294০5০215৩ পা 9.৩ aE 02 OE 9 পা 
rE SSG ol ০৪ ২2১৮1137১11 ০৩০ 7২৯ ০০০7৬ 
১৮. অনুচ্ছেদ £ দুগ্ধ পোষ্য ছেলে এবং মেয়ের পেশাবের বিধান 
JE 1585025155778555-7551555555855-58 
5 ৮০] I oe cde be 42৪1 ০০ sp ০1০ ১৯ ০৮1০০ ES ০০ এ ৮৮১১৯ 
se CUE LN ESO 


Wwww.Wwaytojannah.com 


Contents 


১৭৬ OO 5... তাহাবী শরীফ 


৫৫৫. আহমদ ইব্‌ন দাউদ (র).... আলী (রা) এর বরাতে নবী শুই থেকে বর্ণনা করেন যে, তিনি 
দুপ্ধপোষ্য শিশুর ব্যাপারে বলেছেন ঃ দুগ্ধপোষ্য মেয়ের পেশাব ভি কহ হত আর দুগ্ধ পোষ্য 
ছেলের পেশীবে পানি ছিটিয়ে দিতে হবে। I 


ন JU ০০ ০০৬৯৯ 92118 JG ৬1 ৩২1 CS JU ১, তি তি 
0452১০2৮৯12 SAS হল ৩০২০৯ ১২ ০০৬৭৪ ১০১০৯ 


For ofr [] ০2 পা ০০ 595 


০ ৩৯১০৪ ESN ১০4০৯ পিএ UG এটা এক শন এই, & ১৮১|| ৮০ 
+ KU 0152 


৫৫৬. EE OEE RUC EE বেক 1 একবার হুসাইন 
ইব্‌ন আলী রো) নবী শ্রুহ্নুই-এর শরীরে পেশাব করে দেন। আমি বললাম, আপনার কাপড়খানা 
আমাকে দিন, তা ধৌত করে দিব । তিনি বললেন ৪ ুঙগগোম্য মেয়ের দৌার মোত করে হয় এবং 
দুগ্ধপোষ্য ছেলের পেশাবে পানি ছিটিয়ে দিতে হয়। 


“ore ০.০ 


218০ ০85১ ao ওঠা 65 005 82৮5 al 05 ১৪০ উঠা EE 005 3৪5 87528 
. 22505 
৫৫৭. ফাহাদ (র).... আবুল আহওয়াস (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


- 2 202 ০৮০৯০ নে 


0114 


পাত পিএ ৪০৮88 তত ozs 9.2 


১১২৯ এও 01050 2৬ 40155 চে (০ 94505 Ss 


০৮০৮ Fe 


+ io mais is 05551925০4০ JUS 


৫৫৮. ইউনুস (র)..... উন্মু কায়স বিন্ত মিহসান (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার তার 
দুগ্ধপোষ্য পুত্রকে নিয়ে রাসূলুল্লাহ্‌ শ্রশ্ল্ণ -এর দরবারে উপস্থিত হলেন। রাসূলুল্লাহ্‌ কুহু তাকে কোলে 
বসালেন । তারপর সে তীর কাপড়ে পেশাব করে দিল (তিনি পানি চেয়ে এনে তাতে ছিটিয়ে দিলেন; 
কিন্তু তা ধৌত করেন নি। - 


3 SIL ol SEAT SEE IE GE CELL th 
৫৫৯. ইউনুস রে) ০ যুহবী (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


“eos লাল ঞ 


2০১১০ ৪৯ ১589 (5 05755054101 252 058 ২০595 EE =o, 


০% ০৩৩82. 2 


(০০১ 42 ৩০৪ 41 ১০৩ বলটি BE | ও) 40 ০০ ১5 একি 


od ond ঞ পপ পা 


4০০১০ My sii ০ 


wWww.waytojannah.com 


“ Contents 


অধ্যায় ৪ তাহারাত - ১৭৭ 


৫৬০. ইব্‌ন খুযায়মা (র)...... নিলো রর ET একবার নবী শু -এর নিকটে 
একটি শিশুকে নিয়ে আসা. হয়, যেন তিনি তাকে 'তাহ্নীক' (খেজুর ইত্যাদি চিবিয়ে শিশুর মুখে 
দেয়া) 2 আরা ভি নিরিত ভেরি 
দিলেন। কিন্তু তা ধৌত করেন নি। 


ইমাম তাহাবী রে)-এর বিশ্লেষণ: 

ইমাম আবু জা“ফর তাহাবীর (র) বলেন ৪ একদল আলিম দুগ্বপোষ্য ছেলে এবং মেয়ের পেশাবের 
মাঝে পার্থক্য করে বলেছেন 8 ছেলের পেশাব পাক এবং মেয়ের পেশাব নাপাক । 

পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করে তাদের উভয়ের (ছেলে-মেয়ে) 
পেশীবকে অভিন্নভাবে নাপাক সাব্যস্ত করেছেন। তারা বলেছেন, নবী-এর উক্তি “দুগ্ধপোষ্য ছেলের 
পেশাবে পানি ছিটিয়ে দাও” এতে সম্ভাবনা আছে যে, তিনি ছিটানো দ্বারা তাতে পানি প্রবাহিত করা 
বুঝিয়েছেন। আরবগণ একে ছিটানো দ্বারা ব্যক্ত করে। এ থেকেই নবী প্রর্ঃ-এর উক্তি এসেছে ৪ 
“আমি এরূপ একটি নগরী সম্পর্কে অবহিত আছি, 1557 
0054 এর তীরে মিলিত হয়ে যায়, একথা 
বুঝিয়েছেন। ll 


ফকীহদের মত | | 

ফকীহ আলিমগণ বলেছেন £ রাসূলুল্লাহ্‌ শর. যেনো EEE TE দুগ্ধপোষ্য 
ছেলের পেশাব নির্গত হওয়ার স্থান সংকীর্ণ হওয়ার কারণে একস্থানে পতিত হয়; পক্ষান্তরে মেয়ের 
পেশাব নির্গত হওয়ার স্থান প্রশস্ত হওয়ার কারণে বিক্ষিপ্তভাবে পতিত হয়। সুতরাং তিনি সো) 
" দুগ্ধপোষ্য ছেলের পেশাবের ব্যাপারে পানি ছিটানোর নির্দেশ দিয়েছেন এবং এতে তার উদ্দেশ্য ছিল 
এক স্থানে পানি ঢালা । আর দুগ্ধপোষ্য মেয়ের পেশাবকে ধৌত করার দ্বারা তার উদ্দেশ্য ধারাবাহিক 
পানি ঢালা । যেহেতু তা বিভিন্ন স্থানে পতিত হয়। এতে এমন সম্ভাবনা রয়েছে যা আমরা উল্লেখ 
কতেক পূর্ববর্তী মনীষীদের এরূপ উক্তি বর্ণিত আছে, যা এর সপক্ষে প্রমাণ বহন করে ঃ তা থেকে 
কিছুনিন্নরপ 8 ্‌ ্‌ | নর. 
১৪ ১৯১০ ডে EE EF OO EE ye 
৫৬১. বর রান টিভি হরি কে ভিন 
বলেছেন ৪ সমস্ত পেশাবে ছিটানোর সঙ্গে ছিটানো এবং প্রবাহিত করার সঙ্গে প্রবাহিত করা। 
টি CTD ATA PE THOR 


৫৬২. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র).... হাসান ন রে) থেকে চারি জানে তিনি বলেছেন, দুপ্ধপোষ্য 
মেয়ের পেশাব উত্তমরূপে ডি জাকে হরি মাছ শরবত বান 
ঢালতে হবে । ৃ 


তাহাবী শরীফ ১ম খণ্ড -২৩ 
. WWWw.Wwaytojannah.com 


Contents 


১৭৮ : _ তাহাবী শরীফ 


বিশ্লেষণ 
আপনারা কি দেখতে পাচ্ছেন না যে, সাঈদ (র) শিশু এবং অন্যদের সমস্ত পেশাবের অভিন্ন বিধান 
সাব্যস্ত করেছেন। এর থেকে যা ছিটানো অবস্থায় হবে তা পানি ছিটানো দ্বারা পাক হয়ে যাবে। এবং 
যা প্রবাহিত হওয়ার অবস্থায় হবে তা পানি প্রবাহিত করার দ্বারা পাক হয়ে যাবে। এই অর্থ নয় যে, 
তার নিকট কিছু (পেশাব) পাক এবং কিছু নাপাক । বরং তার নিকট সমস্ত (পেশাব) নাপাক । তবে 
তিনি নির্গত হওয়ার স্থান সংকীর্ণ এবং প্রশস্ত হওয়ার কারণে এর অপবিভ্রতা থেকে পবিত্রতা অর্জনের 
পদ্ধতিগত পার্থক্য বর্ণনা করেছেন। 
তারপর আমরা ইচ্ছা পোষণ করেছি যে, রাসূলুল্লাহ্‌ শ্ুশ্লঃ থেকে বর্ণিত হাদীস সমূহ দেখব, তাতে 
কি এরূপ কোন রিওয়ায়াত আছে, যা আমাদের উল্লিখিত ব্যাখ্যার স্বপক্ষে প্রমাণ বহন করে । এতে 
আমরা নিম্নোক্ত রিওয়ায়াতসমূহ লক্ষ্য করেছি ঃ 
১৮১০৮১০০৮০০ 55 0৩ ০৫০৯ ০4৪১৮ ১৮০১৪০৯৮৪০৮ 
74] ১5০৪ ssl ০০২ & dil 055০ চিত এ 285 ve ১০ ৯3০ 
, (5০ পুল এমুন te 085 le JUG ০০7০০ ০০৪ 
৫৬৩. মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন ইউনুস (র).... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ শুক্ল -এর দরবারে শিশুদের আনা হত এবং তিনি তাদের জন্য দু'আ করতেন। একবার 
একটি শিশু আনা হয় এবং সে তার গায়ে পেশাব করে দেয়। তিনি বললেন £ তোমরা এর উপর খুব . 
ভালভাবে পানি ঢেলে দাও । 


১ 4০ ৯০০০০০9৬৪7৯ ৩৯ ০০৯০ 90৪ এ 0৬৪ ৪০৪ 59০ 0১১-০২৪ 
৫৬৪. রবী (র)..... মুহাম্মদ ইব্‌ন হাযিম (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


০৮০০৯ ০০ ০৮ রি (55 005 ০৮0৪ JUG Sad ৮০ (১১ _০+০ 
- 4৮০৯৪ Ms পপ ০১৩ ale ০০৪৪ ও পট লন 91 Lisle ৩০ বা 


৫৬৫. রবী“উল মুয়ায্যিন (র)..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী গ্রশ্ল্$-এর খিদমতে 
একটি শিশুকে নিয়ে আসা হয় সে তার শরীরে পেশাব করে দেয়। তিনি তাতে পানি ঢেলে দিলেন 
এবং তা ধৌত করেননি । ্‌ 


- ৫৬৬. ইউনুস রে).... হিশাম রে) থেকে অনুরূপ নারির ফিল জিনি * “তা রী 
শব্দমালা বলেন নি। 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £৪ তাহারাত ne ১৭৯ 


ব্যাখ্যা 

বস্তুত পানি ঢালার বিধান তা-ই, যা ধৌত করার বিধান। তুমি কি দেখতে পাচ্ছ না, যদি কোন 
ব্যক্তির কাপড়ে পায়খানা লাগে, এরপর তাতে পানি ঢেলে দেয় এবং তা বিদূরিত হয়ে যায় তাহলে 
তার কাপড় পাক হয়ে যাবে । এই হাদীসটি যায়দা (রে) হিশাম ইব্‌ন উরওয়া রে) থেকে বর্ণনা 
করেছেন, তিনি বলেন £ তিনি পানি চেয়ে এনে তাতে ছিটিয়ে দেন। মালিক* রে), আবূ মুআবিয়া 
(র) ও আবদা (রর) হিশাম ইব্‌ন উরওয়া (রে) থেকে বর্ণনা করেন যে, তিনি পানি চেয়ে এনে তাতে 
ঢেলে দেন। এতে প্রমাণিত হয় যে, তাদের নিকট ছিটানো দ্বারা পানি ঢালা-ই বুঝানো হয়েছে। 


০ প ০ পা পৃ ০4 পপ “ পু পপ ELLE ড় কার ভিত পৃ ধল “কুশ 

নিন 2 11০৭০ se 10: ভিত 286 ২85 ভি 8 ০ ত 10" 
JG ০454 5521 02 sd sf! 2 Al ৬৯৪ ০৪ A ৯০ ৮৪ ভিত ০০ লা 
EEE EME EE SE ৯৮৮8 Eee পাত. EME প্‌ ৫01] & ০ % +0 2 02 
৬ 


240. oz (৩1059 ৩0 তি পাপা তা 


৫৬৭. ফাহাদ (র)..... টার রা লালা এ 
আমি রাসূলুল্লাহ্‌ শ্ুক্লই-এর খিদমতে উপস্থিত ছিলাম, এমন সময় হাসান রো)-কে নিয়ে আসা হয়। 
তিনি তার শরীরে পেশাব করেছেন। এতে লোকেরা (তাকে উঠানোর জন্য) তাড়াহুড়া করল । তিনি 
বললেন £ আমার বংশধর (দৌহিত্র) কে ছেড়ে দাও, আমার বংশধরকে (দৌহিত্র) ছেড়ে দাও । যখন 
তিনি পেশাব শেষ করলেন তখন তাতে পানি ঢেলে দিলেন। 


০৬৪০১৬064১১ ০০৩৩০এ৭ ১৫ 


coe Ze 


58565 LSE 
+ de বউ ০০৯১ eG ১৪০৩ JEG 421 0৬৪ ll 4৩2 oil 


৫৬৯. ইব্‌ন আবী দাউদ (র) আবদুর রহমান ইব্‌ন আবী লায়লা তার পিতা (রা) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, একবার আমি রাসূলুল্লাহ্‌ শুরুই -এর নিকট বসা ছিলাম । এমতাবস্থায় তার 
কোলে অথবা বুকে হাসান (রা) অথবা হুসাইন (রা) ছিলেন। তিনি তার উপর পেশাব করে দিলেন। 
এমনকি আমি দেখেছি তার CE 
বললেন, তাকে ছেড়ে দাও । তারপর তিনি পানি চেয়ে এনে তার উপর ঢেলে দিলেন। 


Wwww.waytojannah.com 


. Contents 
১৮০ ই -.- তাহাবী-শরীফ 


217 FEES 


০. পাপা BO 


73111 45 হত 04. ০, /- টা টি 
|] | TMU 0৯23 


৫৭০. ফাহাদ (র)...: উন্থুল ফযল (রা) থেকে বর্ণনা .করেন যে, তিনি. বলেছেন, যখন. হুসাইন (রা) 
জন্মগ্রহণ করেন, আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! তাকে আমাকে দান করুন, যেন আমি তার 
অভিভাবকত্ব গ্রহণ করতে পারি অথবা বলেছেন; আমি তাকে আমার দুগ্ধ পান করাতে পারি । তিনি 
অনুমতি দিলেন । তারপর আমি তাকে (একদিন) নিয়ে এলাম এবং তিনি তাকে তার বুকে নিলেন, 
শিশুটি তখন পেশাব.করেছে, যা তার চাদরে লেগে যায় । আমি বললাম! হে আল্লাহ্র রাসূল! আপনার 
চাদরটি আমাকে দিন, আমি তা ধৌত করে দিব। তিনি বললেন ৪ দুপ্ধপোষ্য ছেলের পেশাবে পানি 
চেলে দিতে হবে এবং দগ্ধপোষ্য মেয়ের পেশাব ধৌত করতে হবে। | 


ইমাম তাহাবী রে)-এর ব্যাখ্যা... 

ইমাম আবু জা“ফর তাহাবী (র). বলেছেন $ দু হন দো) এরই হাদীলে হরে 
দুপ্ধপোষ্য ছেলের পেশাবে পানি ঢেলে দিতে হবে। পক্ষান্তরে তারই হাদীসে যা. আমরা অনুচ্ছেদের 
শুরুভাগে উল্লেখ করেছি- ব্যক্ত হয়েছে যে, ছেলের পেশাবে পানি ছিটিয়ে দিতে হবে। যখন বিষয়টি 
এরূপ, যা আমরা উল্লেখ করেছি, তাহলে সাব্যস্ত হল ষে; প্রথমোক্ত হাদীসে যে ছিটানোর-কথা উল্লেখ 
রয়েছে তাতে পানি ঢেলে দেয়াই বুঝানো হয়েছে, যা এখানে উল্লেখ করা হয়েছে। এভাবে উভয় 
হাদীসে বৈপরিত্য থাকে না। আর আবু লায়লা (রা) থেকে বর্ণিত হাদীসও এর বিরোধী নয়। তিনি 
নবী জ্র্নঃঃকে দেখছেন যে; তিনি পেশাবে পানি ঢেলেছেন। সুতরাং এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হল 
যে, দুগ্ধপোষ্য ছেলের পেশাবকেও-ধৌত. করার বিধান। তবে সেই ধৌত করার মধ্যে শুধু পানি 
প্রবাহিত করে দেয়াই যথেষ্ট এবং দুগ্ধপোষ্য মেয়ের পেশাবকেও ধৌত করার বিধান। তিনি উভয়ের 
মাঝে (বিধান বর্ণনা করতে গিয়ে) শাব্দিক পার্থক্য করেছেন, যদিও উভয়টি অর্থগতভাবে অভিন্ন । উক্ত 
পার্থক্যের কারণ পেশাব বের হওয়ার স্থান সংকীর্ণ এবং প্রশস্ত হওয়া, যা আমরা উল্লেখ করেছি। বন্তত 
7877 7 


ইমাম তাহাবী (র) এর যুক্তি-ভিত্তিক প্রমাণ - 

অতএব যুক্তির নিরিখে-সংশ্লিষ্ট বিষয়ের বর্ণনা নিম্নরূপ ৪ আমরা লক্ষ্য করছি যে, দুপ্ধপোষ্য ছেলে এবং 
মেয়ে আহার শুরু করার পর তাদের উভয়ের পেশীবের বিধান অভির । সুতরাং যুক্তির দাবি হচ্ছে যে, 
উভয়ে আহার শুরু করার পূর্বে (দুগ্ধপোষ্য অবস্থায়) ও উভয়টি অভিন্ন হবে। যেহেতু দুপ্ধপোধ্য মেয়ের 
পেশাব নাপাক, ত রা ইমাম 
আবু ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ রে)-এর অভিমত । 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় 8 তাহারাত র | ১৮১ 


৪0 ০০০৪ 


্‌ কিউ 95205 ১ 25 122 এহন 5 ১৭ 
১৯. অনুচ্ছেদ £ যার নিকট শুধু খেজুরের নবীষ (ভিজানো পানি) রয়েছে সে এর ছারা উষ্‌ 
বনে লা ত মানয় করনে 
eee TO Pa ০৪০৯- 
UIE ELS Si ১৭৪৭০ সরা hin bn pled 
(০৯ ১৮০ প০ ELC UL এপ পু 001119০0005 ১৯0 এও ঞ 


চা 


১৫5 505 সেন এজ FTG UG stil 


৫৭১. রবী“উল মুয়ায্যিন (র)..... ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, উব্ন মাসউদ (রো) 
জিন-রাতে (যে রাতে জিনদের দীনের দাওয়াত দেন) রাসূলুল্লাহ্‌ হুই -এর সঙ্গে গিয়েছিলেন । 
রাসূলুল্লাহ্‌ শত তাকে জিজ্ঞাসা করলেন, হে ইব্‌ন মাসউদ, তোমার নিকট পানি আছে? তিনি 
বললেন, আমার পাত্রে শুধু নবীয (খেজুর ভিজানো পানি) আছে। রাসূলুল্লাহ্‌ জুহু বললেন, আমাকে 
75575 (এটা) পানীয় এবং পবিত্রকারী । 


JIG ELIS EE ০৩ te Re 8 282520০৯7০৮ 


১৬০০০৯৭০১৩১ ০১০৮০ ১০ ৩০৪৯৮ ৯১ ১৪ ০০ ভস 


Es 541 EEA EE 440৮০ 05 pa LSE 4/১৮-০৬০৪ 


sos 


Gls ১৬৮ Cy bis 5 8 UD 04 SANYO ১০715 


ও পু 4109, 
৫৭২. আবু বাক্রা (র).... উমার (রা) এর EE HE গোলাম আবু রাফি* রে) আবদুল্লাহ ইব্‌ন 
মাসউদ রো) থেকৈ বর্ণনা করেন যে, তিনি জিন-রাতে রাসূলুল্লাহ্‌ শর -এর সঙ্গে ছিলেন। 
একপর্যায়ে রাসূলুল্লাহ্‌ শ্্্ট পানির প্রয়োজনীয়তা অনুভব করলেন, যাতে এর দ্বারা উু করতে 
পারেন । তাঁর সঙ্গে শুধুমাত্র (খেজুরের) নবীয ছিল রাসূলুল্লাহ শহর বললেনঃ খেজুর পবিত্র, তি 
পাক। তারপর রাসূলুল্লাহ্‌ শুরুই তা দিয়ে উযূ করলেন। রী 

ইমাম তাহাবী রে)-এর ভাষ্য 

ইমাম আবূ জা“ফর তাহাবী রে) বলেন £ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, HS 
সফরে খেজুরের নবীয (ভিজানো পানি) ব্যতীত কিছু না পায় তাহলে সে এর দ্বারা উযু করবে। তারা 
a OE যিদ হি তিনিতো হি 
হানীফা (রে) তাদের অন্যতম। 


Wwww.waytojannah.com 


Contents 


১৮২ তাহাবী শরীফ 


পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন £ খেজুরের নবীয দ্বারা উযু 
করবে না । কোন ব্যক্তি যদি অন্য কিছু না পায় তাহলে সে তায়াম্মুম করবে, এর দ্বারা উযু করবেনা । 
এমত পোষণকারীদের মধ্যে ইমাম আবূ ইউসুফ রে) অন্যতম । 

প্রথমোক্ত মত পোষণকারীদের বিরুদ্ধে দ্বিতীয় দলের প্রমাণ £ আবদুল্লাহ ইবুন মাসউদ রে) এর হাদীস 
যা আমরা অনুচ্ছেদের শুরুভাগে তারই সুত্রে এরূপ যে পদ্ধতিতে উল্লেখ করেছি তা তাদের মতে 
প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না, যারা খবরে ওয়াহিদকে গ্রহণ করেন। যেহেতু রাবী সুস্পষ্টরূপে 
বর্ণনা করেন নি। মুতাওয়াতির পদ্ধতিতে বর্ণিত রিওয়ায়াত হলে তা গ্রহণযোগ্য হত। সুতরাং এই 
রিওয়ায়াত মুতাবিক আমল করা উভয় দলের নিকট বাধ্যতামূলক নয়। উপরক্তব আবূ উবায়দা ইব্‌ন 
আব্দিল্লাহ্‌ (র) থেকে যা বর্ণিত আছে, সে অনুযায়ী বুঝা যাচ্ছে যে, উক্ত রাতে আবদুল্লাহ্‌ ইব্ন 
মাসউদ (রা) রাসূলুল্লাহ্‌ উঃ এর সঙ্গে ছিলেন না। ্‌ 


Lit ১১০ 55552058255 755 28655 0585* 728 (১১০৬ ০৬ 
4111 ১০০১ ০৭ ১৬৮৮০ ০৬ 441 ১০ ৩৫ ৪৪ ভি এ JG Es ০৫ ৬৯০০ ৬০ 
| YUL ০৯11 হলে ES 
৫৭৩. হিরা নানার জারি থেকে বর্ণনা করেন:যে, তিনি বলেছে, 
আমি আবু উবায়দা (র) কে বললাম, আবদুর ইবুন মাসভদ (রা) জিন-রাতে রাসূলুল্লাহ্‌ নি "বীর 
সঙ্গে ছিলেন? তিনি বললেন, না (ছিলেন না)। - 
+ ১০০১০৭০418০ 0453 Latte হও (0৪ ১১০ 92] 128১০ OVE 
৫৭৪. ইব্‌ন মারযূক (র)... ওহাব রে) শু‘বা রে) থেকে অনুরূপ রিওয়যাত করেছেন। 


বিশ্লেষণ 

যখন আবূ উবায়দা (র) তার পিতা সেই রাতে রাসূলুল্লাহ্‌  -এর সঙ্গী হওয়ার বিষয়টি অস্বীকার 
করেছেন, আর এটা এরূপ বিষয়, যা এরূপ ব্যক্তিত্বের (পুত্রের) কাছে গোপন থাকতে পারে না। 
. সুতরাং এ বিষয়ে অন্যদের রিওয়ায়াত বাতিল হয়ে গেল, যাতে বলা হয়েছে যে, নবী, রাসূলুল্লাহ্‌ জঃ 
সেই রাতে উক্ত আমল করেছেন। যেহেতু তিনি (আবদুল্লাহ্‌ রা) তার সঙ্গে ছিলেন। ডে 
যদি কোন প্রশ্ন উ্থাপনকারী প্রশ্ন উথান করে বলে যে, প্রথমোক রিওয়ায়াতসমূহ এটা অপেক্ষা উত্তম। 
যেহেতু তা হচ্ছে 'মুত্তাসিল' এবং এটা হচ্ছে “মুনকাতি*। কারণ আবূ উবায়দা রে) তার পিতা থেকে 
কিছু শুনেন নি। 

তাকে উত্তরে বলা হবে ৪ বস্তুত আমরা আবু উবায়দা (র)-এর বক্তব্য দ্বারা এদিক দিয়ে প্রমাণ পেশ 
করিনি । বরং আমরা এর দ্বারা এজন্য প্রমাণ পেশ করেছি যে, তার মত এরূপ ব্যক্তিত্ব যিনি জ্ঞানের 
দিক দিয়ে অগ্রণী, আবদুল্লাহ্‌ (রা)-এর সঙ্গে তার নৈকট্য, এবং তীর সঙ্গে তিনি বিশেষ মেলামেশার . 
50756598578 
প্রমাণ পেশ করেছি, সেই দিক দিয়ে নয়, যেভাবে তোমরা প্রশ্ন উত্থান করেছ। ৃ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ই তাহারাত ১৮৩ 


আমরা আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) থেকে তার বক্তব্য মুত্তাসিল সনদের সাথেও রিওয়ায়াত করেছি, 
হার তৰয় রর রবের অর রে 


১০1০ DIS OE UG Sy ০৪ ৬৮০০0 05 395 ৬৪ CED ovo 


২১৪৪ 05401০০১০২০ ১০৯ be i ভা be to ০ 


LER CUT ০৯0 হত পু | 
৫৭৫. ইব্‌ন আবী দাউদ (র)...... আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি 


জিন-রাতে নবী গ্রক্লহ়-এর সঙ্গে ছিলাম না। অথচ আমার আকাঙ্খা ছিল যে, আমি যদি তার সঙ্গে 
থাকতাম! 


003 5০১1১ 1 ০218০4০ ০২ ৩৯2 0৬ JUG 5০1 ০০৪ ial ৪৪০ [১8৯ ০৬৭ 
Ee ১০৫ ১৯১০০১৪১৯4০ ২৮৪১০৮০১০১৬ 2১০ Ss CS 
55557225855 15511505828 
SLL ১১০ GS ২০০০5 YN SOLE ৬৪ (১8০৬০ 35291 28৮০৭ 


পা 


“lo 2২৭ £ 54. 


১1১]। ৫১১৪ ৯৬১ ১] । (৮০13 50001 41 0083 ০5521 01১2৮05০০৬5 09 
* ৯৯901 09100 


৫৭৬. রবীিশ মুয়ায্যিন (র) FE আলকামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ' 
ইব্ন মাসউদ (রা) কে জিজ্ঞাসা করেছি যে, জিন-রাতে নবী প্র্নঃ-এর সঙ্গে কেউ ছিল? তিনি 
বললেন £ আমাদের থেকে কেউ তার সঙ্গে ছিলেন না । কিন্তু আমরা এক রাতে তাকে পাচ্ছিলাম না। 
এতে আমরা বললাম, সম্ভবত তাকে কেউ উড়িয়ে নিয়ে গেছে অথবা তাকে কোন ধোকা দেয়া 
হয়েছে । তারপর আমরা তার খৌজে গিরিপথে এবং উপত্যাকায় ছড়িয়ে পড়লাম এবং আমরা নিতান্ত 
খারাপ রাত অতিবাহিত করলাম । লোকেরা রাতব্যাপী বলতে লাগল যে, তাকে উড়িয়ে নিয়ে যাওয়া 
হয়েছে কিংবা তাকে ধোকা দেয়া হয়েছে । (এরপর তিনি ফিরে আসার পর) বললেন ঃ আমার নিকট 
জিনদের দূত এসেছিল, আমি তাদেরকে কুরআন শিক্ষা দেয়ার জন্য গিয়েছিলাম । তিনি আমাদেরকে 
তাদের নিদর্শনাদিও দেখিয়ে দেন। 


ইমাম তাহাবী (র)-এর বিশ্লেষণ | 
বস্তুত এই আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) জিনরাতে রাসূলুল্লাহ ভগ এর সঙ্গে থাকার বিষয়টি 
অস্বীকার করেছেন । যদি এ বিষয়টিকে সনদের বিশুদ্ধ পদ্ধতিতে গ্রহণ করা হয়, তাহলে এই হাদীসটি 
যাতে অস্বীকৃতি রয়েছে-এর সূত্র ও মূল পাঠের (মতনের) সুদৃঢ়তা এবং রাবীদের সাবাত (আদালাত 
ও স্মৃতিশক্তি)-এর কারণে সর্বোত্তমরূপে বিবেচিত । আর যদি যুক্তির নিরিখে লক্ষ্য করা হয়, তাহলে 
আমরা এক এঁকমত্যের নীতি দেখছি যে, কিশমিশের নবীয এবং সিরকা দ্বারা উযু করা যাবে না। 
সুতরাং এরই ভিত্তিতে যুক্তির দাবি হচ্ছে যে, খেজুরের নবীয (এর বিধান) ও অনুরূপ হবে। 


Wwww.waytojannah.com 


Contents 
S৮৪ _ তাহাবী নবী 


আলিমদের একমত্য যে, পানি বিদ্যমান গ্রাকা-অবসথায় খেজুরের লহীয ঘারা উুকরা-যাবে না: 
যেহেতু তা পানি নয়। সুতরাং যখন পানি থাকা অবস্থায় তা পানির বিধান থেকে বহির্ভূত, তাহলে : 
পানি না থাকা অবস্থায়ও অনুরূপ হবে। আর ইব্‌ন মাসউদ (রা)-এর হাদীস, যাতে খেজুরের নবীয 
দ্বারা উষযু করার বিষয়টি উল্লিখিত আছে; তাতে রয়েছে যে, রাসূলুল্লাহ গ্ুশ্্ঃ তা দ্বারা মুসাফির 
অবস্থায় নয় বরং মুকীম অবস্থায় উযু করেছেন। যেহেতু তিনি মক্কা থেকে তাদের (জিনদেরকে দীনের 
দাওয়াতের) উদ্দেশ্যে বের হয়ে গিয়েছিলেন । তাই বলা হয়েছে যে, তিনি সেই স্থানে খেজুরের নবীয 
দ্বারা উযু করেছেন, যা কিনা মক্কায় অবস্থানকারী ব্যক্তির বিধানের অন্তর্ভুক্ত । যেহেতু তিনি সালাত পূর্ণ 
আদায় করেছেন। সেখানে তার.নবীয ব্যবহার করা মক্কায় ব্যবহার করার বিধানের অনুরূপ। যদি.এ 
হাদীস দ্বারা সাব্যস্ত হয় যে, নবীষ সেই সমস্ত বস্তু থেকে, যা দিয়ে শহর এবং উপত্যকায় উু করা 
জায়িয, তাহলে সাব্যস্ত হবে যে, শিস নিন যর নি 
হবে। 

তারা (ফকীহগণ) যখন এটা পরিত্যাগ করার উপর এঁকমত্য পোষণ করেছেন এবং এর বিপরীতের 
উপর আমল রয়েছে। তাই তারা এর দ্বারা শহরে উযু করা জায়িয সাব্যস্ত করেন নি এবং না সেই 
স্থানে যা শহরের বিধানের অন্তর্ভুক্ত । তাই এতে তাদের সেই হাদীস পরিত্যাগ করা সাব্যস্ত হয়ে গেল 
এবং উক্ত নবীষের বিধান অপরাপর পানি. সমূহের বিধান.থেকে বের হয়ে গেল। এতে প্রমাণিত হল 
যে, 'এর- দ্বারা কোন অবস্থাতেই তব করা জারির হুবে না আর এটা ইমাম্‌ আরু ইউসুফ রে)-এর 
অভি এবং আমাদের নিকট মির দাবিত তা-ই আই সবিশেষ জাত 


1 ৰ 
২০. অনুচ্ছেদ $ চঞ্পলেরে উপর মাসেহ করা 
EELS Bs UCT YS PCE IG SI 4০55 EE চা এ 
১০৮৮০ ০৪ ১৪2 ০০ ১০০৯ 0 YU ৯0 005 2৮৮৯ MALES LL 
০০০34৯৯47০০ ৮০ দেও Cas ভা লন Uw জা ১২১০১ 

| নে তি 

৫৭৭. আৰু বাক্রা রে), ইবরাহীম ইব্‌ন মারযুক রে) ও ইব্‌ন খুযায়মা রে)... আউস ইব্‌ন আবী 
আউস (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আমার পিতাকে দেখেছি তিনি উযু করেছেন 
এবং তার চপ্পলের উপর মাসেহ করেছেন। আমি তাকে বললাম, আপনি কি চপ্পলের উপর মাসেহ 
করছেন? তিনি বললেন ঃ রাসূলুল্লাহ্‌ শঃ-কে দেখেছি তিনি চপ্পলের উপর মাসেহ করেছেন। 
25155855251 22555510582 
JUS ০1০81 se a eles BUSS Es এ তে ০৯০ 05০৪৩ 2১২৯১ 
১৮৮১ ০৪০৬ ০০ ই CUO ডি UST GEE BAS be eg La 
২৫৯ EF dl 


Wwww.Wwaytojannah.com 


Contents 


" অধ্যায় £ তাহারাত ৯৮৫ 


৫৭৮. ফাহাদ (রে)... আউস ইব্‌ন আবী আউস (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
একবার এক সফরে আমার পিতার সঙ্গে ছিলাম ৷ এক পর্যায়ে আমরা বেদুঈনদের কুপের সন্নিকটবর্তী 
অবতরণ করলাম । তিনি (পিতা) পেশাব করলেন তারগ্বার উযু করলেন এবং চগ্পলের উপর মাসেহ 
করলেন। আমি তাকে বললাম! আপনি এরূপ করছেন?-তিনি-বললেন £ আমি রাসূলুল্লাহ্‌ শুনু. -কে 
যা করতে দেখেছিতার উপর তোমার জন্য অতিরিক্ত করব না। | 
ইমাম আবু জা“ফর তাহাবী বলেন ঃ একদল'আলিম এই অত গ্রহণ করেছেন যে, চামড়ার মোজায় 
মাসেহ করার. অনুরূপ চঞ্সলের উপরও মাসেহ করা হবে। তারা বলেছেন, আলী (রা) থেকে বর্ণিত 
55777 


Lin ho. 3 jr ৬ ৪১১ -০. 
০১০৮০৬১৪৭৬৪ ৬৪০১৩৫০৬১৬ ৬০০৬৬ 


২.৮ 


৫৭৯. আবূ বাক্রা (র).... আবু যাব্ইয়ান (র) থেকে না করেন যে, তিনি আলী (রা)কৈ 
দেখেছেন, তিনি দাড়িয়ে পেশাব করেছেন। তারপর পানি চেয়ে. এনে উযু করেছেন এবং নিজের 
52555 
করেছেন। 


দি Ee en 
চপ্পলের উপর মাসেহ করাকে জায়িয মনে করিনা । এই সম্পর্কে তাদের দলীল হল নিম্নরূপ ৪ সম্ভবত 
রাসূলুল্লাহ্‌ গজ চগ্গলের উপর মাসেহ্‌ এজন্য করেছেন যে, এর নীচে মোজা ছিলি.এবং তার উদ্দেশ্য 
ছিল মোজা মাসেহ করা, চঞ্পল-মাসেহ করা নয়] আর মোজা এরূপ বস্তু দ্বারা প্রস্তুত ছিল যদি তা 
চপ্পল ব্যতীত হত, তখনও এর উপর মাসেহ জায়িয হত। সুতরাং মাসেহের দ্বারা তার উদ্দেশ্য 
মোজার উপর মাসেহ-ই ছিল । তিনি চগ্পল এবং মোজা উভয়ের উপর মাসেহ করেছেন, তাহারাতের 
জন্য ছিল- মোজার উপর মাসেহ্‌ আর চগ্গলের উপর. ছিল অতিরিক্ত । নিম্নোক্ত হাদীসে এর বর্ণনা 
নিম্নরূপ ৪. 


eb te BAUS Ab Ld BH este biel Ban 


EE 


৫৮০. আলী ইব্ন মা'বাদ রে) ..... আবু মুসা রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ রঃ নিজের 
মোজায় এবং চগ্পলে মাসেহ করেছেন। 


০০ 


১35৭3035554 0595 BEE El তা ৬৪০০ 
. 4১৯১ LS 4%। ১১০ ১০১০১ I ০০ ১১১৯৮৬১০০১১৯ ১০১৯৪ 
তাহাবী শরীফ ১ম খণ্ড -২৪ 


WWW.Wayto)j annah.com 


Contents 


১৮৬ | তাহাবী শরীফ 


৫৮১. আবু বাক্রা (র) জব রী মুণীরা ইব্ন শু“বা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ জী 
রা 


রঃ | ral ot JE tl কি ৮5105082710 রি (35৮2 _০% 
৮০০০ 42795 ৩৪ দার (55131, ১৫ ৫ ০০০৪০ চরে ১০ ২০8৩ (1 nl ৮০ 25৪ 
৫৮২. ইব্‌ন আবী দাউদ (র)..... নাফি' (র) থেকে বর্ণনা করেন যে, ইব্‌ন উমার (রা) যখন উযু 


করতেন তখন তীর চগ্পল পায়েই থাকত এবং হাতের দ্বারা পায়ের উপরিভাগ মাসেহ করতেন । আর 
বলতেন ঃ রাসূলুল্লাহ্‌ কঃ এমনটি করতেন। 


ইমাম তাহাবী (র)-এর বিশ্লেষণ 

বস্তুত ইব্‌ন উমার (রা) বলছেন যে, রাসূলুল্লাহ্‌ গ্রহ কখনও তার চগ্সলে মাসেহ করতেন, কখনও পা 
মাসেহ করতেন । এতে সম্ভবত তিনি পায়ে যে মাসেহ করেছেন তা ছিল ফরয আর চগ্পলে মাসেহ ছিল. 
অতিরিক্ত । অতএব আবূ আউস (রো) এর হাদীসে রাসূলুল্লাহ্‌ শর্ট থেকে চপ্রলের উপর মাসেহ করার 
বিষয় উল্লিখিত আছে, এতে আবু মুসা (রা) ও মুগীরা রো) যা বর্ণনা করেছেন তারও সম্ভাবনা আছে 
এবং ইব্‌ন উমার (রা) যা বলেছেন তারও সম্ভাবনা আছে। যদি সেই সম্ভাবনা হয় যেমনটি আবু মুসা 
(রা) ও মুগীরা রো) বলেছেন, তাহলে আমাদের অভিমতও তা-ই । যেহেতু আমরা কাপড়ের. মোজায় 
মাসেহ করাতে কোন অসুবিধা মনে করিনা, যদি তা মোটা হয়। ইমাম আবূ ইউসুফ রে) ও ইমাম 
মুহাম্মদ (র)-এর অভিমত এটাই । ইমাম আবু হানীফা (র)-এর অভিমত কাপড়ের মোজায় মাসেহ্‌ 
জায়িয নয় যতক্ষণ না তা মোটা হয় এবং তাতে উপরে ও নীচে চামড়াযুক্ত হয়। তখন তা (চামড়ার) 
মোজার ন্যায় হবে। যদি ইব্‌ন উমার (রা) যা বলেছেন তেমনটি হয় তাহলে তাতে তো পায়ে মাসেহ 
করার বিষয় সাব্যস্ত হয়। এ বিষয়ে এর বিরোধী রিওয়ায়াতের ভিত্তিতে এর রহিত হওয়ার বিষয় পা 
(ধৌত করা) ফরয হওয়ার বর্ণনা সাব্যস্ত হয়েছে। তো-আউস ইব্‌ন আবী আউস (রা)-এর হাদীসের 
যে মর্মই হউক না কেন, আবু. মূসা (রা) ও মুগীরা রো) যে মর্ম বর্ণনা করেছেন তাই উদ্দেশ্য হউক 
অথবা ইব্‌ন উমার (রা) কর্তৃক বর্ণিত সম্ভাবনাই উদ্দেশ্য হউক (উভয় অবস্থায়) চপ্গলের উপর মাসেহ 
করার বৈধতার কোন প্রমাণ নেই। 


ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল 
যখন আউস (রা)- এর হাদীসে সেই মর্সের সম্ভাবনা বিদ্যমান যা আমরা উল্লেখ করেছি। তাতে | 
চগ্পলের উপর মাসেহ করার বৈধতার কোন প্রমাণ নেই। তাই আমরা বিষয়টি যুক্তির নিরিখে 
অনুসন্ধান করার প্রয়াস পাব, যেন আমরা এর বিধান সম্পর্কে অবহিত হতে পারি । আমরা কেউ 
মোজাকে দেখছি, যাতে মাসেহ করা জায়িয। যখন তা ছিড়ে যায় যাতে করে উভয় পা কিংবা উভয় 
পায়ের অধিকাংশ বেরিয়ে যায় তাহলে সমস্ত আলিমদের এঁকমত্য এই যে, তাতে মাসেহ করা যাবে 


.WWWw.Waytojannah.com 


Contents | 
অধ্যায় ৪ তাহারাত | ১৮৭ 


না৷ সুতরাং মোজার উপর মাসেহ করা সেই অবস্থায় জায়িয যখন তাতে পা অদৃশ্য থাকবে। যদি পা 
UE RN সাব্যস্ত 
হল যে, ES 


পাপা 


২১. অনুচ্ছেদ £ I র 


(71282575175 BRP Ds HP OEE CEE 


EASA ০.৮ ০ ০০ ০ ডে ০ ০৮০ প০ ৫ প০,%০।০ পুলে. লোক পর হুশ লি প্‌ 
তি 
EAN 


2 EES 


পপ রেপ পতি 


রেটে রিতা ররর ১8:84 
| + Lois ৯৪৮ 9৫ ১১০ ৬৭৪ 50১ ৪0989 


৫৮৩2 মুহাম্মদ ইবৃন নো"মান সাক্তী (র)... . আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, উন্মু হাবীবা 
বিন্ত জাহশ (রা) আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তিনি 
এরূপ ইস্তিহাযায় আক্রান্ত হয়ে পড়েন যে, কোন সময়ই পাক হতেন না। তার বিষয়টি রাসূলুল্লাহ 
গহন -এর নিকট উল্লেখ করা হলো । তিনি বললেন ঃ তা হায়য নয়; বরং তা রেহেম (গর্ভাশয়)-এর 
লাখি। তার জন্য আবশ্যক হল, হায়যের নির্ধারিত দিনগুলো লক্ষ্য করবে এবং সালাত পরিত্যাগ 
রর জারির দারা রাও 
আদায় করবে । 


oot OEE বিডি ০০০ L404 Lo 420 একু” 
Ar Ed পা 


1৩৯০০ এপ১৮১ টির বে 


১০০ ৮০ লট 
EE তা slo J il SS পর 4110৯ GY «ll 


ETE 


52111 90115205815 LE 21 
৫৮৪. ইব্‌ন আবী দাউদ (র).... আয়েশা রো) থেকে বর্ণনা করেন যে, উম্মু হাবীবা বিন্ত জাহশ 
(রা) রাসূলুল্লাহ্‌ শীট - এর যুগে ইন্তিহাযায় আক্রান্ত হতেন। রাসূলুল্লাহ গন তাকে প্রত্যেক সালাতের 
জন্য গোসল করার নির্দেশ দিয়েছেন। তিনি পানি ভর্তি বড় গামলায় ডুব দিতেন তারপর. তা থেকে 
বের হতেন এবং রক্ত সেই পানির উপর প্রবল হত । এরপর সালাত আদায় করতেন। 
প্রথম অভিমত ঃ ইমাম আবু জাফর তাহাবী রে) বলেন £ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, 
ইস্তিহাযা আক্রান্ত মহিলা হায়যের নির্ধারিত দিনগুলোর সালাত ছেড়ে দিবে। তারপর প্রত্যেক 


Wwww.waytojannah.com 


Contents 


১৮৮ | - -তাহাবী শরীফ 


' সালাতের সময় গোসল করবে । তারা এ বিষয়ে এই সমস্ত হাদীসে বর্ণিত রাসূলুল্লাহ্‌ ৪ -এর উক্তি 
এবং উদ্ু হাবীব বিন্ভ জাহ্‌শ রো) এর আমল দ্বারা প্রমাণ না -এর 
যুগে ঘটেছে। 


ES TERE EEO he 


So SEs aly! EE EEE EE CET EEE 


Et LG ০০ ১০ Fes ১৪৮০ DST ০০৮০১ 
La cl ৫ ও dn 0০০4 005 BE 401 0১০০ ALL ASS 
9০5৩ CL 139 ০0:23 LEG CA ০০৭ 190 ১ Ge, 
RN TE OL 0 SOT BG ২91 ($] 
টা ১৯ ব El I ০১ ৯৩২ ৪০২০৯৯১৪০০৩ 


BBall 2 LS USD CS জ 4০১০০ ৮5 পেলেও এ এ 


বৰা গুলরিখান আাল-জীবী রে. i . আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, উদ্মু হাবীবাবিন্ত জাহশ (রা) ইস্তিহাযায় আক্রান্ত হন তিনি রাসূলুল্লাহ্‌ রঃ 'কে এর 
সমাধান জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ্‌ শুলুঃ তাকে বললেন ঃ এটা হায়য নয়, এতো শিরা থেকে 
বেরিয়ে আসা রক্ত, যা ইব্লীস খুলে দিয়েছে। যখন হায়যের দিনগুলো:চলে যাবে-তখন গোসল করে 
সালাত আদায় করবে আর যখন হায়যের নির্ধারিত দিনগুলো আসে-তখন সে ক'দিন সালাত ছেড়ে 
দিবে । আয়েশা (রা) বলেন, উম্মু হাবীবা রো) প্রত্যেক সালাতের. সময় গোসল করতেন । কখনও 
তিনি তার সহোদরা যয়নাব (রা)-এর গৃহে বড় গামলায় গৌসল করতেন আর তিনি" যেয়নব রা) 
রাসূলুল্লাহ্‌ শুরুই -এর সহধর্মিণী ছিলেন। এমনকি রক্তের (লালিমা) পানির উপর প্রবল হয়ে যেত। 
তারপর তিনি রাসূলুল্লাহ শু এর সঙ্গে সালাত আদায় করতেন; ডু হা তকে যায (কে 
বিরত রাখত না।: 


০০ ০০ 1 BALE YG EE ১9০1 522 


০০০০১৮০০৯৯৯ 3৪ ES HU 205 be 8৮৮০5 EE Se soil 
০71৩ ol mae ১1৮,৮৮১ ৬০ ০০৯41 165৯ ১৪১০ 
২৪1০951০355 A SAG ২০০ 


৫৮৬. EEE (র):... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, উন্মু হাবীবা 
বিন্ত জাহশ (রো) সাত বছর পর্যন্ত ইস্তিহাযায় ছিলেন । তাই তিনি এ বিষয়ে নবী হুইল কে জিজ্ঞাসা 
করেন ।.-তিনি তাকে গোসল করার নির্দেশ-দিলেন এবং বললেন ৪ টিভির তির LLL 
রক্ত, হায়য নয় তাই-তিনি প্রত্যেক সালাতের সময়. গোসল করতেন" রশ এ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 তাহারাত | ১৮৯ 


IE TT CT NR OE 


১৯ ০ 


২১4০০ Ke LS টা হট সা এ। 


৫৮৭. ইউনুস (3)... উরওয়া রে) আয়েশা রো) থেকে অনুরূপ-রিওয়ায়াত করেছেন লায়স (র) 
বলেন, ইব্‌ন শিহাব (র)' এটা উল্লেখ করেননি যে, ৮৮ 
জারি সারার বডি দেছিযেন। 


৯1১21 151 003 ১০১] ০ (১ 05 ০3০11 তি ২৭৮৯ 0১১৬৯ -০/৬, 


পির ESE Ee ESA Ga 


৫৮৮. ইসমাঈল ইবৃন ইয়াহ্‌ইয়া মুযানী রে)... আয়েশা (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
কিন্তু বর্ণনাকারী ইবরাহীম ইব্‌ন সা'দ) লায়স (র)- এর উক্তি উল্লেখ করেননি । 


“oc ow 


Cts 5 Es DES Se SUE ES YG LS UG Val EHS co 


পরশ ৬ 2 


৫৮৯. কপি টি | আয়েশা রো) ৫ থেকে অনু জল জিন 
উক্তি উল্লেখ করেন নি। | . ্‌ | 

কীহ ভি | “ + ৪ B EE পন Hl তু রি ০ 
বস্তুত ভার! দি দেখুন না! 1 এই বাবা রা হ নর - 
প্রত্যেক সালাতের রম গোসল করা আবশ্যক ছিল | রাসুলুল্লাহ সর -এর পরবর্তীতে আলী (রা) ও 
ইব্‌ন আব্বাস ৪ রি নি পোষণ করেছেন এবং bd ফা মারি শিরা ৮: 


ইত 5 4275৬ 8৩38 বত 


দিনা ০:৮4 6০৫ পাপা 


+-০:০৪৪১০১০৬৪৯৪০৪ ২ ১০৯১১৮৮৭৬৬০ ১০ ৪ 


রর 


৮০৩,০২৩ 


তেনে জে লালা 3৫0০ ০০৫ 
(811 05 LA, 3০855 10১০০ Ce CSG ও ০ (0 Call 
(51০০ ১০৪০১০ ST EES UGS tt Liste YG CY TY 
ds J 22521615521 ১ 410 

+ হল উন pala লাঠি 


www.waytojannah.com 


Contents 


১৯০ | | তাহাবী শরীফ 


৫৯০. সুলায়মান ইব্‌ন শু“আইব (র).... সাঈদ ইব্‌ন জুবাইর রে) থেকে বর্ণনা করেন যে, একবার 
জনৈকা মহিলা ইব্‌ন আব্বাস রো) এর নিকট একটি পত্র নিয়ে আসে । তখন তার দৃষ্টিশক্তি লোপ 
পেয়েছে । তিনি উক্ত পত্র তার ছেলের হাতে দিলেন । ছেলেটি অতি দ্রুত তা পড়ে ফেললে তিনি পত্রটি 
আমাকে দিয়ে দিলেন। আমি তা পড়লাম । তিনি তার ছেলেকে বললেন, তুমি এমনটি কেন পড়লে না 
যেমনটি এই মিসরী বালকটি পড়েছে। তাতে ছিল £ “বিস্মিল্লাহির রাহমানির রাহীম! জনৈকা 
মুসলিম নারীর পক্ষ থেকে। সে ইস্তিহাযায় আক্রান্ত, তাই সে আলী (রা) কে এর সমাধান সম্পর্কে 
জিজ্ঞাসা করেছে। তিনি তাকে গোসল করে সালাত আদায়ের নির্দেশ দিলেন” । এরপর তিনি (ইব্‌ন 
আব্বাস রা) বললেন, হে আল্লাহ্‌! আমি আলী (রা) এ ব্যাপারে যা বলেছেন, তা ব্যতীত কিছু জানি 
না, একথা তিনি তিনবার বললেন । কাতাদা রে) বলেন ৪ আমার নিকট আয্রা (র) সাঈদ (র) সূত্রে 
রিওয়ায়াত করেছে যে, তাকে বলা হয়েছিল যে, কুফা (শহর) শীত প্রধান এলাকা । তাই তার জন্য . 
, প্রত্যেক সালাতের সময় গোসল করা কষ্টকর। তিনি বললেন £ যদি আল্লাহ্‌ চাইতেন তাহলে তাকে 
তার চাইতে কঠিনতর অবস্থার সম্মুখীন করতেন। 


১০ all ৬২ 2: 005 ০০০৯৯] 08005 আশি ০৫ Sl Ui _০৭$ 


রা লা ot Al FTO rns 23 Sn Os past ৩ 


০ ৫ পা পাপা 


2 


রনির HE) 


রি বো 


(১০১০৪ 65৪ 0141 51 fel Ce 0৪ ০০১৫1 ১০ এ ৩৪ SUES ০৪৩ ৩৭ 45 ০৫৪ 

+ ১41০1৮20525 1 ssl ৫-০৬০ ০০০৯১৩ 
৫৯১. সুলায়মান ইব্‌ন শু“আইব রে).... সাঈদ ইবৃন জুবাইর (র) থেকে বর্ণনা করেন যে, কুফার 
অধিবাসী জনৈকা মহিলা ইস্তিহাযায় আক্রান্ত হন। তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন উমার (রা), আবদুল্লাহ্‌ ইব্ন 
আব্বাস (রা) ও আবদুল্লাহ্‌ ইব্‌ন জুবাইর রো)-কে লিখলেন এবং তাদেরকে আল্লাহ্র কসম দিয়ে 
জিজ্ঞাসা করলেন, আমি একজন মুসলিম নারী, বিপদগ্রস্ত, দু'বছর পর্যন্ত ইস্তিহাযায় আক্রান্ত | এ 
বিষয়ে আপনাদের অভিমত কি? এ পত্র সর্ব প্রথম আবদুল্লাহ্‌ ইব্‌ন জুবাইর (রা)-এর হাতে আসে। 
তিনি বললেন, আমি শুধুমাত্র তার জন্য এতটুকু জানি যে, সে হায়যের নির্ধারিত দিনগুলো ছেড়ে দিয়ে 
(অবশিষ্ট দিনগুলোর, জন্য) প্রত্যেক সালাতের সময় গোসল করবে এবং সালাত আদায় করবে।.পরে 
তারা সকলেই এর অনুসরণ করেন। 


০০৯৯১০৮৯১০৬ ৪৪ ৩ ৪৯০৪৩৩২9১৮০ 
৮৯০৯ 01 sal ESS JG 20195 2৯5 LAS ৭৫০ onl 


৫৯২, মুহাম্মদ ইব্ন খুযায়মা (র).... সাঈদ ইব্‌ন জুবাইর (র) বিশেষ করে ইব্‌ন আব্বাস (রা) 
থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন৷ তবে তিনি বলেছেনঃ তার হায়যের নির্ধারিত দিনগুলোতে 
সালাত ছেড়ে দিবে। | 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ তাহারাত ১৯১ 


দ্বিতীয় অভিমত 

প্রথমোক্ত মত পোষণকারী রান 
প্রত্যেক সালাতের সময় গোসল করা সাব্যস্ত করেছেন, যা আমরা উল্লেখ করেছি। পক্ষান্তরে এ বিষয়ে 
অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, তার উপর যুহর এবং আসরের জন্য একই 
গোসল করা ওয়াজিব। এতে যুহরের সালাতকে শেষ ওয়াক্তে এবং আসরের সালাতকে প্রথম ওয়াক্তে 
আদায় করবে । মাগরিব এবং ইশার জন্য এক গোসল করবে এবং এতে উভয় সালাত আদায় করবে। 
প্রথমটিকে বিলম্বে আর দ্বিতীয়াটিকে তাড়াতাড়ি আদায় করবে । যেমনটি যুহর ও আসরে করেছে। 
আর ফজরের (সালাতের) জন্য পৃথক গোসল করবে । তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীস সমূহ দ্বারা 
দলীল পেশ করেছেন ঃ 


(31 018 এ)৮:০]। 21055 065 47৯ ০১১৯5 EE 068 2915 ৮১1 021 (585 75৭ 


৮১ ৮১০০ ০০৬৯০ ৩৯801 ০০781) ১৯ ৯৯০৭] ১০০ ০৪ sol ০৯৯০ 
05508 TH এ ০451 05024: এ ক EL ০405 ol hos 


ow or ০৫০. চা 


সি 2 
৫৯৩. ইব্‌ন আবী দাউদ (র) .......... এরর বিনত্জাহ যক রা শি তিনি 
নবী শুই -কে জিজ্ঞাসা করেছেন যে, তিনি ইস্তিহাযা আক্রান্ত (তার জন্য পবিত্রতা অর্জনের বিধান 
কি ?)। তিনি বললেন £ সে তার হায়যের নির্ধারিত দিনগুলোতে বসে থাকবে (সালাত আদায় করবে 
না)। তারপর গোসল করে যুহরের সালাতকে বিলম্বে পড়বে এবং আসরকে তাড়াতাড়ি পড়বে । আবার 
গোসল করে সালাত আদায় করবে, মাগরিবকে বিলম্বে এবং ইশাকে তাড়াতাড়ি পড়বে । আর ফজরের 
জন্য (পৃথক) গোসল করবে। 


895 01 ধলা ০০ AE ০৪১৯০ ৪ 9০ 00285 05৪ 00804১521০৯ 75৭ 
21755515225 5-117555-4251 22225 
৫৯৪: ইউনুস রে).... আবদুর রহমান ইব্‌ন কাসিম (র) তার পিতা থেকে রিওয়ায়াত করেন যে, 
জনৈকা মুসলিম মহিলা ইস্তিহাযায় আক্রান্ত হন। তখন লোকেরা নবী গুঞ্লঃঃকে (এ বিষয়ে) জিজ্ঞাসা 
করে। এরপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি (এটাও বলেছেন ৪ “তার হায়যের 
নির্ধারিত দিনগুলো পরিমাণ” (সালাত দহে দলে | 


৫ 


০৫4 ০ 


১১১৮১১০০১০০ ৪৪ ৩৪ চস এ UG SL Dl CRD oa 


5 রা 


a et 


www.Wwaytojannah.com 


Contents 


১৯২ | -- তাহাৰী শরীফ 


৫৯৫. ইব্ন মারযুক (র)..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, জনৈকা মহিলা রাসূলুল্লাহ্‌ জুঁই 
-এর যুগে ইস্তিহাযায় আক্রান্ত হয়: এবং-তাকে নির্দেশ দেয়া. হয়. তারপর অনুরূপ: রিওয়ায়াত 
করেছেন। কিন্তু. তাতে এ বাক্যটি উল্লেখ করেন: নি যে, “তার হায়যের নির্ধারিত দিনগুলোর সালাত 
ছেড়ে দিবে” | (হথায়য’ এবং 'আক্রা কোন শুব্দ-ই বলেন নি।) (৯৮ 


285 


“e202 9 পর চিলতে £0 


40957508075, 1৫ ৬১০ তে 


1৮০৫১ 
Eo এ 325০০59০৮05 ৯] ০ 
, এ১ ১2210০55555 115 945 2 


৫৯৬. ফাহাদ রে).... আসমা বিন্ত উমাইস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! ফাতিমা বিন্ত আবী হুবাইশ (রো) এত এত দিন থেকে ইস্তহাযায় 
আক্রান্ত, তিনি সালাত আদায় করেন নি। তিনি বললেন ৪ সুবহানান্লাহ্‌! এটা শয়তানের পক্ষ থেকে 
(সংঘটিত) ৷ তার জন্য উচিত বড় গামলায় বসে যাওয়া, যখন পানির উপর হরিদ্বাভ রং দেখবে তখন 
যুহর ও আসরের জন্য একবার-গোসল করবে, ত টিনার বল দির ও 
II রি ৪ 
তার উক্তি-“এর মাঝামাঝি উযু করবে”- বস্তুত এতে সম্ভাবনা আছে যে, EE 
হাদাস পাওয়া যায় তাহলে উষু করবে এবং এটারও সম্ভাবনা আছে যে ফজরের জন্য উষু করবে। কিন্তু 
এতে শু’'বা রে) ও সুফইয়ান (র)-এর পূর্ববর্তী হাদীসের পরিপন্থী. কোন দলীল নেই । তারা বলেন, 
এই সমস্ত হাদীস যা রাসূলুল্লাহ্‌ প্রশ্নঃ থেকে বর্ণিত, যেমনটি আমরা উল্লেখ করেছি যে, যুহর ও 
আসরকে এক গোসলের সাথে একত্রিত করবে এবং মাগরিব ও ইশাকে এক গোসলের সাথে 
একত্রিত করবে, আর ফজরের জন্য পৃথক গোসল করবে। এটাই আমরা গ্রহণ করি। বস্তুত এটা 
প্রথমোক্ত সেই সমস্ত" হাদীস অপেক্ষা উত্তম যাতে প্রত্যেক সালাতের সময় গোসলের নির্দেশ দেয়া 
হয়েছে। যেহেতু এরূপ হাদীসও রর্ণিত আছে, LL 775 
তারা নিম্োক্ত হাদীসসমূহ উল্লেখ করেছেন £ এ 3 


TIT BEALS ACS BOA Br (১৫3১ -5৭% 
১৮১৭০+০ ই ০০০৯০ ১৭০ ০৯০১০ ১০51১ 
(২৩৫ Cb ৯৩৫ এব ০০০ ০০15 als < SEB 4 ০৯০০ ১০ ৯৪ 
ৰ সি ৮ ভিত ৮০৯০ ১1০৭০ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত * ১৯৩ 


৫৯৭. ইব্‌ন আবী দাউদ (র).... আয়েশা. রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সাহ্‌লা বিনৃত 
সুহাইল ইব্‌ন আমর (রা) ইস্তিহাযায় আক্রান্ত হন । রাসূলুল্লাহ্‌ শুঁল্ুয়-তাকে প্রত্যেক সালাতের জন্য 
গোসলের নির্দেশ-দিতেন। কিন্তু যখন তা তার জন্য কষ্টকর হয়ে পড়ল তখন তিনি তাকে নির্দেশ 
দিলেন যে, যুহর ও আসরকে এক গোসলের সাথে একত্রিত করবে, মাগরিব হাতে এক 
গোসলের সাথে এবং ফজরের জন্য পৃথক গোসল করবে । | 
তারা বলেন ঃ এটা প্রমাণ বহন করে যে, এই বিধান ভ্ৰমো হাদীস সমূহে-উল্লিখিত বিধানের উন্য 
রহিতকারী । যেহেতু তিনি এই নির্দেশ পরবর্তীতে প্রদান করেছেন। সুতরাং প্রথমোক্ত হাদীস. সমূহ 
গ্রহণ করা অপেক্ষা পরবর্তী বিধান গ্রহণ করা উত্তম। তারা বলেন £ এ বিষয়টি আলী (রা) ও ইব্‌ন 
লারা | 
ELS ০০০০/৬০১১/১০৮৮০৯৯১০১০০৪১১১০৭১০৪০৬ 
025 855052015৬5 70 0০ ০ 558 (5 215০ 
১৯১৬৭ ৬০ UG Ab Ll Se Ge SIS UG JAE UE 91 40 ২ 
Ee PA ০১2৮5 0১8৯1 
২4205 ক] এ) 22 65110 OE 
৫৯৮. EL HEL জা ‘তিনি বলেছেন, 
একবার তার নিকট জনৈকা ইস্তিহাযা আক্রান্ত মহিলা উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন । 
তিনি তাকে ফাতওয়া দিয়ে বললেন, অন্যকে জিজ্ঞাসা কর ৷ রাবী বলেন, তারপর সেই মহিলা ইব্‌ন 
উমার (রা) এর নিকট এসে এ সম্পর্কে জিজ্ঞাসা করলেন । তিনি তাকে বললেন, যতক্ষণ পর্যন্ত রক্ত 
দেখবে সালাত আদায় করবে না । এরপর মহিলাটি ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট প্রত্যাবর্তন করলেন. 
এবং তাকে বিষয়টি বললেন । তিনি বললেন, আল্লাহ্‌ তার উপর রহমত করুন৷ তিনি তো তোমাকে 
কুফরী পর্যন্ত পৌছে দেয়ার উপক্রম করে ফেলেছেন। রাবী বলেন, তারপর সে আলী ইব্‌ন আবী 
তালিব রো)কে জিজ্ঞাসা করল, তিনি বললেন, এটা শয়তানের. পক্ষ থেকে লাথি অথবা বলেছেন, 
গর্ভাশয়ে আঘাত ৷ প্রত্যেক দুই সালাতের জন্য একটি বার গোসল করে. সালাত আদায় করবে । 


পরবর্তীতে সে ইব্‌ন আব্বাস (রা)-এর সঙ্গে সাক্ষাত করে তাকে জিজ্ঞাসা করল ৷ তিনি বললেন, 
18777177775 
৬৯ ৮৮৮।৮৯৯৮১০5৪৪৩ত৭০০৭& ০৮৮০৮ ১১5০ 


পক প এ 


চি 0555 925 
তাহাবী শরীফ ১ম খণ্ড -২৫ 


Wwww.waytojannah.com 


Contents 


১৯৪ | তাহাবী শরীফ 


৫৯৯. ইব্‌ন খুযায়মা রে)..... মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার ইব্‌ন 
আব্বাস (রা)-এর নিকট বলা হল যে, আমাদের এলাকা শীত প্রধান এলাকা । তিনি বললেন, যুহরের 
সালাতকে পিছিয়ে এবং আসরের সালাত এগিয়ে নিয়ে উভয়ের জন্য একবার গোসল করবে, 
মাগরিবের সালাতকে পিছিয়ে এবং ইশার সালাতকে কিছুটা এগিয়ে নিয়ে উভয়ের জন্য একবার 
গোসল করবে, আর ফজরের সালাতের জন্য পৃথক গোসল করবে । এ 

সুতরাং তারা এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন। পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর 
আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা বলেছেন ঃ ইস্তিহাযা আক্রান্ত মহিলা তার হায়যের 
নির্ধারিত দিনগুলোর সালাত ছেড়ে দিবে । তারপর প্রত্যেক সালাতের গোসল এবং উযু করে সালাত 
7 OC LL AS Le 


রি ০৯88 ৬ 


88 ২2555০৪১5১2 
1০১০ ১৮০০ ১৯৯৪৭ ০৪141৮০০১০১ এ ০৯০০৯ 
315 ৮৮০৩ ৯৪৮৭ YK তি এ 
৬০০. মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন ইউনুস সূসী (র).... আয়েশা (রা) কেরানারিনের ফাতিমা 
বিন্ত আবী হুবায়শ (রা) রাসূলুল্লাহ্‌ শুই এর নিকট এসে বললেন, হে আল্লাহ্র রাসূল! আমি 
ইস্তিহাযায় আক্রান্ত, ফলে আমার রক্ত বন্ধ হয় না। তিনি তাকে তার হায়যের নির্ধারিত দিনগুলোর 


79575555558 
সালাত আদায় করবে । যদিও রক্তের ফোটা চাটাইয়ের উপরে নির্গত হয় । 


১1 IU নো 2১৯০৭, 1 
in Cl ES 4135753১১৯0 eta 

| . ২০০ 
৬০১. সালিহ ইব্‌ন আবদির রহমান (র) ও ফাহাদ (র).... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, 
ফাতিমা বিন্ত আবী হুবায়শ রো) রাসূলুল্লাহ্‌ শুক্ুঃ -এর নিকট এসে বললেন, আমার একমাস, 
দুইমাস হায়য (রক্ত) নির্গত হতে থাকে । রাসূলুল্লাহ্‌ জ্ক্লঃ$ বললেন £ এটাতো হায়য নয়, এতো 
তোমার শিরা থেকে বেরিয়ে আসা রক্ত । সুতরাং যখন তোমার হায়যের নির্ধারিত দিনগুলো আসে 


তখন সে ক'দিন সালাত ছেড়ে দিবে আর হায়যের দিনগুলো চলে গেলে তাহারাত অর্জনের জন্য 
গোসল করবে । তারপর প্রত্যেক সালাতের সময় উযু করবে। 


WWw.Waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত | | | ১৯৫ 


Sl EE HESS LUE oS EE CES 
০০:4০ ৮ ৫4৩৩৩ +৩০ * ০ oz Fog # 242০০ G০ ELA l 4 ০০ 
০৯০ Ss 01 4০৩ ০৮১০০৪। ১৪ এলি ০ ~~ 0 ০০৩ ৯ [১১৩ Cc ols 
Lal ৩০ BE Le 52 5s Cl ১৯১৯৭৪১৮১১০ ০৯০৯৯ তা 


০9৮০৫ 


.. lal 7৮5৬2 JE (ও 05 Mi Uae মত ই ES 
৬০২. আলী ইব্ন শায়বা রে) ও ফাহাদ রে) EE আদী ইব্‌ন সাবিত (রা) তীর পিতা-পিতামহ রো) 
সূত্রে নবী শর থেকে বর্ণনা করেন যে, তিনি ইস্তিহাযা আক্রান্ত মহিলা সম্পর্কে বলেছেন ঃ সে তার 
হায়যের নির্ধারিত দিনগুলোর সালাত ছেড়ে দিবে । সে দিনগুলো অতিক্রান্ত হওয়ার পর সে গোসল 
দিতি রা রা তব 
থাকবে৷. 
তারা বলেন, Gee Ea ESET TEL 
০০ SURE (1 55 LS LUG ai os ডিবি ECVE EE 


০৮5৭৮ 


CE oe ০১৯ 55 Cl ০০ 4০০৯ 0৯০ 52 ও 25 ১০ বা ১০১০9 ০০ ৬০০ 
13৯15 5341 ০০80] ৪ ১0১45 ও LE 


৬০৩. ফাহাদ (র) ....... আদী ইব্‌ন সাবিত (র) তীর পিতা থেকে তিনি আলী (রো) থেকে অনুরূপ ' 
রিওয়ায়াত করেছেন । অর্থাৎ সেই হাদীসের অনুরূপ, যা তিনি তার পিতা-পিতামহ (রা) সূত্রে নবী 
রুই থেকে রিওয়ায়াত করেছেন, আর আমরা তা এর পূর্বে উল্লেখ করেছি। 

তিনি বলেন, যা কিছু আমরা এই অভিমত সম্পর্কে রাসূলুল্লাহ্‌ প্রশ্নঃ এবং আলী (রা) থেকে 
রিওয়ায়াত করেছি, সেগুলোর বিরুদ্ধে জনৈক প্রশ্ন উথাপনকারী প্রশ্ন উথথাপন করে বলেছে যে, ইমাম: ' 
আবু হানীফা (র)-এর হাদীস, যা তিনি হিশাম (র) সূত্রে উরওয়া (র) থেকে বর্ণনা করেছেন, তা 
বিশুদ্ধ নয়। যেহেতু হাদীসের হাফিষগণ হিশাম ইব্‌ন উরওয়া (র) থেকে এটাকে অন্যভাবে রিওয়ায়াত 
করেছেন। তারা নিম্নরূপ উল্লেখ করেছেন £ 


97175755558 57555 85 Lt 
২1 ৮1801 2০০ ১০ 41 bs ১০৮ বড ৯৪০০ ০27৬ ০ 115 58053 
IS EEE HELE, Ed Is ES > ll 
০৩ ৩০০ US CS পু এ 05০০ 085 TE Eat 0৩ দা ০ 415 ০ 
UES উপরি 1১1 ৯১০ ০৪০১০ Lal sll 135 Lal 


eo 


Wwww.waytojannah.com 


০ Contents 
১৯৬: | তাহাবী শরীফ 


৬০৪. ইউনুস (র).. কট আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, একবার ফাতিমা বিন্ত আবী হুবায়শ 
(রা) রাসূলুল্লাহ শী এর দরবারে এলেন। তিনি ছিলেন ইস্তিহাযায় আক্রান্ত একজন মহিলা । তিনি 
বললেন, হে আল্লাহ্র রাসূল! আল্লাহ্‌র কসম! আমি-তো (রক্ত থেকে) পাক হইনা । তাই আমি-সর্বদা. 
সালাত ছেড়ে.দিব কি? রাসুলুল্লাহ জুলু বললেন, এ রক্ত হায়যের নয়, বরং শিরা থেকে বেরিয়ে আসা ' 
রক্ত। সুতরাং যখন তোমার হায়যের নির্ধারিত দিনগুলো আসে তখন সে ক'দিন সালাত ছেড়ে দিবে 
Bl SALA A OL 
১০ | ৬০ 5 05 095 রর or (১৪ JG Se 2 দি চি ০ 
এ 20 Ebert Se ০5 4৯5৫9545902 Ss 

৬০৫. মুহাস্মদ ইব্‌ন আলী ইব্‌ন দাউ (র)...:.. আবদুর রহমান ইব্‌ন আবুষ যিনাদ রে) তীর পিতা 
এবং হিশাম (র) উভয় থেকে, তিনি উরওয়া রে) থেকে, তিশি আয়েশা (রা), থেকে, "অনুর 
রিওয়ায়াত করেছেন। | 

সুতরাং বি ETE নিওা 
করেছেন, সেইরূপভাবে নয় যেমনটি ইমাম আবু. হানীফা রে) তা রিওয়ায়াত করেছেন । অতএব. 
তাদের বিরুদ্ধে দলীল হল যে, হাম্মাদ ইব্‌ন. সালামা: রে) এই হাদীসটি হিশাম রে) থেকে রিওয়ায়াত 
বরের নং এহে ভিন “গল কা (রে) মের টি ep এর 
অনুকূলে প্রমাণ বহন করে | ..... : 


৫০:০০ 


টিনা তের 
৬০৬. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)...... আয়েশা (রা)-এর বরাতে নবী গ্রক্লঃ; থেকে সেই হাদীসের 
অনুরূপ রিওয়ায়াত করেছেন, যা ইউনুস রে) ইব্‌ন ওহাব রে) থেকে এবং মুহাম্মদ ইব্‌ন আলী রে) 
সুলায়মান ইব্‌ন দাউদ (র) থেকে রিওয়ায়াত করেছেন । তবে তিনি বলেছেন, যখন হায়য়ের দিনগুলো 
পরিমাণ অতিক্রান্ত হয়ে যাবে তখন তোমার রক্ত ধুয়ে উযূ করে সালাত আদায় করবে। র 
বস্তুত এ হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ শুই তাকে গৌসলের সঙ্গে সঙ্গে উষূরও নির্দেশ 
দিয়েছেন। আর এটা সেই উযু, যাংপ্রত্যেক সালাতের জন্য করা হয়ে থাকে । এটাই হচ্ছে ইমাম আবু ॥ 
হানীফা রে)-এর হাদীসের মর্ম । হিশাম ইব্‌ন উরওয়া রে)-এর রিওয়ায়াতে হাম্মাদ ইব্‌ন সালামা 
রাবীর মর্যাদা (এমনকি) তোমাদের মতে মালিক রে), লায়স রে) ও আমর ইব্‌ন হারিস রর) থেকে 
কোন অংশেই কম নয়। | 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ঃ তাহারাত মা ২১৯৭ 


সুতরাং আমরা যা কিছু উল্লেখ করেছি, তাতে রাসূলুল্লাহ শট ' থেকে বর্ণিত মুস্তাহাযা মহিলার 
রিওয়ায়াতের বিশুদ্ধতা সাব্যস্ত হল। সেতার ইস্তিহাযা অবস্থায় প্রত্যেক সালাতের সময় উযু করবে । 
তবে রাসূলুল্লাহ্‌ শই দিতি বহত আছে, 525 
এসেছি। . : 


 ইসাম তাহাবী কে) ভিডি দীন রী টিনা হারা 
আমরা এ বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করার প্রয়াস পাব, যেন অবহিত হতে পারি যে, এর কোন্টির 
উপর আমল করা শ্রেয় । সুতরাং রাসূলুল্লাহ্‌ শন; থেকে বর্ণিত রিওয়ায়াত, যা আমরা এই অনুচ্ছেদের 
শুরুতে বর্ণনা করেছি যে, তিনি উন্মু.হাবীবা রিন্ত জাহশ (রা)-কে প্রত্যেক সালাতের জন্য.গোসলের 
নির্দেশ দিয়েছেন । এটা এ হাদীসের দ্বারা রহিতুহয়ে যাওয়াটা সাব্যস্ত-হল; যা.আমরা-এই. অনুচ্ছেদের 
দ্বিতীয়. অংশে ;সাহলা বিন্ত সুহাইল (রা)-এর বিষয়ে-ইবৃন_আবীন্দাউদ (র)....... ওয়াহবী রে)-এর 
সূত্রে রাসূলুল্লাহ্‌ শট থেকে রিওয়ায়াত করেছি ।: রাসূলুল্লাহ্‌: শত তাকে প্রত্যেক সালাতের জন্য 
গোসলের নির্দেশ দিতেন যখন তার উপর এটা-কষ্টকর হয়ে পড়ল তখন তাকে এক গোসলে যুহর ও 
আসরের সালাত আর- এক গোসলে মাগরিব ও ইশা'র সালাত একত্রিত করার এবং ফজরের 
সালাতের জন্য পৃথক গোসল করার নির্দেশ প্রদান করেছেন । অতএব তার জন্য তার এই নির্দেশ 
_ পূর্ববর্তী নির্দেশের জন্য রহিতকারী যে, 57175175798 
বর্ণিত রিওয়ায়াতসমূহের মর্ম কিরূপ, তা গভীরভাত | পৰ্যবেক্ষণ করার পরয়াস'পাব। bi 
‘আমরা দেখতে পাচ্ছি আবদুর রহমান ইব্‌ন কাসিম (র) রাসূলুল্লাহ্‌ জঃ -এর ভুলের ইন্িহাযা 
আক্রান্ত মহিলার বিষয়ে তার পিতা (রা) থেকে রিওয়ায়াত করেছেন। এ বিষয়ে আবদুর রহমান (র) 
থেকে ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে। ছাওরী.. (র) তার থেকে, তিনি তার পিতা থেকে, তিনি যয়নাব বিন্ত 
জাহশ (রা) থেকে রিওয়ায়াত করেছেন যে, নবী জ্ুনুঃ তাকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং তাকে তাকে 
হায়যের নির্ধারিত দিনগুলোর সালাত ছেড়ে দেয়ার জন্য বলেছেন। ইব্‌ন উয়ায়না রে) ও'তা আবদুর | 
রহমান রে) তার পিতা সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু তিনি যয়নাব (রা)- এর উল্লেখ করেননি ৷ তবে 
তিনি হাদীসের শব্দগত অর্থে ছাওরী (র)-এর সাথে একমত্য পোষণ করেছেন৷ আর তা হচ্ছে সে 
বিশেষভাবে ইস্তিহাযার দিনগুলোতে প্রত্যেক দুই সালাতকে এক গোসলে একত্রিত করা । এতে সাব্যস্ত . 
হল যে, তীর হায়যের দিনগুলো নির্ধারিত ছিল। তারপর শু'বা (র) এলেন এবং তিনি তা আবদুর. 
রহমান ইব্ন কাসিম (র) তীর পিতার সুত্রে আয়েশা (রা)-কে ছাওরী রে) ও ইব্‌ন উয়ায়না (র)-এর 
অনুরূপ রিওয়ায়াত করেছেন । তবে-তিনি-“হায়যের দিনগুলোর’ উল্লেখ করেননি । এই বিষয়ে মুহাম্মদ 
ইব্‌ন ইসহাক রে) তার অনুসরণ করেছেন। যখন হাদীসটি এরূপই বর্ণিত যেমনটি আমরা উল্লেখ 
করেছি যে, এতে তারা মত পার্থক্য করেছেন । তাই আমরা তা সুস্পষ্টরূপে প্রকাশ করে দিয়েছি, যেন 
আমরা অবহিত হতে পারি যে, বিরোধ. কোথেকে এসেছে । “হায়যের দিনগুলোর’ উল্লেখ যা:কাসিম 
রে)...... যয়নাব (রা)-এর হাদীসে উক্ত হয়েছে, তা কিন্তু তীর সূত্রে বর্ণিত আয়েশা (রা) এর 
হাদীসে বিদ্যমান নেই । অতএব যয়নাব রো) থেকে বর্ণিত তার রিওয়ায়াতকে আয়েশা (রো) থেকে 
বর্ণিত তার রিওয়ায়াত থেকে ভিন্নতর সাব্যস্ত করা.আবশ্যক । তাই যয়নাব (রা)-এর হাদীস যাতে 
“হায়যের উল্লেখ. রয়েছে 'মুনকাতি-হাদীস"; যা-হাদীস বিশেবজ্ঞদের নিকট, প্রমীণ্য নয় । যেহেতু তারা 
“মুনকাতি' হাদীস ছারা প্রমাণ পেশ করেন নান;এ হাদীসটি মুনকাতি হয়েছে এজন্য-য়ে, কাসিম (র) 


Wwww.waytojannah.com 


Contents 


১৯৮ রর | তাহাবী শরীফ 


যয়নাব (রা)-এর (সময়কাল) পান নাই; এমনকি সে যুগে তার জন্মও হয়নি। কেননা উমার ইব্‌ন 
খাত্তাব রো)- -এর (খিলাফতের) যুগে তার ইন্তিকাল হয়ে গিয়েছে। নবী (সা)- এর ওফাতের পরে তার 
স্ত্রীদের মধ্যে সর্বপ্রথম তারই ইন্তিকাল হয়েছে। 

আয়েশা (রা)-এর হাদীস, যাতে হায়যের উল্লেখ নেই; প্রজার জয় ইত্তিহাযা 
আক্রান্ত মহিলাকে এক গোসলে দুই সালাত একত্রিত করার নির্দেশ দিয়েছেন, যা ওই হাদীসে 
রয়েছে। কিন্তু এটা বর্ণনা করেননি যে, সে কোন্‌ মুস্তাহাযা মহিলা ছিল। 
বস্তুত আমরা দেখতে পাচ্ছি যে, ইস্তিহাযা কয়েক ধরনের হয়ে থাকে ঃ প্রথমত, ইস্তিহাযা আক্রান্ত 
এমন মহিলা যার সব সময় রক্ত ঝরতে থাকে এবং তার হায়যের দিনগুলো নির্ধারিত। তার বিষয়ে 
বিধান হচ্ছে, হায়যের নির্ধারিত দিনগুলোর সালাত ছেড়ে দিবে এবং তারপর গোসল করবে ও উষূ 
করবে (ও সালাত আদায় করবে) ৷ দ্বিতীয়ত, ইস্তিহাযা আক্রান্ত এমন মহিলা যার সব সময় রক্ত 
ঝরতে থাকে, রক্ত বন্ধ হয় না এবং হায়যের দিনগুলো তার অনির্ধারিত অজানা)। তার বিধান হচ্ছে, 
প্রত্যেক সালাতের জন্য গোসল করবে। যেহেতু তার জন্য এমন একটি: সময় 'অতিবাহিত হয় না, 
যাতে সে হায়য বিশিষ্ট হওয়া বা হায়য থেকে পাক হওয়া বা ইস্তিহাযা আক্রান্ত হওয়ার সম্ভাবনা না 
'থাকে। তাই সতর্কতা অবলম্বন করে তাকে গোসল করার নির্দেশ দেয়া হবে। তৃতীয়ত, ইস্তিহাযা 
আক্রান্ত এমন মহিলা, যার হায়যের দিনগুলো অনির্ধারিত অজানা) থাকে, রক্ত সর সময়.ঝরে না 
এবং এক সময় বন্ধ হয়ে যায় তারপর পুনরায় চলে আসে, সমস্ত দিন তার এ অবস্থা অব্যাহতভাবে 
চলতে থাকে । তাহলে-সে লক্ষ্য করবে যে, রক্ত বন্ধ হওয়ার: অবস্থায় যখন সে গোসল করবে তখন : 
তার. জন্য হায়য, থেকে সেই পবিত্রতা লাভ হবে না, যার. দ্বারা তার উপর গোসল ওয়াজিব হয়। 
সুতরাং সে এ অবস্থায় উক্ত গোসল দ্বারা যত সালাত ইচ্ছা করে আদায় করতে পারবে, যদি তা তার 
জন্য সম্ভব হয়। . 

অতএব আমরা যখন দেখতে পেলাম যে, মহিলা কখনও ওইসব বিভিন্ন অবস্থা থেকে কোন একটির 
সাথে ইস্তিহাযাগ্রস্ত হয় এবং প্রত্যেক অবস্থার বিধান ভিন্নতর অথচ মুস্তাহাযা শব্দটি সবগুলোকে 
অন্তর্ভুক্ত করে । আমরা কিন্তু আয়েশা (রা)-এর ওই হাদীসে সেই মহিলার ব্যাপারে, যার সম্পর্কে নবী 
(সো) উল্লেখিত নির্দেশ দিয়েছেন স্পষ্টত বর্ণনা পাইনা যে, সে কোন রকম মুস্তাহাযা ছিল। তাই 
আমাদের জন্য জায়িয হবে না আমরা কোন দলীল ব্যতীত একে কোন এক প্রকারের জন্য প্রয়োগ 
করা এবং অবশিষ্টকে ছেড়ে দেয়া। সুতরাং আমরা গভীরভাবে দেখেছি যে, এ সম্পর্কে আমরা কোন 
প্রমাণ পাই কিনা । আমরা নিমোক্ত হাদীসে দেখি ৪ 


SLANE BE YG Cos Yh 05 05080০05০০৮ ১৮569 ১৬ 
১৪৭ ৩০ উঠ ৯241১০৮০০৮০ 25 অপ na ally ২৮০৪০০৪ 
Fe ae lol ১ EE EST SIGUE 8০০ Oe dpc 3S 
+ 80০5 0৫ ১ Laois as 9 02 


৬০৭. রর নি আয়েশা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি ইস্তিহাযা আক্রান্ত 
মহিলা.সম্পর্কে বলেন, 98788878755 
| যা বজ থয নল ক! ই 7 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £৪ তাহারাত | L : ১৯৯ 


95525 05052 সি 05 সি হি 05 25755 Eth 
+ 44১৭ sl কির ভাবা ১০1১ 


৬০৮. সাইদ ইবন নাস রে) ও আলী ইবন শা) ০ শা'বী (রে) থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন । 


ইমাম তাহাবীর বিশ্লেষণ 

১৮71 হা যা আমরা উল্লেখ করেছি যে, রাসূলুল্লাহ্‌ 
শর -এর পরে. তিনি এই ফাতওয়া দিতেন, মুস্তাহাযা মহিলারু বিধান যা আমরা উল্লেখ করেছি যে, 
সে প্রত্যেক সালাতের জন্য গোসল করবে, আবার যা আমরা উল্লেখ করেছি যে, সে এক গোসলে দুই 
সালাত একত্রিত করবে, এবং আরো যা আমরা উল্লেখ করেছি যে, সে হায়য়ের নির্ধারিত দিনগুলোতে 
সালাত ছেড়ে দিবে তারপর প্রত্যেক সালাতের জন্য গোসল এবং উযু করবে। বস্তুত এসব কিছু 
আয়েশা (রা) থেকে বর্ণিত আছে। সুতরাং তার এই উত্তর দ্বারা সাব্যস্ত হল যে, এই বিধান অপর দুই 
বিধানের জন্য রহিতকারী । যেহেতু আমাদের মতে তার সম্পর্কে এ ধারণা করা বৈধ নয় যে, তিনি 
রহিতকারী (হাদীস) ছেড়ে দিয়েছেন এবং মানসূখ (রহিত) হাদীস অনুযায়ী ফাতওয়া দিতেন। যদি 
এটা না হত তাহলে তার রিওয়ায়াত রহিত হয়ে যেত ৷ যখন সাব্যস্ত হল যে, এটাই রহিতকারী যা 
আমরা উল্লেখ করেছি । তাহলে এ অভিমতকে গ্রহণ করা আবশ্যক এবং এর পরিপন্থী বিধান জায়িয ৷ 
রিওয়ায়াতসমূহের উল্লিখিত মর্মও হতে পারে আবার এতে অন্য সম্ভাবনাও আছে। সম্ভবত ফাতিমা 
বিন্ত আবী হুবায়শ (রো) সম্পর্কে যা কিছু রাসূলুল্লাহ্‌ শর্ট থেকে বর্ণিত আছে তা এর পরিপন্থী হবে 
না যা তার থেকে সাহলা বিন্ত সুহায়ল (রা)-এর ব্যাপারে বর্ণিত আছে। যেহেতু ফাতিমা বিন্ত 
আবী হুবায়শ (রা)-এর হায়যের দিনগুলো নির্ধারিত ছিল, সাহলা (রা)-এর দিনগুলো অজ্ঞাত ছিল। 
তবে তার রক্ত কোন সময় বন্ধ হয়ে যেত. এবং কোন সময় প্রত্যাবর্তন করত । এজন্য তার. এমন 
ধারণা থাকতে: পারে যে, গোসলের পরেও হায়য থেকে পাক হননি । যার কারণে তিনি এক গোসল 
দ্বারা দুই সালাত আদায় করতেন । 

বদি বিষয়টি এরূপ হয়ে থাকে তাহলে আমরা একই সঙ্গে উভয় হাদীসের মর্মই গ্রহণ করি। ফাতিমা 
(রা) বর্ণিত হাদীসের বিধান-এর উপর প্রয়োগ করি, যেরূপ আমরা ব্যাখ্যা করেছি । (অর্থাৎ হায়যের 
দিনগুলো নির্ধারিত হওয়া)। আর সাহলা (রা) বর্ণিত হাদীসের বিধান তাই হবে যা আমরা বর্ণনা 
করেছি । আর উম্মু হাবীবা (রা) বর্ণিত হাদীসটি বিরোধের সাথে বর্ণিত হয়েছে । কতেক রাবী আয়েশা 
(রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ গ্রক্তঃ তাকে প্রত্যেক সালাতের সময় গোসল করার নির্দেশ 
দিয়েছেন এবং তীর হায়যের দিনগুলো উল্লেখ করেননি । হতে পারে তিনি তাকে এ বিধান এ জন্য 
প্রদান করেছেন যেন ওরই পানি তার জন্য চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয়। যেহেতু তা (পানি) 
গর্ভাশয়ের রক্তকে খতম করে দেয় ফলে তা প্রবাহিত হয় না। কতেক রাবী এটাকে আয়েশা (রা) 
থেকে এভাবে রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ শ্রুহ্লঃ তাকে নির্দেশ দিয়েছেন যেন তিনি হায়যের 
. নির্ধারিত দিনগুলোর সালাত ছেড়ে দেন তারপর প্রত্যেক সালাতের জন্য গোসল করেন। যদি বিষয়টি 
এরূপই হয়ে থাকে, তাহলে সম্ভবত এর দ্বারা তার উদ্দেশ্য ছিল চিকিৎসা । আবার এটাও হতে পারে 
যে, এর দ্বারা আমাদের পূর্ব বর্ণিত সেই বিষয়টিই তার উদ্দেশ্যে ছিল। যেহেতু তীর রক্ত সর্বদা 
প্রবাহিত হতে থাকত এবং প্রত্যেক সালাতের সময় হায়য থেকে পাক হওয়ার সম্ভাবনা হত আর 


Wwww.waytojannah.com 


| Contents 

২০০. | | "_ তাহাবী শরীফ 
টার জিরা যা OPE 
করেছেন। যদি বিষয়টি এরূপই হয়, তাহলে আমরা সেই মহিলার ব্যাপারে যার রক্ত সর্বদা ঝরতে 
থাকে এবং হায়ষের দিনগুলো অজ্ঞাত থাকে তার সম্পর্কে এই অভিমতই ব্যক্ত করি। 
বস্তুত যখন এই সমস্ত হাদীসে এইরূপ সম্ভাবনা রয়েছে যা আমরা বর্ণনা করেছি। এবং রাসূলুল্লাহ্‌ 
গুহই এর পরে আয়েশা (রা)-এর অভিমত আমরা সেই মর্মে রিওয়ায়াত করেছি. যা.আমরা বর্ণনা 
করেছি। এতে সাব্যস্ত হল যে, এটা সেই ইস্তিহাযাগ্রস্ত মহিলার বিধান যার (হায়যের) দিনগুলো জানা 
নেই এবং আরো সাব্যস্ত হল যে, যা কিছু এর পরিপন্থী উম্মুল. মু'মিনীন আয়েশা (রা) এর সূত্রে 
রাসূলুল্লাহ্‌ প্রা থেকে যুস্তাহাযা সম্পর্কে বর্ণিত তা অন্য ইস্তিহাযা অথবা এ মুস্তাহাযা সম্পর্কে.য়ার 
ইস্তিহাযা এই ইস্তিহাযার অনুরূপ ৷ কিন্তু এতে যাই উদ্দেশ্য হউক না কেন ফাতিমা বিন্ত আবী 
হুবায়শ (রা)-এর ব্যাপারে যা বর্ণিত আছে তাই উত্তম । যেহেতু নবী প্রন এর পরে আয়েশা (রা) 
তাই গ্রহণ করেছেন। অথচ রাসূলুল্লাহ্‌ গুহ কর্তৃক এর অনুকূল, বা পরিপন্থী যত উক্তি. ছিল সবই 
তার জানা ছিল. অনুরূপভাবে যা কিছু আমরা ইস্তিহাযাগরস্ত মহিলার, ব্যাপারে আলী (রা).থেকে 
রিওয়ায়াত করেছি যে,.সে প্রত্যেক সালাতের জন্য গোসল. করবে-এবং যা. কিছু আমরা তীর-থেকে 
রিওয়ায়াত রুরেছি যে, সে এক গোসলে দুই সালাত একত্রিত করবে। তাছাড়াও তীর থেকেই: বর্ণিত 
আছেযে, সে হায়যের নির্ধারিত দিনগুলোতে সালাত ছেড়ে দিবে । তারপর প্রত্যেক সালাতের জন্য 
গোসল করবে এবং উযু করবে সুতরাং সী বিষয়ে তাঁর (লীলা) উ্জিসমূহ বিভিন্ন, রম 
হয়েছে-ইস্তিহায়া বিভিন্ন রকম-হওয়ার.কারণে-যে স্পর্কে-তিনি.ফাতওয়া. দিয়েছেন । : -- 
যা-কিছু তারা উম্মু হাবীবা রো)-সম্পর্কে রিওয়ায়াত করেছেন যে, সেপ্রত্যেক সালাতের সময় গোসল 
করবে, আমাদের মতে গোসলের উদ্দেশ্য ছিল চিকিৎসা । হাদীসসমূহ বর্ণনার ভিত্তিতে এটাই: হচ্ছে 
এই অনুচ্ছেদের বিশ্লেষণ । আর এতে এই সমস্ত রিওয়ায়াত দ্বারাই প্রমাণ পেশ করা হয়। টি 

অতঃপর সেই সমস্ত আলিমগণ মতবিরোধ করেছেন, ‘যারা বলেছেন 'ইস্তিহাষাণ্রস্ত মহিলা প্রত্যেক 
সালাতের জন্য উযু করবে । কেউ কেউ বলেছেন, প্রত্যেক সালাতের ওয়াক্তের জন্য উযু করবে । ইমাম 
আবু হানীফা (রা), ইমাম আবু ইউসুফ (রা) ও ইমাম মুহাম্মদ ইব্নুল হাসান (র)-এর -এটাই 
অভিমত । অপরাপর আলিমগণ বলেছেন, বরং প্রত্যেক সালাতের জন্য উযু করবে। তারা এ বিষয়ে 
ওয়াক্তের উল্লেখ সম্পর্কে স্বীকৃতি দেন না। 
আমরা দুই অভিমত থেকে রিশুদ্ধতমটিকে বের করার ইচ্ছা পোষণ করছি। আমরা দেখতে পাচ্ছি 
তারা (আলিমগণ) এ বিষয়ে একমত্য পোষণ করেছেন যে, যখন ইস্তিহাযাগ্রস্ত মহিলা এক সালাতের 
ওয়াক্তের জন্য উযূ করে এবং সালাত আদায় করার পূর্বেই ওয়াক্ত চলে যায়, এরপর উক্ত উযু দ্বারা 
ই সালাত আদায় করতে চায় তাহলে সে এরূপ. করতে পারবে না জোয়িয হবে না) যতক্ষণ-না নতুন 
উযূ করবে । আমরা আরো লক্ষ্য করেছি.যে, যদি. যে কোন সালাতের ওয়াক্তে.উযু করে সালাত আদায় 
5487 
ওয়াক্ত থাকবে তা তার জন্য জায়িয.আছে .. | 
সুতরাং আমরা যা কিছু উল্লেখ করেছি তাতে প্রমানিত হয়-যে, ত তার উম রাজ চলে যাওয়ার কারণে 
ভেঙ্গে যায় এবং ওয়াক্ত. (প্রবেশের) দ্বারাই তার উপর  উষু ওয়াজিব হয়; সালাতের দ্বারা নয় আরো 
দেখছি,তার যদি কয়েকটি সালাত কাযা হয়ে যায় এবং তা আদায় (কাযা) করতে চায় তাহলে সে 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ তাহারাত ২০১ 


তা.এক ওয়াক্তে.এক উষুর দ্বারা. করতে পারবে । যদি প্রত্যেক সালাতের জন্য উষু ওয়াজিব হত তাহলে 
তার জন্য আবশ্যক হত ছুটে যাওয়া সালাতসমূহ থেকে প্রত্যেক সালাতের জন্য পৃথক উু করা যাতে 
'সে.ওই সমস্ত“সালাত-এঁক-উধৃর দ্বারা আদায় করতে পারে । এতে প্রমাণিত হল যে, তার উপর সালাত 
নয় বরং ওয়াক্তের কারণে উষু ওয়াজিব হয়। 

দ্বিতীয় দলীল ৪ আমরা লক্ষ্য করছি যে, হাদাসসমূহ দ্বারা তাহারাত ডেষু) নষ্ট হয়। এ সমস্ত হাদাস 
এর মধ্যে পায়খানা ও পেশাব অন্যতম। কিছু তাহারাত ওয়াক্ত বের হয়ে যাওয়ার কারণেও ভেঙ্গে যায় 
আর তা হচ্ছে চামড়ার মোজায় মাসেহ করার তাহারাত ৷ মুসাফির ও মুকীমের মেয়াদ শেষ হয়ে 
যাওয়ার কারণে তা ভেঙ্গে যায়। বস্তুত এই সমস্ত তাহারাতের বিষয়ে সমস্ত আলিমদের এঁকমত্য 
রয়েছে। এগুলোকে ভঙ্গকারী বস্তুর মধ্যে আমরা সালাতকে দেখতে পাই না। এগুলোকে ভঙ্গ করে হয় 
হাদাস নয়ত ওয়াক্ত বের হয়ে যাওয়া । আর এটা সাব্যস্ত হল যে, সুস্তাহাযার তাহারাত এরূপ 
তাহারাত যা হাদাস. অথবা হাদাস ব্যতীত অন্য বস্তু দ্বারা ভেঙ্গে যায়। একদল আলিম বলেছেন, এই 
হাদাস ব্যতীত অন্য বস্তু হচ্ছে ওয়াক্ত বের হয়ে যাওয়া। অপরাপর আলিমগণ বলেছেন, তা হচ্ছে 
সাদা বেঁকে জবর এপ (লেখ কা) আনল ডা নয সালা ক 
হিলারি দি ভাসা বির No EE 
হাদাসের অনুরূপ সাব্যস্ত করব, যার উপর.একমত্য. পোষণ করা হয়েছে এবং এর জন্য কোন ভিত্তি 
রয়েছে। একে আমরা সেইরূপ সাব্যস্ত করব না, যার উপর ইমামদের একমত্যও নেই এবং এর জন্য 
কোন. ভিত্তিও নেই। সুতরাং এতে তাদের অভিমত প্রমাণিত. সাব্যস্ত হল, যারা বলেছেন যে,.সে 
(ইস্তিহাযাগ্রস্ত, মহিলা) প্রত্যেক সালাতের ওয়াক্তের জন্য উযূ করবে । আর এটা হচ্ছে, ইমাম আবু 
55554 | 


2380 L808 ৩ 


EA LTE JE 
f লি লে হালাল পশুর পেশাবের বিধান 


cz 


| 8৮১১০ ০5 al 


st ভিটে 0085 নি 2১) নু এ গা 42 


55635617058 0577 51575 
৬০৯. আবু.-বাকরা. রে)...... আনাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার. উরায়না 
গোত্রের কিছু লোক মদীনায় রাসূলুল্লাহ্‌ জ্ই্ঃ-এর দরবারে আসে। কিন্তু মদীনার আবহাওয়া তাদের 
উপযোগী না হওয়ায় তিনি তাদেরকে বললেন, যদি তোমরা আমাদের (সাদাকার) উটগুলোর দিকে 
চলে যেতে এবং এগুলোর দুধ পান করতে ৷ রাবী বলেন, WoT Ac MG 
আনাস (রো) থেকে -“পেশাব’- শব্দটিস্মরণরেখেছেন। ২: 7 ৯ ৃ j 
তাহাবী শরীফ ১ম খণ্ড -২৬ 


Wwww.waytojannah.com 


Contents 


২০২ : | ট সির 


০:18 


3254 EM RTE 


Us 401 ১৭ 


০. আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন খুশায়শ (র) eee আনাস (রা)-এর বরাতে নবী প্র জুলুঃ থেকে 
জপ নিয়াত করেছেন এবং বলেছো, “এগুলোর দুধ এবং পেশাব পান কর ।” 


বিশ্রেষণ 

একদল আলিম মত গ্রহণ করেছেন যে, হারার কে এর বিজ ভি 
গোশতের অনুরূপ + এ অভিমত যারা পোষণ করেছেন, মুহাম্মদ ইব্নুল হাসান (র) তাদের মধ্যে 
অন্যতম । তারা. বলেছেন, যখন রাসূলুল্লাহ্‌ জল ওটা তাদের রোগের জন্য ওষুধরূপে সাব্যস্ত করেছেন 
তখন. প্রমাণিত. হল যে,. এটা. হালাল। যেহেতু যদি তা হারাম হত তাহলে তিনি ওটা তাদের জন্য 
চিকিৎসারূপে নির্ধারণ করতেন না। কারণ ওটা তো রোগ, শিফা (নিরাময়) নয়, যেমনটি আলকামা 
ইব্ন ওয়াইল ইব্‌ন হুজর (রা)-এর হাদীসে বলেছেন . 


০০০৮০০০১১০০ ০৯৩১৩৪৪৭৪০০ ১ 


ু ১৬:০৯:০৪ হুদ ৯০৯০ 06 এটা 5005 05880 জা 11055, 
এন। 3৮555 ৪ 43 ৮901৮ 3০০৮ ১5455 Laila ১০০৯৯ 
2১০১০ ইউ (৯০৯০503৮০৯8 সত DT Ey 
৬১১. IE TEES OE A SOME বন তারিক ই লুওয়াইদ হাংরাণী রি) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি বললাম হে আল্লাহ্‌র রাসূল! আমাদের এলাকায় আঙ্গুর 
উৎপন্ন হয়, আমরা এর থেকে রস বের করি (মদ প্রস্তুত করি), আমরা কি এর থেকে পান করতে ' 
পারব? তিনি বললেন, না । আমি পুনরার তাকে বললাম । তিনি বললেন, না। আমি বললাম, হে: 
_ আল্লাহ্‌র রাসূল! আমরা এর দ্বারা রোগীর ওষুধ তথা চিকিৎসা করি। তিনি বললেন, ওটা ব্যাধি, শিফা 
(নিরাময়) নয়, CRUE রাসূলুল্লাহ্‌. গ্শ্নঃট -এর: অপরাপর, সাহাবীগণ 
aE 


ES ESE 


4২০৯ Hs iB I USEC dis U0 00 


৬১২. ইব্‌ন মারযুক (র)..;... আবুল আহওয়াস (র) থেকে বর্ণনা করেন যে, তিনি- বলেছেন, 
আবদুল্লাহ্‌ (রা) বলেছেন, নাতি নাপাক এবং হারাম বস্তুর মধ্যে শিফা রাখেননি । 


WWW.Wwayto) annah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ২০৩ 


05541505510 লে এছ ৫1525 65025 এগ 05845 


Male 6৯ উল 86৭ এক 
৬১৩, হুসাইন ইব্‌ন নাসর (র) নিক আবু ওয়াইল (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার আমাদের মধ্য থেকে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে । তখন তাকে নেশা জাতীয় কোন বস্তুর 
কথা জানানো হল । তারপর আমরা আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট গেলাম এবং আমরা 
তাকে (এ বিষয়ে) জিজ্ঞাসা করলাম.। তিনি বললেন, আল্লাহ্‌ তা'আলা তোমাদের উপর যা হারাম 
ভি 


৬১৪. ইবৃন মারযূক (র)...... চিনুন জানি তিনি বলেছেন, আয়েশা রো) 
দু'আ করে বলেছেন, হে আল্লাহ্‌! মদের দ্বারা চিকিৎসাকারীদের শিফা দিওনা । 

তাঁরা বলেছেন, যখন এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হল যে, বান্দার উপর হারামকৃত বন্ধুর দ্বারা ' 
‘শিফা অর্জিত হয় না । সুতরাং প্রথমোক্ত হাদীস, যাতে নবী গর ডা রিয়ার ভি 
নির্ধারণ করেছেন তাতে সাব্যস্ত হয় যে, তা পাক, হারাম নয়। | 
রাসূলুল্লাহ্‌ এ শঃ থেকে এ বিষয়ে নিম্নোক্ত হাদীসও বর্ণিত আছেঃ 

CE YG Lgl bl CS 05 LL CS 05 IY ০৫০১৭ ৮১ CES Ao 
৪0] 110৮০ ০৪ ০০৮৪০ ৯০ 200০২5৯৭১৯৯ ১০ চি ১৪ 
রর ররর ০ চিজ গা তা 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ জট বলেছেন, উটের পেশাব এবং দুধে তাদের পেটের পীড়ার জন্য শিফা 
রয়েছে। 

তারা (সেই আলিমগণ) বলেছেন, এ হাদীসেও সেই বিষয়ের প্রমাণ বিদ্যমান রয়েছে, যা আমরা 
বর্ণনা করেছি। পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন এবং তীয়া 
বলেছেন, উটের পেশাব নাপাক, এর বিধান এর রক্তের অনুরূপ, এর দুধ ও গোশৃতের অনুরূপ নয়। 
উপরন্তু তারা বলেন, তোমরা উরায়না গোত্রের লোকদের সম্পর্কে যে হাদীস রিওয়ায়াত করেছ, সেই 
বিধান ছিল বিশেষ জরুরী প্রয়োজনবশত | তাতে এ বিষয়ের কোন দলীল নেই যে, এটা বিশেষ 
জরুরী প্রয়োজন ব্যতীতও মুবাহ (হালাল)। কেননা আমরা অনেক বস্তু দেখতে পাচ্ছি, যা বিশেষ 
প্রয়োজনবশত মুবাহ (জায়িষ) হয়ে থাকে; চিপ গা UG ML 
০০০০০০০০০০৪ ক 


আাগখ-দাওযা] annah.com 


Contents 
২০৪ | | | _- তাহাবী শরীফ 
185 0৮০৪ El JU ১24 ০১০৭ & ৭৪ FEE MOVE E82 AN 
008 pls ES JEU | Eh Celle 
Lau SEE) ৫০৮০১১০১১০৭ ১৮০ ০5৯15 1 ০০ ৯ 


১99৯১ SASS AAP পাল ০, 


৬১৬. » হুসাইন ইব্‌ন নাসর রে) ও আলা রব খাশীশ নৌ আনাস রে) 
থেকে বর্ণনা করেন যে, একবার এক যুদ্ধে যুবাইর রো) ও আবদুর রহমান ইব্‌ন আউফ (রা) নবী 
আহ এর দরবারে উকুন সম্পর্কে অভিযোগ উত্থাপন করলে তিনি তাদেরকে রেশমী জামা পরিধান 
০ আমি তাদের উভয়ের পরিধানে রেশমী জামা 
দেখেছি ।, 


বস্তুত রাসূলুল্লাহ্‌ গর. না ছেন, যাদের 
খোস-পীচড়া ছিল এবং ওটা ছিল তার চিকিৎসা । উক্ত রোগের কারণে তাদের জন্য রেশমের বৈধতা 
" এ বিষয়ের কোনরূপ দলীল নয় যে, উক্ত রোগ: ব্যতীতও রেশম বৈধ হবে । অনুরূপভাবে রাসূলুল্লাহ্‌ 
রঃ উরায়না গোত্রের লোকদের জন্য তাদের রোগের কারণে যে বস্তু হালাল করেছেন, এর দ্বারা এটা 
সাব্যস্ত হবে না যে, তা উক্ত রোগ ব্যতীতও হালাল হবে। রেশমী পোশাক পরিধান হারাম হওয়া : 
জরুরী; প্রয়োজনের অবস্থায় এর হালাল হওয়ার পরিপন্থী নয়। অনুরূপভাবে জরুরী প্রয়োজনের অবস্থা 
(2৬575575575 
'হবে। অতএব এতে প্রমাণিত হল যে, মদের ব্যাপারে রাসূলুল্লাহ্‌ গরঃ-এর উক্তি “এটা ব্যাধি, শিফা 
নয়” এটা এই ভিত্তিতে ছিল যে, যেহেতু তারা. এটাকে মদ মনে-করেই এর থেকে শিফা অর্জন করতে 
চাইত এবং ওটা হারাম. অনুরূপভাবে আমাদের মতে আবদুল্লাহ্‌ (রা)-এর উক্তির মর্ম, আল্লাহ 
তা'আলা যে বস্তু তোমাদের উপর হারাম করেছেন তাতে তোমাদের শিফা রাখেনি। এর ভিত্তি ছিল এ 
যে, তারা মদের সন্মান. রুরত.এবং-তারা-এটাকে প্রকৃতিগতভাবে.উপকারী মনে করত.।.তাই-তিনি 
তাদেররে বললেন, আরা তা আনা তোয়াদের উপর য়ে বড় হারাম করেছেন, তাতে তোয়াদের-সন্য 
শিফা রাখেননি । - 1: 
এই সমস্ত হাদীসের এটাই: হচ্ছে BE Hh (এই সুমন্ত. রিওয়ারাত যখন, সেই সঙ্ারনাও রাখছে রা 
আমরা উল্লেখ করেছি এবং তাতে. পেশাব পারু হওয়ার ব্যাপারে কোনরূপ দলীল নেই, তাই আমরা 
আবশ্যক মনে করছি যে. গ্রতীর-চিন্তা ও যুক্তির নিরিখে অনুসন্ধান চালাব এবং দেখব য়ে, এর-বিধান 
_ একি? যখন আমরা এবিষয়ে’ গভীরভাবে লক্ষ্য-করেছি তখন দেখতে: পেয়েছি যে; সমস্ত আলিমগণ: এ 
বিষয়ে একমত্য পোষণ করেছেন যে, মানুষের গোশ্তপাক এবং তাঁদের 'পেশীবি হারাম-ও-নাপাক। 


Wwww.waytojannah.com 


Contents 
. অধ্যায় ৪ তাহারাত | | ২০৫ 


আর তাদের পেশাবের. বিধান, একমত্যভাবে তাদের রক্তের অধীন, গোশ্তের বিধানের অধীন নয়। 
সুতরাং যুক্তির দাবি হল, অনুরূপভাবে উঠের পেশাবের বিধান এর রক্তের সাথে সংশ্লিষ্ট হবে এর 
গোশ্তের সাথে নয়। যা কিছু আমরা উল্লেখ করেছি এতে প্রমাণিত হল যে, উটের পেশাব নাপাক। 
আর এটাই হচ্ছে যুক্তির দাবি এবং এটাই ইমাম আবু হানীফা (র)-এর অভিমত ৷ সংশ্লিষ্ট বিষয়ে 
45888 
নিম্নরূপ-৪ -- 5. ও 


55] sel CE cll (35 000,০০১ 2 ০০০ এ (হেল 
Up তাল SSNS ০৪15 LIC ১4 % 03 le ১৯ ০০৯০ 
৬১৭. হুসাইন ইব্‌ন নাসর (র).. টু মুহামিদ ইব্ন জলা (থেকে বণনা কেনায় ভিনি বলেছেন, 
উট, গরু ও বকরীর পেশাবকে ওষুধ হিসাবে ব্যবহার করতে কোন অসুবিধা নেই ৃ 
সম্ভবত তিনি এ অভিমত এ জন্য পোষণ করেছেন, যেহেতু এই পেশাব তার মতে সমস্ত অবস্থায় 
হালাল ও পাক। যেমনটি মুহাম্মদ ইব্নুল হাসান রে) বলেছেন। আবার হতে পারে তিনি জরুরী 


প্রয়োজনের শর্তে এর দ্বারা শুধু চিকিৎসা বৈধ সাব্যস্ত করেছেন। এই জন্য নয় যে, 
প্রকৃতিগতভাবে পাক এবং অপ্রয়োজনীয় অবস্থায়ও বৈধ । , ০ 
০০৮০১০৪০৬ LANCE 0 20s SE Bt Ea 
৬১৮. হুসাইন ইব্‌ন নাসর (র)....... ইবরাহীম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
লোকেরা উটের পেশাব দ্বারা শিফা অর্জন.করত এবং এতে কোন অসুবিধা মনে করত না। . 
7 WEL LS হা 


| ই | 05325888357 be 
৬১৯. হুসাইন ইব্‌ন নাসর (রা)...... আতা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হালাল 
পশুর পেশাবে কোনরূপ অসুবিধা নেই। নি উল Lhe সর উজ বই 
বস্তুত এটা এরূপ হাদীস যার অর্থ সুস্পষ্ট । ক 
01১০৭৪৮০০০১ ১০০58 0519 0৪ 05 ১5১8 উ8 RG 
22551558155 5175015155 
৬২০. বাকর ইব্‌ন ইদ্রীস রো)....... হাসান (র) থেকে বর্ণনা করেন যে, তিনি উট, গরু ও 
বকরীর পেশাবকে মাক্রূহ মনে করতেন। অথবা অনুরূপ অর্থ সম্বলিত বাক্য বলেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 


২০৬ | | তাহাবী শরীফ 


২৩. অনুচ্ছেদ £ রর 


Crs ২ GEL 0008 LTE AS 05 YG B30 al BES ক 
16185552577 
| 0 (৯0৮০1 ONT EO eS TOE 

| Els 1১$৮.০৫১০]। 
৬২১. ভারী জিন আম্মার (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যখন , 
তায়াম্মুমের (বিধান সম্বলিত) আয়াত অবতীর্ণ হয় তখন আমি রাসূলুল্লাহ্‌ গু -এর সঙ্গে ছিলাম। 


৮7819775595 
হাতের উপর-নীচ (মোসেহের জন্য) মারলাম । 


কত এ ০৫ 2039-2 72 -.0 + #2 0 ETT | 
ll ১৯০ ১১০১ রি 15১ মি alll ০০ ১০৯৪৪ বি EES 


is ১১০৭০ ১৫৬৪ 8 ১ক। ০০1০০ ১০ 2০ ১5৮05 05 12981 
৬২২. ইব্‌ন আবী দাঁউদ (র) ও মুহাম্মদ ইব্‌ন নো'মান (র):.... ইব্‌ন শিহাব (র) থেকে অনুরূপ 


রিওয়ায়াত করেছেন। 
82১৪৯ 008 LAL 5S A 0 এ 505 95280 Cal ১ CALS avy 
5 EEE CSE ETO SE SERS ০০ 4০1০ 02 


Sl ELL ৮ পট 40111552০55 


৬২৩. ইব্‌ন আবী দাউদ (র)....... আম্মার (রা) থেকে, বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা 
রাসূলুল্লাহ্‌ শর - এর সূঙ্গে মাটি দ্বারা মাসেহ করেছি। আমরা আমাদের চেহারা ও দুই হাতের কীধ 
পর্যন্ত মাসেহ করেছি । 


নি 10510510505 2551 ১১২5053০১৮০ ৮০০৮ C9 ANE 
ks ০০০ 95 asl 95 SET এ এ Sle ঠা ২৫১ ole 

৬২৪. মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন দাউদ (র)...... আম্মার (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 

(১5 0105 255০2 00505 005 002 ১০1০1 (১8 JG 8১2 এ ENE 


MEET 41 ্‌ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 তাহারাত ২০৭ 


৬২৫. আবু বাকরা রর) টা আম্মার (রা) থেকে বর্ণনা করেন যে, NT 5 
হয -এর সঙ্গে কাধ পৰ্যন্ত তায়াম্মুম (মাসেহ) করেছি । 


১২ জা ১014৮১০3০১৪ ১৭ 05 ০5 এ [564 AYN 


বু 4011৮ ০ EE ৯৪১০৫০১০401 ০১৪ এ ০০ ১০ ৪৮০৯ 


১১০1 ০1 0 ১২৮৯ RE FS 22০41518০৬4 
৬২৬. আলী ইব্‌ন শায়বা (রা)....... আম্মার ইব্‌ন ইয়াসির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমরা একবার এক সফরে রাসূলুল্লাহ্‌ স্কট -এর সঙ্গে ছিলাম । আয়েশা (রা)-এর হার 
হারিয়ে যায়। লোকেরা তা তালাশ করতে করতে অবশেষে ভোর হয়ে গেল; অথচ লোকদের সঙ্গে 
পানি ছিল না। তখন মাটি দ্বারা তায়াম্মুম করার অনুমতি (সংক্রান্ত আয়াত) নাযিল হল। তখন 
০5515572588 
পর্যন্ত, নীচের অংশ বগল পর্যন্ত মাসেহ করেন। 


202g + 


FAC CS UG CS 95395১55350 ১8১০৯০০৪১৯০ 
Ale ২0 এ ১৮ cll ০০০ ১০৯০৪৯১১০০৫ ১৮20০ be et 
৬২৭. ুহী্দ ইব্‌ন নোমান ()-ও ইব্‌ন আবী দাঁডদ রে) নিক আকার ইবন ইয়াসির (রা)-এর 
বরাতে রাসূলুল্লাহ্‌ শুঁস্ুই থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


বিশ্লেষণ 

ইমাম আবূ জা’ফর তাহাবী রে) বলেন, একদল আলিম এমত গ্রহণ করেছেন এবং তাঁরা বলেছেন, 
তায়াম্মুমের পদ্ধতি এরূপই যে, একবার চেহারার জন্য, একবার কাঁধ:ও বগল পর্যন্ত দুই বাহুর জন্য 
মারবে । পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা আবার 
দু'ভাগে বিভক্ত হয়ে গেছেন। তাদের একদল বলেন, তায়াম্মুম হল, চেহারা ও কনুই পর্যন্ত হাতের 
জন্য । তাদের অপর দল বলেন, তায়াম্মুম (শুধু) চেহারা ও দুই হাতের কবজির জন্য । প্রথমোক্ত মত 
পোষণকারীদের বিরুদ্ধে এই দুই দল আলিমের প্রমাণ হল যে, আম্মার ইব্‌ন ইয়াসির রো) এই কথা 
উল্লেখ করেননি যে, নবী জ্র্রঃঃ তাদেরকে এভাবে তায়াম্মুম করতে নির্দেশ দিয়েছেন । তিনি তাদেরকে 
সাহাবীগণের আমল সম্পর্কে খবর দিয়েছেন । সুতরাং হতে পারে যখন আয়াত নাযিল হয় তখন তা 
পূর্ণরূপে নাযিল হয়নি। বরং শুধু এর এ অংশটি নািল' হয়েছে £ (০ ১২০০ 1১০০৭3 “তোমরা 
পাক মাটির দ্বারা তায়াম্মুম কর” এবং তাদের জন্য তায়াসমুমের পদ্ধতি বর্ণনা করা হয়নি। তাঁদের মতে 


. WWWw.Wwaytojannah.com 


Contents 


২০৮ ll - তাহাবী শরীফ 


য়াম্মমের সেই পদ্ধতিই হবে যেভাবে তারা করেছেন। না এর জন্য ওয়াজ নির্ধারিত করা হয়েছিল, 
না কোন বিশেষ অ ির্ািত হয়েছিল৷ অবশেষে পরতে নানি হয়ছে 


| Co “তাং নিজ চেহারা ও হাত পোক মাটি খবর) মাল 
এ বিষয়ে আমাদের বক্তব্যের স্বপক্ষে প্রমাণ বহনকারী নিয়ো এ রিওয়ায়াতটিও উল্লেখযোগ্য ৪ 


পা 


Lgl hl Se hy ১৮ এ ৬০ ০০০ UGG SA ০ 9 সা ৮০০ লা 


EF ll J Ce CLS EG 2১০৮ ১০ ৪৮৯৫ ৪০০০ তত ৯১৯০ জে fe 
CE CE CLE 
5 
JEG ০০১০১ 5১ ০০৯ 40০০6 El tal 5300) ০] ২ চিএ 


চে রিট 


2 ডে 


পা eee 


“0283 


LE SE pS DES HT তে 
৭৯ , 0 ই ০১৭০ ও 401 05) us 


৬২৮. আহমদ ইব্‌ন আবদির রহমান (র)....... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার আমরা রাসূলুল্লাহ ঈ্-এর. সঙ্গে এক যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করছিলাম। যখন 
আমরা মদীনার নিকটবর্তী 'মু'আররাস' নামক স্থানে পৌছলাম তখন রাতে আমার ঘুম এসে যায়। 
আমার গলায় একটি হার ছিল, যাকে 'সাম্ত” বলা হত, যা নাভি পর্যন্ত পৌছাত। আমি ঘৃমাচ্ছিলাম 
এবং তা আমার গলা থেকে পড়ে যায়। যখন আমি ফজরের সালাতের জন্য রাসূলুল্লাহ্‌ শুই -এর 
সঙ্গে অবতরণ করি তখন আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমার.হার গলা থেকে পড়ে গিয়েছে। 
সালাতের ওয়াক্ত হয়ে গেল। তারা হার তো পেলেন কিন্তু পানির সন্ধান পেলেন না তাদের কেউ 
কবজি পর্যন্ত. তায়াম্মুম করেন কেউ কাধ পর্যন্ত. তায়াম্মুম করেন এবং কেউ তো পূর্ণ শরীরের উপর 
ডিন রি বাদ পৌছে তখন তায়াম্মমের আয়াত 


RAE হয রে, ভায়াসথুমের আয়াতের অবতরণ সেই ভয়াসথমের-পরে হয়েছে, 
যাতে মতবিরোধ, রয়েছে। কেউ-কীধ পর্যন্ত-তায়াম্থম করেছেন এতে. আমরা বুঝতে পেরেছি যে, 


WwWwWw.waytojannah.com , 


Contents 
অধ্যায় ঃ তাহারাত | - | ২০৯ 


তারা সেই সময় তায়াম্মুম করেছেন, যখন তাদের নিকট মূল তায়াম্মুম পূর্ব থেকে সাব্যস্ত ছিল 'আর 
আয়েশা (রা)-এর উক্তি-যে আল্লাহ্‌ তা'আলা তায়াম্মমের আয়াত নাযিল করেছেন, এর. দ্বারা জানা 
যাচ্ছে, হকাররা কলামল তেরা জারির থৰ! আনে 
আম্মার (রা)-এর হাদীসের মর্ম এটাই । 

এ বিষয়ে তীরা যে আমল করেছেন এ আয়াত ত রহিত করে দেয় এর জগ বহনকারী 
নিম্নোক্ত রিওয়ায়াতটিও অন্যতম যে, আম্মার ইব্‌ন ইয়াসির (রা)-ই তা নবী ক্রু থেকে রিওয়ায়াত 
করেছেন। আর অন্যরা তার সূত্রে সেই তায়াম্মুমের ব্যাপারে এর পরবর্তী আমলও রিওয়ায়াত 
করেছেন, যা এর পরিপন্থী । তা থেকে কিছু রিওয়ায়াত নিম্নরূপ £ 


১০ ৯১০০ ১০ 84৩ ১৪৬৭০ ১০ ৪ ১৪505 ০০০৯০ ১ 50৪১৯ vA 
০০ কঃ জি 
৬২৯. আলী ইব্‌ন মা’বাদ রে)... EEE HEE জা ভিলা 
বর্ণনা করেন যে, আম্মার ইব্‌ন ইয়াসির রো) নবী জর -কে তায়ান্মুমের ব্যাপারে জিজ্ঞাসা করেন । 
তিনি তাকে চেহারা ও দুই হাতের কবজি পর্যন্ত (মাসেহ করার) নির্দেশ প্রদান করেন। 

২১০১৯০05125 TE 08 03১5 ৬০545 ৮৩ ৩2 ৯) 


080 75551121920 4955985৮১৯1 5 ১০ Ss tld 


2 রা R FRC TES 


ogres 


0045 ক লে Cl < LE a EES CI Ly Las 35 ০৭ ০৪ 
- একি Ce LS Ey 0 IAD বসল ০০৪৩ CLA ও [৫3 sil Ll 
. ৬৩০: আবু বাক্রা (র)...... ইব্ন আবী আবদির রহমান ইব্‌ন আবযা তার পিতা থেকে রিওয়ায়াত 
করেন যে, একবার জনৈক ব্যক্তি উমার (রা)-এর দরবারে এসে বলল, আমি এক. সফরে ছিলাম, 
জুনুবী (অপবিত্র) হয়েছি কিন্তু আমি পানি পেলাম না। উমার (রা) বললেন, তুমি সালাত" আদায় 
করো না। তখন আম্মার (রা) বললেন, হে আমীরুল মু'মিনীন! আপনার করণ আছে কি? একবার 
আমি এবং আপনি এক যুদ্ধে ছিলাম আর আমরা জানাবাতগ্রস্ত হয়ে গিয়েছিলাম; কিন্তু পানি 
পাচ্ছিলাম না। তখন আপনি সালাত আদায় করলেন না! কিন্তু আমি মাটিতে গড়াগড়ি দিলাম । 
পরবর্তীতে যখন আমরা নবী গ্লহ্ঃ-এর নিকট এলাম এবং তাকে তা বর্ণনা করলাম, তিনি বললেন, 
তোমার জন্য এই যথেষ্ট ছিল- এ বলে তিনি হাত দ্বারা ইশারা করে মাটিতে মারলেন এবং উভয় 
হাতে ফুক দিলেন তারপর উভয় হাত দ্বারা-আপন মুখমন্ডল ও দুই হাত কবজি পর্যন্ত মাসেহ: 
করলেন। 

তাহাবী শরীফ ১ম খণ্ড -২৭ 


Wwww.waytojannali.com : 


Contents 


২১০ ্ তাহাবী শরীফ 


ব্যাখ্যা | . 

সুতরাং আম্মার (রা) তায়াম্মুমের উদ্দেশ্যে যে মাটিতে গড়াগড়ি দেন তার এ আমল তায়াম্মুমের 
আয়াত নাযিল হওয়ার পরে হলেও আমাদের মতে তিনি এরূপ এ জন্য করেছেন (আল্লাহ্‌ ভালভাবে 
CU CERT ER 
রাসূলুল্লাহ্‌ গশ্ঃ তাকে শিক্ষা দিলেন, যে উভয় তায়াম্মুম অভিন্ন । 


৩ বি OE লেডি ১১০1১0১800৪ 24718501552 alia = 

. 2০৪০50054৯৭ ০] 05 2১০০০ ১০০০ 
৬৩১. আবূ বাকরা (রা)....... আম্মার রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তায়াম্মুম কনুই 
পর্যন্ত । তিনি হাদীসটি মারফু হিসাবে বর্ণনা করেননি । 


57525 EOE LEE 


১১০১৪ ১০ এ ১ বা উস aE EE ২ 
০৯০1 ২2 hae ০৮৯৩ 1১২৯.১55 01 La | 1০১1 41 JG 2 411 1545 ্া 


eds Fete কাক Lace GE 


+ KG 4৫৯ 05৫ ০০০৩ DES 


৬৩২. মুহাম্মদ ইব্‌ন হাজ্জাজ (র)...... আম্মার (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শুনু তাকে 
বলেছেন, তোমার জন্য এরূপ করাই যথেষ্ট ছিল, এ বলে আ*মাশ (র) মাটির উপর হাত মারলেন, 
৯০০০০০৮০৯৪০ 
করলেন। 


2. এ. তে তির es রি 858 কু ৫ 


ভি ac y। 


১৫০1৫ ৩৩ ৯১৮০৬ EASTON TIN 


$5 442s (৮4০ 


৬৩৩. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)...... আনার হাদী চার ইন রহ রনি করেছে তে 
আবদুর রহমান ইব্‌ন আব্যা (র) তার পিতা থেকে রিওয়ায়াত করেছেন। অথচ যির (র) আবদুর 
রহমান থেকে (প্রত্যক্ষভাবে নয় বরং) তার পুত্র সাঈদ রে)-এর সূত্রে তার পিতা থেকে রিওয়ায়াত 
করেছেন। 


০৮০ 


ESE ELS EIT SALES UE TE ES Et 


১:০2 ২ Ele US Cl bs 4H 2 ADA ie Alpe ১৯১ 


‘Yolo 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ তাহারাত ২১১ 


. ৬৩৪. আবু বাক্রা (র)..... সালামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি যির রে) 
থেকে শুনেছি, তিনি ইব্‌ন আব্দির রহমান ইব্‌ন আবযা- তার পিতা থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন । সালাম (র) বলেন, আমার স্মরণ নেই, তিনি বাহু পর্যন্ত পৌছার কথা উল্লেখ করেছেন 
কিনা। 
৮৫ 245 55 90814 008 ০৯5 ৮ LES 0003১35১৮৮০ ১০ (৮৯ ও 
4255 29 (টি Cel 095 2০ এও ০০ SES ০০০ 95 এন 21০7৫ 
HL ala 

৬৩৫. ইব্‌ন মারযুক (র)....... আবদুর রহমান ইব্‌ন আব্যা রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন 
এবং তিনি এটা অতিরিক্ত রিওয়ায়াত করেছেন .$ “এরপর তিনি উভয় হাত দ্বারা চেহারা ও কনুইয়ের 
অর্ধেক পর্যন্ত হাত মাসেহ করেন। 

| + 408০ ১4০১০৭০১455 ০1282510800 ০০৬5 05 JG ১০৪০ 21 Ei 
_ ৬৩৬. আবু বাক্রা (র)...... সুফইয়ান €) ৫ থেকে অনুরূপ তি করেছেন। 
বিশ্লেষণ | 
আম্মার (রা)-এর এই হাদীসে ‘ইযৃতিরাব’ (গন্ডগোল) সৃষ্টি হয়েছে। তবে সমস্ত রাবীগণ একথা 
অস্বীকার করেছেন যে, তা কীধ এবং বগল পর্যন্ত পৌছবে। এতে সেই বিষয়ের অস্বীকৃতি সাব্যস্ত হল, 
যা তার থেকে উবায়দুল্লাহ (র) তার পিতা সূত্রে অথবা ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীসে বর্ণিত হয়েছে 
এবং শেষোক্ত দুই অভিমতের একটি সাব্যস্ত হয়ে গেল। এ বিষয়ে আমরা গভীরভাবে লক্ষ্য করেছি 
এবং দেখতে পেয়েছি যে, আবু জুহায়ম (রা) রাসূলুল্লাহ্‌ শুই থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি 
তার চেহারা ও দুই হাতের কবজি পর্যন্ত তায়াম্মুম করেছেন। 
ইমাম আবু জা“ফর তাহাবী বলেন £ এটা তাদের স্বপক্ষে প্রমাণ বহন করে, যারা কবজি পর্যন্ত 
তায়াম্মুম করার বক্তব্য প্রদান করে । নাফি' রে) ইব্‌ন আব্বাস (রা) সূত্রে নবী জর থেকে রিওয়ায়াত 
জানি রি 'ঝতুবতী মহিলার কুরআন 
পড়া’ অনুচ্ছেদে উল্লেখ করেছি। 


উড EEE LE EE Si 
১০০ ৮১৪ UG msl tl ০০ ৩১৯ ৬০ fl ০৯০০৯ 53 pall 
Lol dl JE SBT IG SLL AUD in al) 
215 এ 0088 Sls Cals EL ০ লিও LES Yi 
Cbs on alb 4০515] 82০৮5 de 2০92৮০৪0836 19৯৮০ বশ 


+ Jil os দি 


WWW. 48701 annah.com 


Contents 
২১২ . _ তাহাবী শরীফ 


৬৩৭.-সুহাম্মদ- ইর্ন হাজ্জাজ র)..... আস্লা তামিমী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি রলেছেন,. 
এক বার এক সফরে আমি রাসূলুল্লাহ্‌ প্ঃঃ-এর সঙ্গে ছিলাম । তিনি আমাকে বললেন, হে আস্লা! 
উঠ, আমাদের জন্য -সওয়ারী প্রস্তুত কর। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনার (নিকট থেকে 
বিচ্ছিন্ন হওয়ার) পর আমি জানাবাতণ্রস্ত হয়ে পড়েছি, তিনি আমার ব্যাপারে নীরব থাকলেন। 
অবশেষে জিব্রাঈল (আ) তার নিকট তায়াম্মমের আয়াত নিয়ে উপস্থিত হলেন । তিনি আমাকে 
বললেন, হে আস্লা! উঠ, পাক মাটি দ্বারা তায়াম্মুম কর। এটা দুবার (মাটিতে) মারা ৪ একবার 
তোমার চেহারার জন্য, একবার তোমার দুই হাতের (কনুই: পর্যন্ত) উপর নীচের জন্য । যখন আমরা 
পানি পর্যন্ত পৌছালাম তিনি বললেন, হে আস্লা! উঠ এবং গোসল কর। 


ইমাম তাহাবী রে)- এর যুক্তিভিত্তিক প্রমাণ ও বিশ্লেষণ 

বস্তুত যখন আলিমগণ তায়ামুমের পদ্ধতি নিয়ে মতবিরোধ করেছেন আর. (এ বিষয়ে এই অমন 
রিওয়ায়াত ও বিরোধপূর্ণ, তাই আমরা সংশ্লিষ্ট বিষয়ে যুক্তির দিকে প্রত্যাবর্তন করার প্রয়াস পাব, যেন 
আমরা এর দ্বারা এই সমস্ত অভিমত থেকে বিশুদ্ধ অভিমতটি বের করতে পারি । সুতরাং আমরা লক্ষ্য 
করেছি এবং উযুকে সেই সমস্ত অঙ্গের উপর পেয়েছি, যা আল্লাহ্‌ তা'আলা তাঁর কিতাবে উল্লেখ 
করেছেন। আর তায়াম্মুম কতেক অঙ্গ থেকে বাদ দেয়া হয়েছে + তা মাথা এবং উভয় পা থেকে বাদ 
ঢেয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে তায়াম্মুম উষূর কতেক অঙ্গের উপর সংঘটিত হয়। সুতরাং এতে 
সেই ব্যক্তির অভিমত বাতিল হয়ে গেল, যিনি এটা (তায়াম্মুম)-কে কাধ পর্যন্ত বলেছেন। যেহেতু 
যখন এটা মাথা এবং পা থেকে বাদ দেয়া হয়েছে অথচ তা উযুর অঙ্গ; অতএব অধিক যুক্তি সঙ্গত হল 
যে, সেই সমস্ত অঙ্গের উপর তায়াম্মুম ওয়াজিব না হওয়া, যা উষূতে (ধৌত) করা হয় না। নি 


তারপর দুই হাত কনুই পর্যন্ত মাসেহের বিষয়ে বিরোধ করা, হয়েছে যে, এর তায়াম্থুম করা হবে কি 
না? আমরা দেখতে পাচ্ছি মাটির দ্বারা চেহারার তায়াম্মম করা-হয় যেমনিভাবে উম়ূতে তা পানি দ্বারা 
ধৌত করা হয়। মাথা এবং পা-কে দেখতে প্রাচ্ছি এর কোনটিরই তায়াম্মুম হয় না৷ তাহলে যে অঙ্গের 
কতেক অংশের তায়াম্মুম বাদ দেয়া. হয়েছে, তার পুরা অঙ্গের তায়াম্মমও.বাদ হয়ে, যাঁয়।.আর যে. 
শের উপর. তায়াম্মুম ওয়াজিব করা হয়েছে সেখানে উষূ এবং তায়াম্মুমের অভিন্ন বিধান রাখা হয়েছে, 
যেহেতু তায়াম্মুমকে উযুর বিকল্প সাব্যস্ত করা হয়েছে। সুতরাং যখন সাব্যস্ত হল যে, পানি থাকা. 
অবস্থায় হাতের যে অংশকে ধৌত করা. হয়, পানি না থাকা অবস্থায় তায়াম্মুমও. সেই অংশেরই করা 
* হবে। এতে প্রমাণিত হল যে, হাতের তায়াম্মুম কনুই পর্যন্ত । কিয়াস ও যুক্তির এটাই দাবি, 
ক সিন 
ইমাম মুহাম্মদ (র)-এর অভিমত ৷ 
সাহা 


চির Er বাব ১৮০ ০6 রী 6০ JG al রি 
+ 42১৯1১১ 2 Ms ১৮০ ৮১০১৩ 42৩৩ 4242 ০৫ 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ তাহারাত রর ২৩ 


৬৩৮. ইউনুস (র)....... নাফি‘ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্‌ন উমার 
(রা)-কে তায়াম্মুম সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি দুই হাত মাটিতে মেরে তা দ্বারা চেহারা এবং দুই 
হাত মাসেহ করেন, দ্বিতীয় বার মেরে দুই হাতের কনুই পর্যন্ত মাসেহ করেন। 


টা 


১5000 ALE all ১১০ ০০ ০০১ CS 05 Ln bh le ৮০ টা 


+ 44০ ১৮০ | ৮০০০৪০০০135 ০51 ৩৪ ১৯১. 
৬৩৯, হাহাহা টি ইব্‌ন উমার (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


০৪ ৮৯৪ ১৪০০ ০৮৪,১৯৯ ১ ০2৩ ০৩ ০০০৮ 0৬৪ ০ El ০2 05০ 0১৯7, 
ৰ eds ae hl ১৯ le 8১০০ ০১ 755 9০ জনা 
৬৪০. উহ হল ফারাজ রে) নার গা সি থেকে চা ০7 


নি ন 


রিনি, ১৮ 
৬৪১: ইউনুস (র) না নানি একবার ইব্‌ন উমার রো) 'জুরুফ' 
নামক স্থান থেকে. রওয়ানা হয়ে “মিরবাদ' নামক স্থানে পৌছে পাক মাটি দ্বারা তায়াম্মুম করলেন। 
তিনি (এতে) চেহারা ও কনুই পর্যস্ত-দুই হাত মাসেহ করলেন । তারপর সালাত আদায় করেন ।. 
১০ ১১]। : ১০1১০৯৯৪৩৩৭ ১০৯৪০৩95388 53 95৪ ২৪ ০৪০১ AY 
০১৮০ Jo 11562155115 7518 


GA Lo 


১১১১০ A 255 ০৮৯১ URS ES p28 Al cbs Cin ee 
+ ail Sh JUG ০ iid dle 

৬৪২. ফাহাদ (র) EE ক তিনি বলেছেন, তার নিকট জনৈক 

ব্যক্তি উপস্থিত হয়ে বলল, আমি জানাবাতণ্রস্ত হয়ে পড়েছি এবং মাটিতে গড়াগড়ি দিয়েছি। তিনি 

বললেন, তুমি কি গাধা হয়ে গিয়েছ? এরপর তিনি দুই হাত মাটিতে মেরে চেহারা মাসেহ করেন। 

ইডি রিমার তর রি 

(করতে হয়)। .. 

হাসান বেসরী র) থেকেও অনুরূপ বর্ণিত আছে ৪ 


De Fos 


2s ES ALS ES JOEL CS WS CA 3 Ln Cn 0 
SG LES eu sD 


www.waytojannah.com 


Contents 


২১৪ | তাহাবী শরীফ 


৬৪৩. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র)...... হাসান (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
চেহারা ও দুই কবজির জন্য মারবে, আরেকবার কনুই পর্যন্ত দুই হাতের জন্য মারবে। 


3145 4০ ১৮০৯1 se LAH Sl CE UG ELS CE ০৪ ০০৯০ ০৪০০ -££ 

+ ial ৮1| 
৬৪৪. মুহাম্মদ (র)...... হাসান রি) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি ‘কনুই’ পর্যন্ত 
শব্দ বলেননি । 


০54 


অপ মর দিল লাস ক 


“#029 


SN রত 1, নি AWE 


#2270 


+ 4০০1 ১০১ ৮৮৭1 Ci id ০০৮৯। 0০1 ০০০ nl ০০৪ 
৬৪৫. মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন মুহাররিয (র) তাউস (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি ইব্‌ন আব্বাস (রা)-কে বললাম যে, লোকেরা আলোচনা করে যে, নবী প্রলয় বলেছেন, 
তোমরা জুমু'আর দিন গোসল কর এবং নিজ নিজ মাথা ধৌত কর। যদিও তোমরা জানাবাতগ্রস্ত না 
হও । আর সুগন্ধি ব্যবহার কর। ইব্‌ন আব্বাস রো) বলেন, গোসল তো উত্তম কিন্তু সুগন্ধির বিষয়ে 
আমার জানা নেই। 


“#0 


০ ৯১৮৯ ৪1 ০৩ আশ 0 005 Sd ৬2105 UGG I ll lis ২1 

র 405০ 45 le ০28,555 ১০015 JU 005 টি al 
৬৪৬. ইব্‌ন আবী দাউদ (র)....... যুহরী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তাউস (র) 
বলেন, চিত রা 777 


lk ele 
৬৪৭. আবু বাকরা (র)...... ইব্‌ন আব্বাস (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
৩ al ৩1 ১৪ হ নি Lo Te y ১১০ a 333১" alt (১১২ NMA. 


০.০ ৩০৩ 


+ খু শিরিন 


- ৬/৬/৬/.৬/800)910191.00]া) 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ২১৫ 


৬৪৮. ইব্‌ন মারযুক (র)...... ইয়াহইয়া ইব্‌ন ওয়াস্‌সাব রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি জনৈক ব্যক্তিকে ইবৃন উমার (রা)-এর নিকট জুমু'আর দিন গোসল করা সম্পর্কে 
জিজ্ঞাসা করতে শুনেছি। জওয়াবে তিনি বলেছেন, আমাদেরকে রাসূলুল্লাহ্‌ শুই নির্দেশ দিয়েছেন। 


০৪০4১ ০০ ২৮৯০ / ০০1০০ SE 0৪ ৩৪) ১৯205 JG ৯৪০৯৭ 


, এ15 058 BE ll 05০ ০১০৭ 0986 oe BELA ৪,৫ ০১ ৪৯, 


৬৪৯. ফাহাদ (র)..... নাফি' (র) ও ইয়াহইয়া ইবৃন ওয়াস্সাব রে) থেকে বর্ণনা করেন যে, তারা 
বলেছেন, আমরা ইব্‌ন উমার (রা)-কে বলতে শুনেছি “আমি রাসূলুল্লাহ্‌ শুই -কে তা (জুমু'আর 
দিনে গোসলের কথা) বলতে শুনেছি” । 


2৭৩ ৮৭০52৪৯৭1১৮ 2০৪০5০৪১90৪ ELL ALES তি 


: ০135 পভ ১০ ১৮০ ১০০ ৬১০৪ 
৬৫০. ইব্‌ন মারযুক (র)........ ইব্‌ন উমার (রা) এর বরাতে নবী প্র থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


১৯৯ bE GAA ১০৯ Dl pe poole সা BE 95১১০০9০৮৯৩) 


EAA IR 


UL ৭0115 ১১০5 ৭11 ol els 


৬৫১. ইব্‌ন মারযূক (র)...... ইব্ন জুরায়জ রে) থেকে বর্ণনা করেন তিনি যুহরী রে) থেকে, তিনি 
সালিম ইব্ন আবদিল্লাহ (র) থেকে, তিনি আবদুল্লাহ রো) থেকে ০০০5 থেকে 
এ বিষয়টি রিওয়ায়াত করেছেন। 


১০০৮5 ১৮ ০০ 5১০ এ ০০০ ০, 


০৪44 


৬৫২. ইউনুস রে) ..... ইব্‌ন উমার (রা)- এর বরাতে রাসূলুল্লাহ হুল থেকে এ হাদীসটি রিওয়ায়াত 
করেছেন। 


# 0 * 8০254 “0-2 


2 165 ইত 


৬৫৩. ইব্‌ন আবী দাউদ (র) ee Ce রং এর বরাতে রাসূলুল্লাহ ভু থেকে এই হাদীস 
বর্ণনা করেছেন। 


১৮০ BL Ea SS UE Sl ০০1৯1০21058 ০০5 UG ৪০৪০ lS Vt 
ULB ০০ 4291 55207 ০০ ৪০৯৯ 


www.waytojannah.com 


Contents 


২১৬ OO b তাহাবী শরীফ 


৬৫৪. আবু বাক্রা রে)...... 75575555508 থেকে, হিরন 
থেকে এই হাদীস রিওয়ায়াত করেছেন। হু 


৮4১০ রি 1155 081512810০০ 9 ১১০080105১1 4০১০1552255 


SAC টু লি 


হিরা রত জন রন ইল অহ 
উমার (রো) সূত্রে নবী শ্রুঞ্ঃু থেকে অনুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন। 


#4 #0 #0 Ge FOE ee 


EEE CET AL LEO সত, 
২২০২৩০৪০১০৯ 21 ১০ ২4০১৪ ০০১১৩০২০১১৪ ১৪ ০১৪ ৯০০১৯ 
2৮৯11 2৫০৯ = 311১8: গু EAs LUGE ০৯০] cle ৮৮5০1 


হ্‌ এ 51 
৬৫৬. মুহাম্মাদ ইব্‌ন আবদিল্লাহ ইব্‌ন মায়মূন (র)...... আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি উমার (রা)-কে মিষবারে বলতে শুনেছি £ তোমরা কি নবী শু -কে বলতে শুন 
নি, “যখন তোমাদের কেউ জুমু'আর (সালাতের) জন্য আমে সে যেন অবশ্যই গোসল করে আসে ।” 


2 -০৬ 


হারা ০:০৫, Ss 8৮৮৮5 % ০:79 টা পাতি 


11০ Se ৪ ESC ne pi dA De gs ds 


৬৫৭. মুহাম্মদ ইব্‌ন হুমায়দ (র).... উম্মুল মু'মিনীন হাফসা (রা) থেকে বর্ণনা করেন যে, ভিনি 
রাসূলুল্লাহ্‌ শুই বলেছেন, জুমু'আর (সালাতের) জন্য গমন করা প্রত্যেক প্রাপ্ত বয়ক্কের অবশ্য কর্তব্য 
এবং মসজিদে গমনকারী প্রত্যেক ব্যক্তির জন্য গোসল করা আবশ্যিক। . 


42১৮৮5১4০০5 U0 0 Ss ES ERIE 02 


৬৫৮. রাওহ ইব্নুল ফারাজ ৰ) সিফদাল:রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | | | ২১৭ 


35. ০২০৯৯ 65008 SUE ALLS 005 ই 52 ৩০০৮৯ ০৯৩৭ 


০ 


ph ll ০০১০১৮০০৯৪১ bh Lt potions ১০ মকর CEE 


# 


২৮20 152 TEE AE IEE LN 0245 SLAC ১০ ১ 


৬৫৯. আলী ইব্‌ন শায়বা (র)...... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ কুহু জুমু'আর 
দিন গোসলের নির্দেশ দিতেন। 


Ll Es be CIES Ui ES 05 এগ Nh 
J 003 একা ৬ কলে ৯০ ১০4৪ ১৯ 95০১৮ ১০৯১1৮২৪১ 
০৮৯০ ০০ অক এ ০০০৯ ৬৯১৮৯৩১০৬ & «1111 


. bac A) 


৬৬০. ফাহাদ (র)...... রাসূলুল্লাহ্‌ পর চির ডা বাদ থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুনু বলেছেন, জুমু'আর দিন গোসল করা এবং সুগন্ধি ব্যবহার করা যদি 
তার নিকট বিদ্যমান থাকে, প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য । | 


১২39০৯০০০১৪ 4০3০৭5052-. Es nn) 
LE OG ৯০ PAPE 


৬৬১. ডি ডের a 
করেন যে, তিনি বলেছেন, ভাত SAM আর তা 
হচ্ছে জুমু'আর দিন।.. 


CRE To I TTR TTR OO 


১45৭ 05 UE AS DAA Lt পু পন এত Sl ০৮০ ও 


৬৬২.-ইউনুস রে)... 2 
তা | 


# 5০5 প 


£47%. 


ভি 


৬৬৩. 2 চো ... সফওয়ান তরি), থেকে অনুরূপ নিয়া ত করেছেন 
তাহাবী শরীফ ১ম খণ্ড -২৮ 


WWW.Waytoj annah.com 


Contents 


২১৮ তাহাবী শরীফ 


UE EE A SS LS BE YE SAL 21588 


05 ০০১৮০ ১৪ 1১1 ০০ ৮1] ual Ale ০০4০১ 1 ০২ 42১৪ al 
ENE ME RE EE 112 রণ লি 9 রী. ৩. সি রি 

(০২৫ 39 ২৮০] 192 4০০৯০ 5 lls KK ৮1০ ৬৯1 ০০ ৩। EE 4111 ০1১০১ JG 
, ০ Ll 9 5 135 US ১0১ এ ০১০ ০৫ ৩। ২০০৮৭ 


৬৬৪. সালিহ ইব্‌ন আবদির রহমান (র)..... বারা ইব্‌ন আযিব রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুহুইুই বলেছেন, প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য যে সে জুমু'আর দিন গোসল 
ET ART TR 
তাহলে পানিও (এক ধরনের) সুগন্ধি । 


ব্যাখ্যা 
ইমাম আবূ জা*ফর তাহাবী রে) বলেন, একদল আলিম জুমু'আর দিন গোসল ওয়াজিব (আবশ্যিক) 
. হওয়ার মত গ্রহণ করেছেন । তারা এ বিষয়ে এই সমস্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন । পক্ষান্তরে 
এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, জুমু'আর দিন গোসল করা ওয়াজিব 
নয়। বরং রাসূলুল্লাহ্‌ শর কিছু কারণে তাদেরকে গোসল করার নির্দেশ দিয়েছিলেন । এ বিষয়ে ইবৃন 
আব্বাস (রা) থেকে বর্ণিত একটি কারণ ছিল নিম্নরূপ ৪. 


#0#. 


EL SNE 01505 SSE ELS EELS A 


“#0 040 


০ ০৮০ 102 9০৮5 ১৪০৯ 008 55১91541058 JUG NC UU C55 
053 0 ৩৬ স্টাডি I 1০০০1১০০৭০৯ ১৪ 9০০ ৪০ 


০9711104৫11 00009 পাতা পা Ore 95 ০৩০39 রর রর পরা Oe 


০০৩৯৩ ০4০০০ ৬০০৭ ১০৩ ১১০০৪৪১০৯ ৯১৩ ot 
SES aoe ole ১৮০০৩ ০৮০1 ১৬০৪ se ০০011 905 নি A 
নি 2 LE al Uy Co pe ALS ৮৯০০1 ০১০৪০ 0৪৪০ ill 
১৯১০ A BLD CUD SOE ES Sa US 3 nll ৩০৭ এ 
০7215155508 Pll ডিও 01 01 (20085 0221 এ পট ill 
০5৯05 বস এত 0525০ bn bas ০ ০৮০ 
ভিজে ০১০৩৩ Jal ই Spall ০2 


৬৬৫. ফাহাদ- রে) ও মুহাম্মদ ইব্‌ন খুষায়মা (রা)..... ইক্রামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার ইব্‌ন আব্বাস রো)-কে জুমু'আর দিন গোসল করা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, 
এটা কি ওয়াজিব? তিনি বললেন, না, কিন্তু এটা পবিত্রকারী ও উত্তম । সুতরাং যদি কেউ গোসল 
করে তবে তা উত্তম; আর যদি গোসল না করে তবে তার উপর ওয়াজিব নয়। আমি তোমাদেরকে 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | ২১৯ 


সত্তর বলছি এর সূচনা কিভাবে হয়েছিল, (তখন) লোকেরা পরিশ্রম ও মেহনতের কাজ করত, 
পশমী কাপড় পরিধান করত এবং নিজেদের পিঠে বোঝা বহন করত । মসজিদ ছিল সংকীর্ণ, ছাদ ছিল 
নিকটবর্তী (নীচু), যেন তা এক প্রকার ছায়াদার শামিয়ানা। একবার রাসূলুল্লাহ্‌ গুঞ্ন$ গরমের দিনে 
(গৃহ থেকে বের হয়ে মসজিদে) তাশরীফ আনলেন আর লোকেরা ওই পশমী পোশাকে ঘর্মাক্ত হয়ে 
পড়েছিল এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল । ফলে তাদের একে অপর থেকে কষ্ট পাচ্ছিল । নবী শুলুঃ উক্ত 
দুর্গন্ধ অনুভব করে বললেন, হে লোক সকল! যখন এদিন হবে, গোসল করে নিবে, তৈল ও সুগন্ধি 
যা-ই পাবে ব্যবহার করবে। ইব্‌ন আব্বাস (রা) বলেন, পরবর্তীতে আল্লাহ্‌ তাআলা সচ্ছলতা এনে 
দিলেন, লোকেরা পশম ব্যতীত অন্য পোশাক পরিধান করতে লাগল, পরিশ্রম ও মেহনত থেকেও 
কিছুটা অবসর হল এবং তাদের মসজিদও প্রশস্ত হয়ে গেল। 


ব্যাখ্যা 

বস্তুত এই ইব্‌ন আব্বাস (রা) বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ হুই গোসল করার যে নির্দেশ দিয়েছিলেন তা 
তাদের উপর ওয়াজিব হিসাবে ছিল না, বরং তা ছিল বিশেষ কারণবশত ৷ তারপর সেই কারণ 
বিদূরিত হয়ে যায় এবং গোসলের বিধানও রহিত হয়ে যায়। ইবৃন আব্বাস (রা) সেই সমস্ত রাবীদের 
অন্যতম, যাদের সূত্রে রাসূলুল্লাহ্‌ শুই থেকে বর্ণিত আছে যে, তিনি গোসলের নির্দেশ দিতেন। 
আয়েশা (রা) থেকেও সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত আছেঃ 


এত 0০৯৩ 0৮০ ০৪ ৯৪ ০০০০০ ০2০০ 65155518555 
০০8০5 LIL 055 ৪৯০9০ এ এত CS 08 ২০ 0৮ Le CS 065 হাদীস ২ 
রি কলিজা 

EE JE ele L322 


৬৬৬. ইউনুস (র) ও মুহাম্মদ ইবন হাজ্জাজ (র) টক ইয়াহইয়া রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি জুমু'আর দিনের গোসল সম্পর্কে আমরা (রা)-কে জিজ্ঞাসা করেছি। তিনি উল্লেখ 
ক্রেন যে, তিনি আয়েশা (রা)-কে বলতে শুনেছেন £ লোকেরা কাজ-কর্মে ব্যস্ত থাকত, তারপর সেই 
অবস্থায়ই প্রত্যাবর্তন করত । এতে তিনি (রাসূল জহর) বললেন, যদি তোমরা গোসল করতে 
(কেতইনা ভাল হত)। আয়েশা (রা) বলছেন, রাসূলুল্লাহ্‌ প্র তাদেরকে সেই কারণে গোসলের প্রতি 
উৎসাহিত করেছেন, যা ইব্‌ন আব্বাস (রা) বর্ণনা করেছেন। তিনি তাদের উপর তা ওয়াজিব 
(আবশ্যিক) করেননি | 

আয়েশা (রা)ও সেই সমস্ত রাবীদের অন্যতম, যার থেকে আমরা (এই অনুচ্ছেদের) প্রথমাংশে বর্ণনা 
করেছি যে, রাসূলুল্লাহ্‌ শরঁনু্ট ওই দিন গোসল করার নির্দেশ দিতেন । উমার ইবৃন খাত্তাব (রা) থেকে 
এরূপ হাদীস বর্ণিত আছে, যাতে বুঝা যাচ্ছে যে, ত তার নিকট ওই বিধান ফরযের অবস্থান সম্পন্ন ছিল 
নাঃ 


০৮০ ০০০৯ Pla 001 015 03৯০2 50505 8-5288522085 ০৯ 
পরশ ইডি ভু 7 কা ভি ক “or 2 LER তত oY ডৰ Rl ও 2 রন ০... না পরা 
৩৯৪1 ১1 ৭৯৯1 (92 শি Ml শিট 91 Me ৮৯1০৪ I ০৯ শশী 
ঞ ০ প্‌ প ০ £০ ০ তু ৩ £জ পতু পু পর? 522 £ 0 পেত ৩ ০.০ :০। 3৫5 পপ প্রীত 

৯৭ ০৯০৯ ০৯১৪০ ০০৯৪ ০৮০৬১ পি SN pe 41905 শিস ০৯৯ এও 


Wwww.waytojannah.com 


Contents 


EE te 5557555 1391 
০১ ০১৪0 ১০০০ ৪05 05 0505 ০ লি Sn 
১০১৮১৩৫৯২১০ Coal Bi pe ১৪1৭ ০১ পাটি এ৯৪। ০৭ 


5১১19 40 এডি ০171 ST 05৯। এ হা ls Jill 
৬৬৭. আলী ইব্‌ন শায়বা রো): eee ইব্‌ন আব্বাস. (রা) থেকে বর্ণনা করেন যে; উমার (রা) 
একদিন জুমু'আর খুত্বা দিচ্ছিলেন, এমন সময় জনৈক ব্যক্তি এসে মসজিদে প্রবেশ করল । উমার 
(রা) তাকে বললেন, এ সময়! শুধু উযু করে এসেছ? সে বলল, আমি আযান শুনার পরে উযু অপেক্ষা 
অতিরিক্ত কিছু করতে পারিনি, ত তারপর আমি উপস্থিত হয়ে গিয়েছি। আমীরুল মু'মিনীন যখন (গৃহে) 
প্রবেশ করলেন আমি তাকে বললাম, হে আমীরুল মু'মিনীন! সে ব্যক্তি যা বলেছে আমি শুনেছি। 
তিনি বললেন, সে কি বলেছে? বল্লাম, সে. বলেছে, যখন আমি আযান শুনেছি তখন উষূ অপেক্ষা 
অতিরিক্ত কিছু করতে পারিনি । তারপর এসে গেছি। তিনি বললেন, জেনে রেখ! সে নিশ্চয়ই অবহিত 
আছে যে, আমাদেরকে অন্য হুকুম দেয়া হয়েছে । আমি বললাম, তা-কি? তিনি বললেন, ‘গোসল’ । 
আমি বললাম, 7755 না অপরাপর সমস্ত লোকদের 
জন্য? তিনি বললেন, জানিনা। 


20055254455 ot 05550850540 085 এ 


#2 #2 0 ০৮০ 


১২:০5 El Jay LDS 085 090 005 4101 এ 


£৫4 5 


১ ২ ০১৮৯৭ চি 2 ৫5৯২7 LT ০০০ ০০ ০০১০ ৫৪৬ 


১০০০০৫০৯৯৩৫ ৮০০০০ ৬৪ 0০০০৪ (8215514৮০55 Goll 


EEE 


085০ UE EAL EE il 


৬৬৮. ইউনুস রে)...... “সালিম ইব্‌ন আবৃদিল্লাহ্‌- রে) থেকে বর্ণনা করেন যে, ‘তিনি বলেছেন, 
জুমু'আর দিন সাহাবাদের এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, উমার ইব্‌ন খাত্তাব (রা) (তখন) 
খুত্বা দিচ্ছিলেন । উমার (রা) বললেন, এটা কোন্‌ সময়? তিনি বললেন, হে আমীরুল মু*মিনীন! 
আমি বাজার থেকে ফিরেছি এবং আযান শুনেছি, তাই শুধু উহু করেছি, অতিরিক্ত কিছু করিনি । উমার 
(রা) বললেন, শুধুমাত্র উযু? অথচ তুমি অবহিত আছ যে, রাসূলুল্লাহ্‌ জুহু গোসলের নির্দেশ দিতেন। 
বর্ণনাকারী মালিক (র) বলেন, ওই ব্যক্তি (সাহাবী) উসমান ইব্‌ন আফ্ফান (রা) ছিলেন। 


EA ০0০74 ৪ পু বি জা এ, ০. 4 ৮ #07 2 এ হতনা “#0 CE 


এ | রর £ ৫5 


চির: 


WWwWw.Waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ তাহারাত | | | ২২১ 


৬৬৯. ইব্‌ন আবী দাউদ (র)..... সালিম (র) তার পিতা (আবদুল্লাহ্‌ রা) থেকে অনুরূপ, রিওয়ায়াত 
করেছেন। তবে তিনি মালিক রে)-এর উক্তি উদ্ধৃত করেননি যে; তিনি উসমান (রা) ছিলেন |. =: 


‘i; 


১৯৮৯ ১৪১৪০৩২০০০৩ 95 ues OF is 05 058১২৪23৯৯৭, 
বি পাট (৪০1 

৬৭০. আৰু বাক্রা-(রা): নে! নন উরি কোপ মিরার 26 
ছিটা ORAS SRL ৭৬ 
UGE LAER 08০1৮ 1 ফিশ Al be NEE 1০ রি 
3০৯2৮ সা ৩১০৯ ৫৩ ৯৪ ৬০৯ ০১৪ ১৪ ৮৮৯০৪০৪৯১2০ 
১৯১৯১ ১৬১১৭9০০৯5২ পে ৮১৩ ০৮০ ০৯ 15 ২৫০৯ পু 
| . 418০ 9451 (41 SIE JES (06 5 0055 ০০5 এ 


৬৭১. মুহাম্মদ ইব্‌ন আব্দিল্লাহ্‌ ইবন মায়মূন (র) তি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, উমার. (রা),-খুত্বা দিচ্ছিলেন, এমন সময় উসমান ইব্ন আফ্ফান (রা) মসজিদে 
প্রবেশ করেন। উমার রো) তার দিকে ইঙ্গিত করে বললেন, সহ সমু লোকদের বজ্র যা 


আয়ানের পরে বিলম্ব করে! তারপর অনুরূপ রিওয়ায়াত করেছেন। | ডি. 


১১,১/০৬১৯০৪০১০ ০৯০১০৩০৩০৪৪ ০533 955 না 


GEG ES lf Esl আও (21 ৯5115 ৯55 908৪ Jays ELSE EE 
৬৭২. ফাহাদ (র)....... ইব্‌ন উমার (রা) থেকে বর্ণনা করেন যে, একবার প্রথম হিজরতকারীদের 
অন্যতম ব্যক্তি মসজিদে প্রবেশ করেন । তখন উমার (রো) খুত্বা দিচ্ছিলেন। উমার (রা) তাকে: 
আওয়াষ দিয়ে বললেন, এটা কোন্‌ সময়? (আগমনকারী) উত্তর দিলেন, শুধু উয়ু করেছি, তারপর 
এসে গেছি। উমার (রা) বললেন, শুধুমাত্র উযু? অথচ তুমি অবহিত আছ আমাদেরকে গোসলের, 
নির্দেশ দেয়া হয়েছে। 


বিশ্লেষণ ... 

ইমাম আবু জা’ফর তাহাবী (র) বলেন, নিতো 
একাধিক বিষয় রয়েছে, যা গোসল ওয়াজিব হওয়াকে নাকচ করে দেয় । তার একটি হল যে, উসমান 
(রা) গোসল করেননি এবং উযুকেই যথেষ্ট মনে করেছেন । উমার (রা) তাকে বলেছেন, আপনি 
অবহিত আছেন যে, রাসূলুল্লাহ্‌ শুুক্লঃ আমাদেরকে গোসলের নির্দেশ দিতেন । কিন্তু উমার রো) তীকে 


: WWWw.waytojannah.com 


Contents 


২২২ তাহাবী শরীফ 


রাসূলুল্লাহ্‌ & ভই কর্তৃক গোসলের নির্দেশের ভিত্তিতে ফিরে যাওয়ার আদেশ দেননি। এটা প্রমাণ বহন 
করে যে, যে গোসলের নির্দেশ দেয়া হয়েছিল, তা তাদের মতে ওয়াজিব ছিল না। বরং তা ছিল সেই 
কারণে, যা ইব্‌ন আব্বাস (রা) ও আয়েশা (রা) উল্লেখ করেছেন, অথবা অন্য কোন কারণে ছিল। 
যদি তা না হত তাহলে উসমান (রা) গৌসল করা পরিত্যাগ করতেন না এবং না উমার (রা) তাকে 
গোসলের জন্য প্রত্যাবর্তনের নির্দেশ না দিয়ে নীরব থাকতেন, আর ওটা সাহাবাদের উপস্থিততে 
সংঘটিত হয়েছে, যারা বিষয়টি নবী শুই থেকে শুনেছেন, যেমনিভাবে উমার (রা) তা শুনেছেন এবং 
সাহাবাগণ এর. সেই মর্মই বুঝেছেন যা তার উদ্দেশ্য ছিল। সুতরাং তীরা না তীর কথা থেকে কিছু 
অস্বীকার করেছেন না এর পরিপন্থী নির্দেশ দিয়েছেন। এতে তাদের (সাহাবাদের) পক্ষ থেকে গোসল 
ওয়াজিব না হওয়ার উপর ইজমা (এঁকমত্য) প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ্‌ শঃ্ থেকে এরূপ 
রিওয়ায়াতসমূহও বর্ণিত আছে, বাটা রি ওই গোসল পছন্দনীয় ও ফযীলত অর্জন 
করার নীতিতে ছিল ঃ 


595 চে 


ert EOE SR HON 


EAN HEE OT 


৬৭৩. ১, . আনাস (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শত বলেছেন, আর দিন বে যি উষ্‌ করল সে কতই না তাল ও সুদ কাজ কর 
আর যে ব্যক্তি গোসল করল তবে তা তার জন্য উত্তম | 


ই ১০০০০০০০৮৯৭), Se 8১12৪ ০০ rl Li J ১০91 21 059 JG ৮40০৯ WE 


. 05810005921 ১০৩ 05 এ 25 এছ এ elo 


৬৭৪. ইব্ন মারযুক (র)...... সামুরা (রা)-এর বরাতে নবী লই থেকে অনুরূপ রিওয়ায়াত 
' করেছেন । তবে তিনি বলেছেন, যে ব্যক্তি গোসল করল তবে গোসল তার জন্য অধিকতর উত্তম । 


১১৯৮1 0 ০৬৯ ১৮5৩ ৬৪ 2514০১৮৮৯৮৯ Wo 
ls BE A Se Cs 3 ail ১০8৮1 LS ১৪ SU ০৪৯০৬ ra 
৬৭৫. আহমদ ইব্‌ন খালিদ বাগদাদী (র)....... আনাস ইব্‌ন মালিক (রা) সূত্রে নবী জহর থেকে 
অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


51101 শি রি রা রর 
৬৭৬. আহমদ হন খালিদ 0) হা শি 0). কু দিত 
করেছেন। 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত | ২২৩ 


LEE Ee UE EE 11515510১15 005 32915 1 521 0০৯৬৭ 
০১৯1৮ ০০ 8৮01০ চীন ১৪ SSL ৪১৮৯ 0 ৮৯০৪ ৮৪০৯ UU 
১:১০ ০০1১০১০৯১০৯: ০০৯২০০৯ ৯০৯৯৭ 

৪0151717518 ৩০৮৪1 ০৮০৩ 55155] ৪৩ ০০৯১৪ (০১ aad ী 58 
৬৭৭. ইব্‌ন আবী দাউদ (র)...... আনাস ইব্‌ন মালিক রো) নবী গ্রঁশ্রঃ$ থেকে রিওয়ায়াত করেন 


“যে, তিনি বলেছেন £ “যে ব্যক্তি জুমু'আর দিন উযু করল সে কতইনা ভাল ও সুন্দর কাজ করল এবং 
ফরয আদায় করল । আর যে ব্যক্তি গোসল করল তবে গোসল হল আরো উত্তম । ” 


বিশ্লেষণ 

বস্তুত এই হাদীসে রাসূলুল্লাহ্‌ শ্রলুত স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে, ফরয হল শুধু উযূ করা আর 
গোসল করা উত্তম। যেহেতু এতে ফযীলত লাভ হয়; এজন্য নয় যে, তা ফরয । যদি কোন প্রমাণ 
উপস্থাপনকারী ওটা ওয়াজিব হওয়ার উপরে আলী (রা), সা'দ (রা), আবু কাতাদা রো) ও আবু 
হুরায়রা (রা) থেকে বর্ণিত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করে। যেমন ঃ 


০ ০4০৮ 


8 71 


৯০ 


“2# 0 “LO 0 Fee $.0 #2 


15102555888 


৬৭৮. ইব্‌ন মারযূক (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন হারিস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার আমি সা'দ (রা)-এর সঙ্গে বসা ছিলাম। তিনি জুমু'আর দিন গোসল করা প্রসঙ্গ উল্লেখ 
করলেন। এতে তার পুত্র বললেন, আমি তো গোসল করিনি। সা'দ (রা) বললেন, আমি কোন 
মুসলিমকে দেখিনি যে, সে জুমু'আর দিন গোসল পরিত্যাগ করে । 


পপ ০৩০ of ০4 


৮৮051050505 উন 0৮০58550505 8175 0৮4 


41464 


০18১ ৮101 UAE 005457801০০ (এ দি 05৪ রি 5772 
sel (33 ২১১০ tons Teall ক এ Lal ga এ ৯1 ১০ HCl ৮১৪ 

+ (৯০৯১ (92 
৬৭৯. ইব্‌ন মারযুক (র)...... যাযান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি 
আলী (রা)-কে গোসল সম্পর্কে জিজ্ঞাসা করেছি । তিনি বলেছেন, যখন ইচ্ছা হয় গোসল কর । আমি 


বললাম, আমি তো আপনাকে সেই গোসল সম্পর্কে জিজ্ঞাসা করছি, যে গোসল (ছাওয়াবের কারণ) । 
তিনি বললেন, জুমু'আর দিন, আরাফার দিন, ঈদুল ফিতরের দিন ও ঈদুল আযহার দিন। 


Wwww.waytojannah.com 


Contents 


২২৪ এ 'তাহাবী শরীফ ্‌ 


৪১৯ 1০০. ৮৬০১ ee 35২৮০ ১১৩ ৪৯ ০৩০৮ 


EEE, টির EEE REE ES CE 
CL আল্লাহ্‌ তা'আলার হক এবং প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে, সে 
প্রতি সপ্তাহে (একবার) দেল করবে নিজের শরীর বেঁকে সব কিছ যে নিবে খানি যদি নিজের 
ঘরে সুগন্ধি থাকে তবে তা ব্যবহার করবে। LE 


০1624155151 রি 


2 


৩০০১৪ ad JG BLS 0191 ১০৯ LG sh ৩৪০9 ৪ 1.২১১৯১৮১৬২ ০০১91 
EE 15 IEF 


৬৮১. রৰীউল রামনগর): ১ জিত ইবন জীন কিন রে) থেকে বর্ণনা করেন যে, আবূ 
কাতাদা (রা) তাকে বলেছেন, খর জন্য গোসল করবে । তিনি উত্তরে বললেন, আমি জানাযাতের 
গোসল করে ফেলেছি। রা র হিরন, 


১০ ০০৪০০১৪৪ oe ph US SN ge Se Bc Ete = 


2 
(২০১৯১০০৮201 EH tn Te pete Bi on ডি 


৬৮২, হত না [ESE ভিজে থেকে 
বর্ণনা করেন যে, আর দিন গোসল করার পর যদি তার পিতার উযু নষ্ট হয়ে যেত তাহলে তিনি 
উযু করতেন এবং পুনরায় গোসল করতেন না... এ | 
' উক্ত প্রশ্নকারীকে বলা হবে ৪ আলী রো) থেকে বর্ণিত রিওয়ায়াতে ফরয হওয়ার কোনরূপ প্রমাণ 
নেই। যেহেতু যাযান-(র) যখন তাকে বললেন; আমি সেই-গ্রোসল সম্পর্কে জিজ্ঞাসা করছি যেটা 
(প্রকৃত) ‘গোসল’ অর্থাৎ যাতে ফযীলত লাভ হয়। তখন তিনি বললেন, জুমু'আর দিন, .ঈদুল 
ফিতরের দিন, কুরবানীর দিন ও আরাফার দিন। তিনি সেই দিনগুলোর একটিকে অপরটির সাথে 
মিলিত করে বলেছেন । জুমু'আর দিনের গোসলের সাথে যা উল্লেখ করেছেন দুল ফিতর; ঈদুল 
আযহা ইত্যাদি) যখন তা ফরয নয়, তাহলে জুমু'আর দিনের গোসলের বিধানও অনুরূপ হবে (ফরয 
নয়)। 

আর সা'দ (রা) থেকে তীর যে উক্তি বর্ণিত হয়েছে যে, “আমি জুমু'আর দিন কোন মুসলমানকে 
গোসল পরিত্যাগকারী দেখলাম না.।”.এর মর্ম হচ্ছেঃ এতে অল্প কষ্টে অধিক ফযীলত লাভ হয়. 
আর আবু হুরায়রা (রা). থেকে: তার যে উক্তি বর্ণিত আছে ৪ “আল্লাহ্‌ তা'আলার হক এবং প্রত্যেক 
মুসলিমের জন্য ওয়াজির (আবশ্যিক) যে;:সে প্রতি সপ্তাহে (একদিন) গোসল করবে। বন্তুত- এতে 


www.waytojannah.com 


Contents , 
অধ্যায় ৪ তাহারাত | | ২২৫ 


তিনি ওটাকে “সে সুগন্ধি ব্যবহার করবে যদি তার গৃহে তা বিদ্যমান থাকে” তার এ উক্তির সাথে 
মিলিত করে বলেছেন। সুতরাং যেভাবে সুগন্ধি ব্যবহার করা ফরয নয়, অনুরূপভাবে গোসলও (ফরয ' 
নয়) । উপরন্তু তিনি উমার (রা) থেকে সেই কথাও শুনেছেন, যা তিনি উসমান (রা)-কে বলেছেন, যা 
আমরা উল্লেখ করেছি। তার উপস্থিতিতে উমার (রা) তাকে (উসমান রা) ফিরে যাওয়ার নির্দেশ 
দেননি । তিনি (আবু হুরায়রা রা) এ বিষয়ে তার বিরোধিতা করেননি । অতএব এটাও প্রমাণ বহন 
করে যে, তার নিকটও এর (গোসলের) বিধান অনুরূপ (ওয়াজিব নয়)। 

আর আবু কাতাদা (রা)-এর যে উক্তি আমরা পূর্বে উল্লেখ করেছি, এর উদ্দেশ্য হল, জুমু'আর দিন 
ইচ্ছাকৃতভাবে জুমু'আর জন্য গোসল করবে, যেন এর ফযীলত লাভ হয়। পক্ষান্তরে-আবদুর রহমান 
ইব্‌ন আবযা (রা) থেকে আমরা এর পরিপন্থী রিওয়ায়াতও বর্ণনা করেছি। বস্তুত সমস্ত কিছু যা 
আমরা এ অনুচ্ছেদে বর্ণনা করেছি, এটাই ইমাম আবু হানীফা, (র), উরি 
হিয়ার রানা এর অভিমত । 


১০৯০১ তীর ক 
২৫. অনুচ্ছেদ ৪ ঢেলা ব্যবহার প্রসঙ্গ 


৪ 


1১৮০১২৯০১৩৩ ২৫০ 21৯৩ AE EE AT 
4৩০ ed pe Cs 21 be ls ১৭৪১০২১৮২৯০ se CS 
K LT UB 
৬৮৩, ইউনুস রে) ও হুসাইন ইবৃন নাসুর রে) করে আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ হুই বলেছেন, কোন ব্যক্তি (ইস্তিঞ্জার জন্য) ঢেলা ব্যবহার*করলে সে যেন 
বে-জোড় ব্যবহার করে। : 
Ee 85521565156 7 ES AY 
ts BF 401545১25০৯ তে 5০৯৮১] 
৬৮৪. ইউনুস রে). টি আবু হুরায়রা (রা)-এর বরাতে রাসূলুল্লাহ্‌ শু থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 
৯105 03 3০০৭ ১০105 05৪৯51505৩৩ ll yet 
UE LE ৭1 0৮০০ ১545 082 8১:০৯ 015০5003401 ২০ ১০ 
৬৮৫. ইব্‌ন আবী দাউদ রে) রি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
ভি রত ভিডি তিনি অনুরূপ বলেছেন। 
৮১1 ১৮০ Gal ST 4০৮5 0 ০55 শন 92 ১5০ 0৪ 008,33১৮০ ০৯ 58১5- — AT 
EE drs SELL eel alts 
তাহাবী শরীফ ১ম খণ্ড -২৯ | 


Wwww.waytojannah.com 


Contents 


২২৬ ০ l ...... তাহাবী শরীফ 


৬৮৬. » ইব্‌ন মারযুক (র) হন ভিসির নি রি রনগি বরুড়া জা থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন 1: 
ise UG ০ SUE 905 015৮5 ৪ 8 05835 02199 CES ANY 


পা 


পর 


ডে 40155 ১৫ ০৪ ৪১৯ কা ০০০ পা ১০৮৪১৪/৯০ ১৯০১৪ 
রর ১০৯৯1 ২8১০ LLL nl 5 (১১০৪ 


৬৮৭. ইব্‌ন আবী দাউদ (র) টা আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যখন 
আমাদের কেউ পায়খানায় যেত, ০1851 
নি এটি দিতে | ্ 5 + f 


টভি158575166111555758528755652-8 
১১৫ EI EE SLO নিন ১০৭০৯ লা ১০০৪৯ ১৯ 


BL ২০৯৯৪ LSU || 1৪০৯ ০১৩ | 005 LE aii 19৮০ 21 CECE NS 
| - 42385550843 (০0৮০০ ১০৭ 
৬৮৮, মুহাম়দ ইব্‌ন হুমায়দ-র) So আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শর 


বলেছেন, যখন তোমাদের কেউ পায়খানার প্রয়োজনে বের হবে তখন তিনটি ঢেলা নিয়ে যাবে, যার 
দ্বারা পবিত্রতা অর্জন করবে। এটাই তার জন্য যথেষ্ট 


০. ৯৮:61 কলি উঠ পা ০64 


EES SEEDS OES LEED A 


56১০0 0১০১5 ০5 পল vie 05 PEELE 5০ 
দি 


এ ভু “40 ভি 


৬৮৯. ইব্‌ন আবী দাউদ (র), আবু বাক্রা (র) ও ইব্‌ন মারযুক €), রি সালামা ইব্‌ন কায়স রো) 
সূত্রে নবী জ্ক্ঃ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ফোন ব্যক্তি চেলা ব্যবহার করলে সে যেন 
বে-জোড় ব্যবহার করে । 


নেভি চি G5 JU RR ~14; 
CO SE SS তির 
- #2032; - 9 oc 


9৫:4৪ ৯০:০৯ 1 se le sl ১০০ ০২ 608৮8] JG SNe ১৮০1১ AY 
রি ০৮০৯০ ৯৮2,০৯1 ২59৪০ 0১০০৪ SE ভা] 0০) 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত ২২৭. 


৬৯০. আৰু বাক্রা (র) ও আলী ইব্‌ন আবৃদির রহমান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন মুগীরা কুফী (র)....... 
আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুই RU CU 
তিন চেলা ব্যবহার করতে নির্দেশ দিতেন। 


2৮ SE 018155505৮1 JOG AE CS LES = 

টা পা 
তি 

৬৯১. রাওহ ইবনুল ফারাজ (র)... জি ইব্‌ন সাধিত লো) থেকে বর্ণনা করেন a: ৷ তিনি 

. বলেছেন, ইস্তিঞ্জায় ঢেলা ব্যবহার হবে তিনটি, তাতে গোবর থাকবে না। 

LE 2 5 নর ৭ 

৬৯২, ফাহাদ (র).. বানি সুলায়মান শি থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাদেরকে 

০০0 

বিশ্লেষণ 

একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, তিনটির কম চেলা দিয়ে ই্িজা করা অট নয় ভারা এ 

বিষয়ে উল্লিখিত এ সমস্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ দিয়েছেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে: 


তাদের বিরোধিতা করে বলেছেন, যতসংখ্য ঢেলা দিয়ে ইস্তিঞ্জা করে এর দ্বারা নাজাসাত দূর করবে, 
তিনটি হউক বা অধিক বা কম, বে-জোড় হউক বা জোড়- এতে তাহারাত অর্জন হয়ে যাবে । এ 


বিষয়ে তাদের দলীল হল নিম্নরূপ £ এ বিষয়ে নবী জর কর্তৃক বে-জোড় ঢেলা ব্যবহারের নির্দেশ :-' 


প্রদান করা সম্ভবত সুস্তাহাবের জন্য, এমন নয় যে, বে-জোড় না হলে তাহারাত অর্জন হবে না. আবার 
এ সম্ভাবনাও রয়েছে যে, তিনি যে সংখ্যা নির্ধারণ করেছেন, এর দ্বারা উদ্দেশ্য যখন এর কম সংখ্যক 
দ্বারা তাহারাত অর্জন হবে না। | 

বস্তুত এ বিষয়ে আমরা গভীরভাবে দৃষ্টি দেয়ার প্রয়াস পাব যে, কোন রিওয়ায়াত পাই কি-না, যা এর 
স্বপক্ষে প্রমাণ বহন করে । আমরা দেখতে পাচ্ছি- 


চা 


75657557555, ISL AY 
JG JG ৯১০১৯ ও ০০ ২০০৪ ৪১০ SAA ৩৪ ১১2০ ১১৪ ০ UU 
EN EE ILE LL Ed 
CEE LD এই ১০৩ Ball 5S ১০৩ ১৯৭ আও fh ০০ il ০ 
31 S22 ০০০ al ০০০৭) এ৪। ০০১ ০১৯ 9৭ ০০৩ ০৯ আত 19৯ Jal 0০ 


Ff a ক 


CPI lis 35952 SU UG 4 5 aa UE 


www.waytojannah.com 


| Contents | 
২২৮ | ye ' তাহাবী শরীফ 
৬৯৩. ইউনুস বর) টি আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ জয় 
বলেছেন, যে ব্যক্তি সুরমা ব্যবহার করে সে যেন বে-জোড় করে। যে ব্যক্তি এমনটি করে সে উত্তম 
কাজ করে আর যে ব্যক্তি এমনটি করেনি তবে তাতে কোনরূপ অসুবিধা নেই। যে ব্যক্তি ইস্তিঞ্জার 
জন্য ঢেলা ব্যবহার করে সে যেন বে-জোড় ব্যবহার করে। যে ব্যক্তি এমনটি করে সে উত্তম কাজ 
করে। যে ব্যক্তি খিলাল করবে সে যেন তো থেকে) বেরিয়ে আসা-টুকরোগুলো) নিক্ষেপ করে দেয় । 
আর যে নিজের জিহবা দ্বারা বের করবে সে যেন তা গিলে ফেলে । যে ব্যক্তি এমনটি করে সে উত্তম 
কাজ করে। আর যে ব্যক্তি তা করেনি তার জন্য কোন অসুবিধা নেই ৷ যে ব্যক্তি পায়খানায় যাবে সে 
যেন পর্দা করে নেয় । যদি বালি ব্যতীত কিছু না পায় তাহলে. তা একত্রিত করে টিবি বানিয়ে এর দ্বারা 
25785777777 


ছু 


ET TL ET EAI 
+ CHT os sl SG ০৮১ ১৯৯৩ il a 3 
৬৯৪. ইব্‌ন মারযূক (র)..... আবু হুরায়রা (রা)-এর বরাতে রাসূলুল্লাহ্‌ গ্রশ্নত$ থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। এতে তিনি এটা বৃদ্ধি করেছেন £ কোন ব্যক্তি ঢেলা ব্যবহার করলে বে-জোড় 
ব্যবহার করবে । যে ব্যক্তি এমনটি করল সে উত্তম কাজ করল, আর যে ব্যক্তি এরূপ করল না, তারও 
কোন অসুবিধা নেই ।. 
‘এতে প্রমাণিত হয় যে, TET SS SAGE EE নাতে নিউ 
প্রদান করেছেন তা মুস্তাহাব হওয়ার কারণে, ফরঘ হিসাবে নয় যে, তাছাড়া চলবেই না । আবদুল্লাহ্‌ 
15 দি মাকে ৰছিত আছে, যাতে উত রি ডিনি বর্ম 


0০০০ ১০০০১০505155 50505036০০৪ 
1:০০ ১৯ 401 ৬০ Se Cl be সান ons ১৮৭৮ ১০০ 5 31১251০5291 
০৯171২০৪০০৯ ০] ৩5 ৮০০৮ AEG All ০৭ ৫ 00 

+ ১০৪০৫ ০৩৩১০০৯58৩০ HG ২১০৩৯৯০৯৯। 


৬৯৫. আহমদ ইব্‌ন দাউদ-(র)... নে :. আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে রর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার আমি নবী ্রশ্ঃ-এর সঙ্গে ছিলাম । তিনি পায়খানায় গেলেন এবং বললেন, 
আমাকে তিনটি ঢেলা এনে দাও । আমি তালাশ করলাম এবং শুধু দুটি ঢেলা, ও এক টুকরা গোবর 
UR OR 
বললেন, এটি.হল অপরিত্র। . ৬ Ess 


০৪315500555 5535 ৮৮6 JUSS ss টি ভি ভি 15711585458 


#0 পু. প পুত BECO 22806 ৩ পু. ৫0) CS AAA AAA 
Lb ১১৪ ১৯৮৮০ IO YU ০5০১৩ ২812 ০৯৪ ৮০] 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় $ তাহারাত ‘ ২২৯ 


৬৯৬. ইব্‌ন আবী দাউদ:(রা)....... ইবন মাসউদ (রা) রনির? 


বিশ্লেষণ 

এ হাদীস দ্বারা বুঝা যাচ্ছে যে, নবী হরর পায়খানার জন্য এরূপ স্থানে বসেছেন, যেখানে পাথর 
(ঢেলা) ছিল না। যেহেতু তিনি আবদুল্লাহ্‌ (রা)-কে বলেছেন, আমাকে তিনটি পাথর এনে দাও ৷ যদি 
সেখানে এর থেকে কিছু বিদ্যমান থাকত তাহলে তিনি অন্যস্থান থেকে নেয়ার প্রয়োজনিয়তা অনুভব 
করতেন না। যখন আবদুল্লাহ্‌ রো) তার জন্য দুটি পাথর.ও একটি 'গোবরের টুকরা নিয়ে এলেন, 
তখন তিনি গোবরের টুকরাটি ফেলে দিলেন এবং দুটি পাথর গ্রহণ করলেন। এটা তো দুই পাথর 
ব্যবহার করার প্রমাণ বহন করে। উপরন্তু এতে এটা বুঝা যাচ্ছে যে, যেখানে তিনটি পাথর যথেষ্ট 
সেখান দুটি পাথর কেও তিনি যথেষ্ট মনে করতেন । কেননা যদি তিনটি পাথরের কম সংখ্যক যথেষ্ট 
না হত তাহলে তিনি দুটিকে যথেষ্ট মনে করতেন না এবং আবদুল্লাহ রো)-কে তৃতীয় পাথর তালাশ 
করার নির্দেশ. প্রদান করতেন । তিনি তা না করায় প্রমাণিত হয় যে, দুটি পাথরই যথেষ্ট । হাদীসসমূহ 
বর্ণনার সঠিক মর্ম নির্ধারণে এটাই হচ্ছে এ অনুচ্ছেদের যথার্থ বিশ্লেষণ । 


ইমাম তাহাবী রে)-এর যুক্তিভিত্তিক দলীল : 
বস্তুত যুক্তির নিরিখে আমরা লক্ষ্য করেছি যে, যখন পায়খানা ও পেশাব পানি দ্বারা একবার ধৌত করা 
হয় এবং এতে উভয়ের চিহ্ন বা দুর্সন্ধ বিদুরিত হয়ে যায় যাতে এর 'কোন কিছুই অবশিষ্ট না থাকে 
তাহলে উক্ত স্থান (পায়খানা ও পেশাবের স্থান) পবিত্র হয়ে যাবে । আর যদি (একবার ধৌত করার 
দ্বারা) পায়খানা-পেশাবের রং ও দুর্গন্ধ বিদূরিত না হয় তাহলে তা দ্বিতীয়বার ধৌত করার প্রয়োজন 
পড়বে । যদি দ্বিতীয়বার ধৌত করার দ্বারা-তার রং ও দুর্গন্ধ দূর হয়ে যায় তাহলে এ অবস্থায়ও-তা পাক 
হয়ে যাবে যেমনিভাবে একবার ধৌত করার দ্বারা পাক হয়ে যায়। যদি দু'বার ধৌত করার দ্বারাও এর 
রং ও দুর্গন্ধ দূর না হয় তাহলে পরবর্তী আরো অধিক বার ধৌত করা আবশ্যক, যতক্ষণ না 
_ নোজাসাতের) রং ও দুর্গন্ধ বিদূরিত হয়। সুতরাং তা ধৌত করার যেটি উদ্দেশ্য, তা হচ্ছে ওই 
নাজাসাতসমূহ বিদূরিত হওয়া, যতবার ধৌত করার দ্বারাই তা দূর হয়। ধৌত করার কোন সংখ্যা বা 
পরিমাণ উদ্দেশ্য নয় যে, এর কমে যথেষ্ট হবে না। 
অতএব অনুরূপভাবে পাথর দ্বারা ইস্তিঞ্জার বিষয়ে যুক্তির দাবি হচ্ছে এ ব্যাপারে পাথরের কোন নির্দিষ্ট 
পরিমাণ উদ্দেশ্য নয় যে, এর কমে ইস্তিঞ্জা যথেষ্ট হবে না। বরং সেই পরিমাণ পাথর যথেষ্ট, যা দ্বারা. 
নাজাসাত দূর হয়ে যায়, কম হউক বা অধিক৷ এটাই যুক্তির দাবি। আর এটা ইমাম আবু হানীফা 
সি সিরিররি নিট জিতল রনি 
২৬. অনুচ্ছেদ £ হাড্ডি দ্বারা ইন্ডগা করা প্রসঙ্গ 

1৯১1৯ ০2 ০৪ ০০৬ এ ০৯5 ১2 01 00০০০৮০০৯৬৪ 
০4৫১ এ এ] 0৮০ 01০০০৭৮0০৪০ ১০9১০ 8০৮ ০৯০ ভা 55 

j LEE 


Wwww.waytojannah.com 


Contents 


২৩০ | | . VI 


4 


৬৯৭, . ইউনুস রো) নী আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ 
হাড্ডি ও পশুর মল দিয়ে ইন্ডিঞ্জা করতে নিষেধ করেছেন। 


৮১০১০৩০০১০৪ এ০ bs URE CE ২ ২০০০, AAA 


৬৯৮. ফাহাদ (র) 4 গরিলা তিনি বলেছেন, আমাদেরকে হাচি ও 
গোবর দ্বারা ইস্তিঞ্জা করতে নিষেধ করা হয়েছে। 


we sli ১১৪ ১১৯1 JL ও al ৮১১৯ JL টির (১৪৯ -7৭৭ 
১০৯০ ০০ al ০১ all ০০ be sa ৩৯ ঠা ১২ জিপ 
টা555155527 77125410515 05515 

এল 31 ২83১ 


৬৯৯. ইউনুস (র)..... রাসূলুল্লাহ্‌ হুইইুই-এর জনৈক সাহাবা সূত্রে রাসূলুল্লাহ্‌ শুনন্ত থেকে বর্ণিত যে, 
তিনি লোকজনকে হাড়, পশুর মল ও চামড়া দ্বারা ইন্তিঞ্জা করতে নিষেধ করেছেন। ৃ 


তিপ TSE ME ME CE ERG feof. ere #8 Oe 


০১০১১ 32০05 UG UD 0 ০৯ 0 00০০০ ১৮ ৮০৯ ১৪7৮০, 


৬ 


KE 


৮৮০০ 


১54 655 005৩ 1৯৯০1১৪০005 8১২৩ 52108৬৯50৩9 om আশ ০০ 


20% পাতি wie 


৮০১৮৯ ১0৪ 9৩ a CE 4৩: Julie 0 JG msl ৬০০ ০৪ ০০ (৯৯৩ 


০১০ ৯১০৩ {oe এ। ২৯০১ bl Es a লা ১০৮০ জা Se pl 


- rs 11 2০০19 2০১ 91 


৭০০. হুসাইন ইব্‌ন নাসর রে), আবু বাক্রা (র) ও আলী ইব্ন আবদুর রহমান (র) ...... আবু 
" হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ চু পশুর মল ও হাড্ডি দ্বারা ইন্তিঞ্জা করতে নিষেধ 
_ করেছেন। ২১11 অর্থ হাড্ডি । 


(25 005 0১501 52 82০০1 CE ৩0৪ eI 7১৬9 ০৪০৯ 0 সত (১৯ ৬, ১ 
১5০ 01০452১১35 ১০০০০৬ ৮০০০০৬ ১৪ ৮৮০০ এ 05৯০৪ 


প৫০০৪ ৩ ০৪৩৩ প০প৩০ 


(341 JG Ee 111 0০. 0170০581০55 I তপন ভা ১৮29 02 


AE 


চিজ aril hel mili sl এ 


20 +7 Aor gg - 


6৪১৪ 4১৪ lass ও ১০২5০ 31 4215 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ তাহারাত , | ॥ fl ২৩১ 


৭০১. মুহাম্মদ ইব্‌ন হুমায়দ ইব্‌ন হিশাম রুয়ায়নী (র)....... রুওয়ায়ফা ইব্‌ন সাবিত আনসারী 
(রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শুহুই তাকে বলেছেন, হে রুওয়ায়ফা* ইব্‌ন সাবিত! সম্ভবত 
তোমার জীবন দীর্ঘতর হবে, তুমি লোকদেরকে সংবাদ দিয়ে দিবে, যে ব্যক্তি পশুর মল বা হাড় দ্বারা 
তিয়া করার বহর রহ ভিন! 
বিশ্লেষণ 
ইমাম আবূ জা’ফর তাহাবী (র) বলেন £ এক দল আলিম এ মত গ্রহণ করেছেন যে, হাড় দ্বারা 
: ইস্তিঞ্জা করবে না এবং তারা হাড় দ্বারা ইন্তিঞ্জাকারীর জন্য যে ব্যক্তি ইস্তিঞ্জা করে না তার ন্যায় বিধান 
- সাব্যস্ত করেছেন। তারা এ বিষয়ে এই সমস্ত উল্লেখিত) হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। পক্ষান্তরে 
এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, হাড় দ্বারা ইস্তিঞ্জা করা 
থেকে এজন্য নিষেধ করা হয়নি যে, এর দ্বারা ইস্তিঞ্জা করা পাথর ইত্যাদি দ্বারা ইস্তিঞ্জার ন্যায় নয়, 
ং এর থেকে এ জন্য নিষেধ করা হয়েছে, যেহেতু এটাকে জিনদের খাবার করা হয়েছে। তাই 
মানুষকে নির্দেশ দেয়া হয়েছে যেন তারা তাদের জন্য তা নাপাক না করে। বিষয়টি নিম্নরূপ বর্ণনা করা 
হয়েছে ৪ : 
be SLE ০৪ ০৯৯৯ DE JU sue Ege 08 ০০৮০৯ ০৪ ১৪০৯৯ ৮৪০৯ 7৮, 
3. 01105 UG 005 4111 ৮৮০ Se Le ১০ চলন ১৯৬ (লা ১৪ ০) 
, ১৯1 45131 21301 ৮৮8905০9993 pla pai 


৭০২. হুসাইন ইব্‌ন নাসর (র)...... আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শুনু বলেছেন, তোমরা গোবর এবং হাড় দ্বারা ইস্তিঞ্জা করবে না। কারণ এগুলো 
তোমাদের ভাই জিনদের খাবার । 


০ ১১৯ 1০2 5915 be elle 02 lal 9০০ 0 003,৬৮০ ০৪ ৩০ 0৬০৯ vv 
cE 41 05০7 টি 08 8 ১৮৮5 ১০ ০58 ০গন উন পন 
০৪858১548 40145 055 এ 2০ ০০ সক পি 0১৯) 
005 Cd le ৩৫০ ১২৪০ ০৯৭ 1১582 a Ei ale 211 25৭ SS 0 28১০1 
বিউটি রি Cn LE 

os OI ১) 
৭০৩. আলী ইব্‌ন মাঁবাদ (র)..... ইব্ন মাসউদ (রা) EA 
জিনেরা যখন শেষ রাতে মক্কার কোন এক ঘাটিতে রাসূলুল্লাহ্‌ শুই্-এর সাথে সাক্ষাত করে তখন 
তারা তাকে নিজেদের খাবার সম্পর্কে জিজ্ঞাসা করে । রাসূলুল্লাহ্‌ হুই বললেন, প্রত্যেক হাড় যা 


_ তোমাদের হাতে পতিত হয়, যার উপর আল্লাহ্‌র নাম নেয়া হয়েছে, তা গোশ্ত দ্বারা পূর্ণ হয়ে যায়। 
55558585888 ০7555258 


www.waytojannah.com 


Contents 


২৩২ l তাহাবী শরীফ 


তখন তিনি (মানুষকে) বললেন, ভোমরা পত্র মল এবং হাড় দারা ইতি করবে'না। কারণ তা 
তোমাদের ভাই জিনদের খাবার । : 


Ct দন 05515 এ ৬.৫ 
LO 8 aL Ue) Sl I Eh ৩ be 233 2 in rt 3 


০৮৮৮১ 1. 2২৩০৭১৮৯০৪৮ it CE ii 


৮৭ 21585 

CLE cde ও 9 55০ Ys pls 
৭০৪. রবী“উল জীযী (র)..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে; তিনি বলেছেন, একবার 
আমি রাসূলুল্লাহ্‌ শুঁহুই এর পিছনে পিছনে যেতে লাগলাম । তিনি তার কোন এক .কাজে-বের 
হয়েছিলেন এবং তিনি (চলার পথে) এদিক-ওদিক তাকাতেন না। আমি তীর নিকটবর্তী হলাম এবং 
তার দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা খাকারি দিলাম ৷ তিনি বললেন, এ-কে ? আমি বললাম, আবূ _ 
হুরায়রা! বললেন, হে আবু হুরায়রা! আমার জন্য কিছু পাথর তালাশ করে নিয়ে এস, তা দিয়ে আমি 
ইস্তিঞা করব। কিন্তু হাড় এবং পশুর মল আনবে না। আবু হুরায়রা (রা) বলেন, আমি তার নিকট 
চাদরে বহন করে কিছু পাথর নিয়ে এলাম এবং তার এক পাশে রেখে দিলাম । এরপর আমি তার 
কাছ থেকে সরে পড়লাম ৷ তিনি যখন তার প্রয়োজন সারলেন, আমি তার পিছনে অনুসরণ করলাম 
এবং তাকে পাথরসমূহ, হাড় ও পশুর মল সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, আমার নিকট 
'নাসিবীন” এলাকার জিনদের প্রতিনিধি দল এসেছে, তারা কতইনা ভাল জিন । আমাকে তারা তাদের 
খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আমি তাদের জন্য আল্লাহ্‌র দরবারে দু'আ করেছি, তারা যে হাড় বা 
যে পশুর মলের নিকট দিয়ে অতিক্রম করবে তারা তাতে খাবার পাবে। 


০4০৮5 


১৫৬৪ এ ০৯ ৩০৯৪ 08 ০০২ ৪ 52 আন CS JUG 50৩2 ০৮৯10৪৯৯১০৮, ০ 
+ 41১০০ ssl 
৭০৫. আহমদ ইবন দাউদ রে) রি আম্‌র ইব্‌ন ইয়াহইয়া (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


বিশ্লেষণ 5 

এই সমস্ত হাদীস দ্বারা প্রমাণিত হল যে, রাসূলুল্লাহ্‌ জর জিনদের কারণে হাড় দিয়ে ইন্িা করতে 
নিষেধ করেছেন । এ জন্য নয় যে, তা পাক করে না,.যেমনিভাবে পাথর (ঢেলা) পাক করে। এই 
সমস্ত মত যা আমরা পোষণ করেছি যে, হাড়ের দ্বারা ইস্তিঞ্জা করলে পবিত্রতা. অর্জন হয়, ইমাম আবু 
হানীফা রে), ইমাম আবূ ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ ইবনুল. হাসান (র)-এর অভিমত । 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ তাহারাত ২৩৩ 
25195815041 Gas lll NN 
২৭. অনুচ্ছেদ £ জানাবাতগ্রস্ত ব্যক্তির জন্য ঘুম, পানাহার বা স্ত্রী মিলনের বিধান প্রসঙ্গে 


27112 


এ । ১০55০ be এ BET Se SLL ES atl PLES 


lls 85 ৯ 2৯555 (€ 4০1 ক 


৭০৬, ইব্‌ন মারযুক রে): কনা আয়েশা (রা)-এর বরাতে নবী 'র্রশ্্ঃ থেকে বর্ণনা করেন যে,.তিনি 
জুনুবী অর্থাৎ গোসল ফরয অবস্থায় পানি স্পর্শ না করেও কোন কোন সময় ঘুমিয়ে পড়তেন । 


ক ১40৪ ০ ০১৯৪ এ (১৪ ১১৫ ০০০ (5৪ এ রে 5 ১ (৫১৯০ ৬.৬ 


81027 ১০০2৩ ৩৫ এন 805০2৮10538) 

| | Ej «Lal ১০০ 
দিন রি টি আয়েশা রো) REE HOPES তিনি বলেছেন, রাসূলুল্লাহ 
জা যখন মসজিদ থেকে প্রত্যাবর্তন করতেন তখন আল্লাহ্‌ তা'লার ইচ্ছামত সালাত আদায় 


করতেন । তারপর নিজ বিছানা ও পরিজনের উদ্দেশ্যে এগিয়ে যেতেন । যদি তার সহবাসের প্রয়োজন 
হত, তা পূর্ণ করতেন । এরপর সেই অবস্থায়-ই ঘুমিয়ে পড়তেন এবং পানি স্পর্শ করতেন না। 
4৬৪৮ (5, La রা রব (০৪১৯ VA 


রন ক Ee ৬ পা ক পি হী 


৭০৮, চিতা ৫ আয়েশা (রো) কেরা তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ শলঃ জানাবাতথস্ত হতেন, ত তারপর পানি স্পর্শ না করে ঘুমিয়ে পড়তেন, 
পরবর্তীতে উঠে গোসল করতেন । 


০2115 05751 ১০৯০১১০৯৯৯৯ ৭ 


+ SSCL Es ০৫১৪ 15৪ ০১ 

৭০৯, সালিহ ইবৃন আবদির রহমান রর) টা আবু বাকর ইব্‌ন আইয়্যাশ রে) থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। ্‌ 

১৪১০০ BT 02৯৯ CT 0৩০১১০১৮445 05 ll CSSD 

১১০১০০০০০৫৯ ৩৮৯৭ জা ১5510 

তাহাবী শরীফ ১ম খণ্ড -৩০ 


Wwww.waytojannah.com 


0. Contents 
২৩৪ তাহাবী শরীফ 


৭১০. সালিহ (র)...... আবূ ইস্হাক রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
০৯০ | ৬৭ ৬৯০ ০411 ১২০০ 0 JG রা রে -৬১, 
৭১১, জহি টা চি হারান নানি দিতির 


ব্যাখ্যা 
একদল আলিম এই মত গ্রহণ করেছেন। তাদের মধ্যে ইমাম আবু ইউসূফ (র) অন্যতম৷ তাঁরা 
বলেছেন, জানাবাতগ্রস্ত ব্যক্তি উযু করা ব্যতীত ঘুমিয়ে পড়াতে আমরা কোন অসুবিধা মনে করি না। 
যেহেতু উযু করা তাকে জানাবাত অবস্থা থেকে তাহারাত অবস্থার দিকে নিয়ে যেতে পারে না। 
সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, ঘুমানোর পূর্বে তার 
জন্য সালাতের উযুর ন্যায় উযূ করা উচিত। তারা বলেন, এ হাদীসটিতে ভুল রয়েছে, যেহেতু এটি 
একটি সংক্ষিপ্ত হাদীস। এটিকে আবূ ইসহাক রে) এক দীর্ঘ হাদীস থেকে সংক্ষিপ্ত করেছেন আর 
এ 


EL ILC po CES Et CT ৬৬২৮ ৬০ 
Js 8 UUs ৩৫ EG WG 2 


০5০ LL BE HS IG Cy ০০৪৪৭০৩০৮৩৫ 9১ 


৯১/৭]১৯০ ৮৮৯৩ ৯৩১ দেশী ৩৫ ৩ 5১১০০ ০ ETT 08) 
মির (র) 0 আবূ ইসহাক রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার 
আসওয়াদ ইব্‌ন ইয়াধীদ রে)-এর নিকট এলাম আর তিনি আমার ভাই এবং বন্ধু ছিলেন। আমি 
বললাম, হে আবূ আমর! আমাকে সেই হাদীস বর্ণনা করুন, যা উম্মুল মু'মিনীন আয়েশা (রা) 
রাসূলুল্লাহ্‌ শ্র্্ঃ-এর সালাত সম্পর্কে আপনাকে বর্ণনা করেছেন । তিনি বললেন, উম্মুল মু'মিনীন রো) 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ ভল রাতের প্রথম অংশে ঘুমাতেন আর এর শেষ অংশে (ইবাদাতের সাথে) 
জাগ্রত থাকতেন । তারপর যদি তার (সহবাসের) কোন প্রয়োজন হত তাহলে তা পূর্ণ করতেন। এবং 
পানি স্পর্শ করা ব্যতীত ঘৃুমাতেন। যখন প্রথম আযান হত, দ্রুত “লাফিয়ে উঠতেন*। আয়েশা (রা) 
“উঠে দীড়াতেন' শব্দটি বলেননি । তারপর নিজের উপর পানি ঢালতেন। আয়েশা রো) ‘গোসল 
করতেন’ শব্দটি বলেননি । আর আমি অবহিত আছি যে, তিনি (আয়েশা রা) কি বুঝাতে চেয়েছেন! 
৪4 যেমনিভাবে মানুষ সালাতের জন্য উবু 
করে থাকে। 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ঃ তাহারাত | ২৩৫ 


বিশ্লেষণ ৃ ্‌ 

বস্তুত এই আসওয়াদ ইব্‌ন ইয়ামীদ (র)'তার এ হাদীসে (যা আমরা পূর্ণরূপে উল্লেখ করেছি) স্পষ্টত 
বর্ণনা করেছেন যে, তিনি যদি জানাবাতগ্রস্ত হতেন এবং ঘুমানোর ইচ্ছা পোষণ করতেন তাহলে 
সালাতের উযুর ন্যায় উষূ করতেন। উম্মুল মু'মিনীন (রা)-এর উক্তি “যদি তার (সহবাসের) প্রয়োজন 
হত তাহলে তা পুরা করতেন, তারপর পানি স্পর্শ করার পূর্বে ঘুমাতেন” এতে সম্ভবত সেই পানির 
কথা বুঝিয়েছেন, যার দ্বারা তিনি গোসল করতেন । উযুর উপর প্রয়োগ হবে না। . 

উক্ত বিষয়টি আবু ইসহাক (র) ব্যতীত অন্য রাবীগণও আসওয়াদ (রে) সূত্রে আয়েশা (রা) থেকে 
বর্ণনা করেছেন যে, তিনি (সা) সালাতের উষুর ন্যায় উযু ক্রতেন। তা নিম্নরূপ ৪ 


১৪০৭ ১৪ Lach CS UL ৬০৪ ১৪ ৮৯৪১০০5835১ ক GSS VY 


4৮ 41052 3145 11518 41010 Lo Et 2 il nL RS SLRS 


rE EOE EOE 
৭১৩. ইবন াররুক রে) হি EO দ রাত তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ শু 
জানাবাতথস্ত অবস্থায় যখন ঘুমাতে বা খেতে চাইতেন তখন তিনি উষূ করতেন। 
এরপর আসওয়াদ (র) থেকে তার নিজস্ব অভিমত সম্পর্কেও অনুরূপ বর্ণিত আছে ৪ 


১০০৮১১৬১৮0৪ 35549 SL LLY 0 0585৮৮। CD EES Vt 
- এ! 11005051141 3 I 03 (8৯ ১০ Es 


৭১৪. রাওহ ইব্নুল ফারাজ (র)...... ইবরাহীম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আসওয়াদ রে) বলেছেন, কোন ব্যক্তি জানাবাতথন্ত অবস্থায় ঘুমাতে চাইলে সে যেন উষু করে। | 


ইমাম তাহাবী রে)-এর অভিমত 

আমাদের মতে. এটা অসম্ভব ব্যাপার যে, আয়েশা (রা) রাসূলুল্লাহ্‌ শহর এর বিষয়ে তার নিকট 
(আওয়াদের) বর্ণনা করেছেন যে, তিনি ঘুমাতেন এবং পানি স্পর্শ করতেন না। তারপর তিনি 
(আয়েশা রা) নিজে লোকদেরকে পরবর্তীতে উষূর নির্দেশ দিতেন । কিন্তু সংশ্লিষ্ট বিষয়ে হাদীস 
সেটি-ই, যা ইবরাহীম (র) রিওয়ায়াত করেছেন । আসওয়াদ রে) ব্যতীত রাবীগণও আয়েশা (রো) 
থেকে এর অনুকূলে রিওয়ায়াত করেছেন, নিম্নরূপ ৪ 


55251১5১500 ৮ পেপে 050০৯0০05৮০ ER ie 


১14 HSE. ES 4/ 4১০ ৩৫ ৫০ ০০১০১১১০০৯৮ Halls ৬৪ 


Lol ৮০৬৯৩ 0০৬5 অলী ও PO 
৭১৫. ইউনুস রে) ৫ আৰু সালামা ইব্‌ন আবদির রহমান রে) ক আয়েশা রো) থেকে বর্ণনা 
ভিন রোজ বারা ভিউ ২ ভনরাজিড অহা যাকে হয ভাতে 
05580555558 | 


www.waytojannah.com 


Contents 


২৩৬. | _ ভাহাবী শরীফ 


ৃ ৯১০41 ০০৯০ “ls ২ শি (5১ Es Bel (১ রঃ ২০০ ২45 Eis A 


৭১৬. আবু বাক্রা 8 আৰু সালামা রে) সূত্রে আয়েশা রো) থেকে, তিন রাসূলুল্লাহ 
থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


৬১০১০ 92০ এ YG ph dl Me bs ০০০ ৬১৬ 
| , 41১৯ ১১০১০৭০0৫88 


পা পাপা 


৭১৭. নি ভার রনির রা রা থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। | 
SEAN Oso 2 9১৬11 ৮2০ (১১৯ VA 


পন . 2 


CU BE DTI bo Len ০ ৪০ 


৭১৮. রবী'উল মুয়াযুষিন, রে)...... আয়েশা রো)- এর বরাতে রাসূলুল্লাহ্‌ শুনু থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। 


5085৫ 


১০৬৮০১৮৩০৯৮ ও 00 ১১505553505 Ls পিএ 
CE Lis Ns di SL Be Enh lie CLL 


৭১৯, আলী ইব্‌ন শায়বা রে) 2০০০, আৰু হুরায়রা. রো)- -এর বরাতে রাসূলুল্লাহ জহর থেকে অনুরূপ 
বৰ্ণনা করেছেন। তবে তিনি এতটুকু অতিরিক্ত বলেছেন, তিনি নিজের লজ্জাস্থান ধৌত করতেন। রর 


11 


১১৯ ০০৭ হই 4১44০ be Laie be ৯০৯০ ৬৮ ২৮5 0০০৯ 
L TTL জা ১০ onl 
৭২০. রবী‘উল মুয়ায্যিন (র)..:... জাবির (রা) থেকে রা করেন যে, আয়েশা (রা)-এর 
আযাদকৃত গোলাম আবূ আমির রে) আয়েশা রো) সূত্রে রাসূলুল্লাহ্‌ শর্ট থেকে যুহরী রে)...... 
আবু সালামা (র)-এর হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন ।: 
সুতরাং আসওয়াদ রে) ব্যতীত এসব অন্য রাবীগণ, যারা আয়েশা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ ই থেকে 
সেই হাদীসের অনুকূলে রিওয়ায়াত করেছেন, RTT! 90555 
(রা) সূত্রে রাসূলুল্লাহ শুই থেকে রিওয়ায়াত করেছেন । . 
আয়েশা (রা) থেকে তার উক্তিও অনুরূপ বর্ণিত আছে ঃ 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 তাহারাত ২৩৭ 


পু 
টির 15055 এ 085০০৪18252 


2-03 2 Og 


৯০] ৭ ১৪১৮৪ 158 
৭২১, ইউনুস (র)..... হিশাম ইবৃন উরওয়া (র) তার পিতা উরওয়া রে) সূত্রে আয়েশা (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলতেন, যখন তোমাদের কোন ব্যক্তি নিজ স্ত্রীর নিকট গমন (সহবাস) করে 
75757 75 


পা পা 0 লতা প 


ৰ. 


রাতের A ET 


৭২২. ইয়াযীদ (র)..... হিশাম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে আমার পিতা 
(উরওয়া) আয়েশা (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি এটা বুদ করেছেন): লে 
জানেনা, হয়ত ঘুমের অবস্থায়-ই তার রূহ বেরিয়ে যাবে।” ee 


মূল্যায়ণ 

সুতরাং এটা অসম্ভব যে, চর বারে থেকে এর পরিপন্থী (বিধান) 
বিদ্যমান থাকবে, তারপর তিনি এরূপ ফাতওয়া দিবেন ৷ বন্তুত-আমরা যা কিছু উল্লেখ করেছি এতে . 
আবু ইসহাক (র)-এর আসওয়াদ: (র) থেকে রিওয়ায়াতের অসারতা এবং ইবরাহীম রর) এর 
আসওয়াদ (র) থেকে রিওয়ায়াতের বিশুদ্ধতা প্রমাণিত. হয়েছে}. 
আর আবূ ইস্হাক (র)-এর সেই বাক্য যে, “তিনি পানি স্পর্শ করেননি” এর দ্বারা অন্তবত গোসল 
77577 


৩৩855 পয 2. 


রিনি রা? ৭0100 065 পু Laie 
৭২৩. ইব্‌ন মারযুক রে)...... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ 
হি দার বারীরভেন রিনার পুন সহবাস করতেন, উযু করতেন না এবং ঘৃমাতেন, গোসল 
করতেন না। 

বস্তুত এতে সহবাস পরবর্তী ঘুমানোর পূর্বে যে কাজটি না করার উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে 
রা মর 59 বিগ কার 
১১৭১1১০০১৪৪ Ls LS CS YG ০৪২১ BELL CS Vt 


+ 6 


www.waytojannah.com 


Contents 


২৩৮ মা ্‌ | তাহাবী শরীফ 


৭২৪. আলী ইব্ন যায়দ ফারায়েযী (র).... ইব্‌ন উমার (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
হে আল্লাহ্র রাসূল! জানাবাতগ্রস্ত অবস্থায় আমাদের কোন ব্যক্তি ঘুমাতে পারবে? তিনি বললেন, হ্যা! 
তবে উযু করে নিবে। 


১০3০১455585 EL SCOOT SO LE —VYo 

+ slat) ১০১০১ 0155 ds BE at ০১০০১ ১০৮০০ onl 
৭২৫, আলী | ইব্‌ন শায়বা রে)...... ইব্‌ন উমার রো) সূত্রে রাসূলুল্লাহ্‌ শশা থেকে: অনুরূপ 
রিওয়ায়াত করেছেন এবং এতে এ বাক্যটি বৃদ্ধি করেছেন ঃ সালাতের উযুর অনুরূপ উু। 


oe #0 of # oso + 2030 


RUUD ৩০০৯1 ১০১০১৪০৮৮০৩ ০9০০১ ২৭ 0৪০০ ৬ 


4৫ ০56 ০ ৮ 


হি Ee sl ০৪ 


৭২৬. মগ 8টি হিউমার ও সুনান হার থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। 


০৮:৪০ 


| ৮411 055 be ইত CS 905০৯ 9৪ উ5 05 JUG G32 Ll EELS VV 


০%:৫ 5 ae Ge 


94288525515 oes Sa 


৭২৭. ৷ ইবন মারযুক রে).... রী . ইব্‌ন উমার (রা) সূত্রে রাসূলুল্লাহ শক থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন এবং এতে এ বাক্যটি অতিরিক্ত বলেছেন £ “এবং তোমার লজ্জা স্থানকে ধৌত করে নাও” । 
A SUNS ba ADS ০০৬ TOS ১34 ১০৪৯ 

১০190 ৮৯৯ I BS এ 0৪ ৮৯০০৪ ১৮ ১১০০৯ 0৩ CA 


+ is ১০০১৭০০৫৬৪ J oral ১০০ ৯০ ০0 


পা পাপা 


৭২৮. না আলী ইবন শারবা ৫) ও হুনাইন ইনার শে) টিন আবদুল্লাহ্‌ ইব্‌ন 
দীনার (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


453 ০25 ১৯ i) এ Se iis (10 31 ৯৯৩ ০ 50051 রি (৫৪ সি 
৭২৯. ইউনুস রে) দা (জারা লিপির হার 

আম্মার ইব্‌ন ইয়াসির (রা) ও আবু সাঈদ (রা) সূত্রেও নবী প্র থেকে অনুরূপ বর্ণিত আছে ঃ 
54০১ 4০০ Ee LS EE EUS ISLETS LIE as 
01110 ial ঞ (4001 0১০১ ০০৮০ 005 ৯4295 ০৮০০ ১5 ০2 ০ ৮৯2৬০ 


1g #-0o2 94০4. 


+ Sal ১০৯০০ LoS ISU ও ০০৯ 97 51 | 


' WWWw.Wwaytojannah.com 


Contents 


অধ্যায় £ তাহারাত | ২৩৯ 


৭৩০. আবূ বাকরা (র)..... আম্মার ইব্‌ন ইয়াসির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসুলুল্লাহ রঃ জানাবাতগ্র্ত ব্যক্তির জন্য অনুমতি প্রদান করেছেন যখন সে ঘুমানোর বা পানাহারের 
77 

রনি তিনি 
. এটা 05 টি BATES এ11 05০2 আন 08 25 1০১১৯ 
৭৩১. রবী“উল জীষী (র) আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
বললাম, SUPE Be ABA ol Els LUN a ls acon Los alah a 
বিধান কি?)। তিনি বললেন, ইরান! : 

জানাবাত্যসতবযির ব্যাপারে রাসূলুল্লাহ্‌ থেকে মুভাওয়াতির সুরে হাদীসসমূহ এসেছে, যখন সে 
ঘুমাতে ইচ্ছা করে তখন সেই আমল করবে, যা আমরা উল্লেখ করেছি (অর্থাৎ উযু করে ঘুমাবে)। 
তার পরবর্তীতে সাহাবীগণের এক জমাতও অনুরূপ বলেছেন । তাদের মধ্যে আয়েশা (রা) অন্যতম । 


ইতিপূর্বে আমরা সুরে তার নিজম অভিমত উল্লেখ করেছি যাযদ ইবন বাবিত (রো থেকেও 
এ | 


০. ৩৩0৩ পৃ 2 Eo 


EE 0৩৯1 EERO SE ORE 
Re | 1১৯৮ 
৭৩২. ইউনুস (র).... যায়দ ইব্‌ন সাবিত (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জানাবাতগ্রস্ত 
ব্যক্তি যখন ঘুমাবার পূর্বে উযূ করে নিবে তখন সে পবিত্র অবস্থায় রাত অতিবাহিত করল। . 
ইনি হচ্ছেন যায়দ ইব্‌ন সাবিত রো), যিনি বলছেন, ঘুমাবার পূর্বে যদি উূ করে ঘুমায় তাহলে সে 
ওই ব্যক্তির ন্যায় (বিবেচিত হবে) যে ঘুমাবার পূর্বে গোসল করেছে, সেই ছাওয়াবের দিক দিয়ে যা 
পবিত্র অবস্থায় রাত.অতিবাহিত কারীর জন্য লেখা হয়। রি ্‌ 
আমরা হাকাম রে) ....... ‘ ইবরাহীম (র) আসওয়াদ (রে) ..... আয়েশা (রা)-এর-হাদীস উল্লেখ. 
করেছি, যাতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ শর যখন জানাবাত অবস্থায় খেতে ইচ্ছা করতেন তখন 
উযুকরে নিতেন। আবূ সাঈদ খুদরী (রা) থেকেও এর অনুকূলে বর্ণিত আছে । একদল আলিম এ মত 
গ্রহণ করেছেন। তারা বলেছেন, জানাবাতণ্রস্ত ব্যক্তির জন্য উযু করা ব্যতীত আহার করা উচিত নয় । 
পক্ষান্তরে, এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, আহার করাতে কোন 
সারির যদিও উযু না করে । এ ব্যাপারে তাদের দলীল হল নিম্নরূপ £ 


নলের annah.com 


Contents 


হর | ০ -তাহাবী শরীফ 


2 


& ০১5১ 94 ০03 Lie ০০ ৪5১০ ১০৪৯৯ ০০231 ১১৫০২ ০০১৬৪ 


, 4৫ এ উই IEG | 9৭110 
৭৩৩. ফাহাদ রে)... মির আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ এ: 
জানাবাত অবস্থায় খন আহার করতে ইচ্ছা পোষণ করতেন তখন উভয় হাত ধৌত করে নিতেন। 


বিশ্লেষণ: -- 

BEE HMO CMU TOE চার তীর (আয়েশা-রা) 
থেকে'এর পরিপন্থী বর্ণনাও. রয়েছে, যা আমরা তারই সূত্রে রিওয়ায়াত করেছি যে, তিনি (সা) 
সালাতের উষূর অনুরূপ উষূ করতেন। যেহেতু তার থেকে বর্ণিত রিওয়ায়াত পরস্পর বিরোধী হয়ে 
গেল, তাই আমাদের মতে এ সম্ভাবনা বিদ্যমান রয়েছে যে, (আল্লাহই উত্তমরূপে জ্ঞাত) তার এই 
উষু সেই সময়কার, যা আমরা অন্য অনুচ্ছেদে উল্লেখ করেছি যে, যখন তিনি (বীর্য) দেখতে পেতেন, 
কথা বলতেন না। তাই কথা বলার জন্য উষুূ করতেন, এরপর বিস্মিল্লাহ পড়তেন, আহার করতেন। 
তারপর এ বিধান রহিত হয়ে যায়। তখন তিনি পরিচ্ছন্নতা অর্জনের :জন্য হাত ধুতেন এবং উযু.করা 
ত্যাগ. করেছেন । অনুরূপভাবে ঘুমাবার সময় তার (সা) উষূ করাটা সম্ভবত. এ জন্য যেন যিকিরের 
অবস্থায় ঘুমাতে পারেন! তারপর তা রহিত হয়ে যায়:এরং জুনুবী:ব্যক্তির জন্য আল্লাহ্র যিকর করা 
বৈধ হয়ে যায় । সুতরাং সেই কারণ অবশিষ্ট থাকেনি, যার জন্য তিনি.উযু করেছেন । . 7. 
আমরা অন্যস্থানে ইব্‌ন আব্বাস (রা) থেকে রিওয়ায়াত করেছি যে, একবার রাসূলুল্লাহ্‌ জুস পায়খানা 
থেকে বের হলেন, তখন তাকে বলা 'হল, আপনি কিউযু করবেন না? তিনি বললেন, আমি যখন 
সালাত আদায় করতে ইচ্ছা করি তখন উধু করি । সুতরাং তিনি বলছেন, তিনি. ফেরয) উু একমাত্র 
সালাত আদায়ের জন্য করেন। উপরন্তু এতে জুনুবীর জন্য যখন সে ঘুম বা পানাহারের ইচ্ছা পোষণ 
করে উযু আবশ্যকীয় নয় বলে প্রমাণিত হল। ওটি রহিত হওয়ার প্রমাণসমূহ থেকে একটি হচ্ছে ইব্‌ন 
উমার (রো) সূত্রে নবী ঞ্শ্ঃ থেকে বর্ণিত রিওয়ায়াত,-যা আমরা উল্লেখ করেছি যে, তিনি উমার 
(রা)-এর উত্তরে বলেছেন। তারপর তার থেকে বর্ণিত আছে, তিমি রাসূলুরাহ উর? এর পরবর্তীতে 
নিম্নরূপ বলেছেন ঃ 


Re Ct 
১১৮55 CE LBL ঠা ০০ 21085 01 900 Jeo কা 008৭5 
৭৩৪. ইব্‌ন খুযায়মা রে) ..... মা থেকে বর্ণনা করেন যে; তিনি বলেছেন, কোন-হ্যজি 
যখন জানীবাতগ্রস্ত হয় এবং সে পানাহার বা ঘুমাতে ইচ্ছা করে তাহলে নিজের দুই হাত কবজি পর্যন্ত 


ধুবে, কুলি করবে, টক নল দে চব জগা 
না। 


তর Moe CEO NE EEE রাসূলুল্লাহ যঃ এ বসার তর নির্দেশ 
দিয়েছেন । অতএব এটা তখনই হতে পারে যে; তার মতে তা (উযু) রহিত হয়ে যাওয়াটা সাব্যস্ত 


www.waytojannah.com 


Contents 


ধ্যায় £ তাহারাত ২৪১ 


হয়। রাসূলুল্লাহ কর বর নতিি রানির ও জা 77 দিলি বলে ররর অঙগম 
করার পর পুনঃ ইচ্ছা করে। 


“#020 


IAL be IS 1 ES 3০০৯ ৮ ০১৪০৪০০৪০১৮ ৯১৪১৯ লাগ 
১৫০০1 ১৭1 5 এ 4011) 005 005৫১০১১০৮০ Ll Be Ell Ls চি 

EET OIE 
৭৩৫. বাহ্‌র ইব্‌ন নাস্র (র)..... আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 


রাসূলুল্লাহ্‌ শুনু বলেছেন, কোন ব্যক্তি যখন তার স্ত্রীর সঙ্গে সঙ্গম করে তারপর পুনঃ তা করতে ইচ্ছা 
পোষণ করে তাহলে সে যেন উযু করে নেয়। 


ele ye ints ES JO ain sigs 00৪,১৮০ চি ১2১2) তি 
৪ ৬১০০১ 40০ কে? 
৭৩৬, ইয়াহীদ ইব্ন সিনান রে)..... জালিম (র) থেকে অনুরূপ রিওয়ায়াত ত করেছেন। 


ব্যাখ্যা 

হতে পারে (রাসূল শুরুই) এই বিধান সেই সময় দিয়েছেন যখন জুনুবী উযূ করা ব্যতীত আল্লাহ্‌র 
যিকর করতে পারত না। তাই তিনি উযূ করার নির্দেশ দিয়েছেন যেন সে পুনঃ সঙ্গমের সময় 
বিস্মিল্লাহ পড়তে পারে । যেমনিভাবে অন্য হাদীসে রাসূলুল্লাহ্‌ শুট নির্দেশ দিয়েছেন। তারপর তিনি 
তাদের (সাহাবা)-কে জানাবাত অবস্থায় আল্লাহ্র যিকরের অনুমতি প্রদান করেছেন । সুতরাং এ বিধান 
রহিত হয়ে গিয়েছে। 

আয়েশা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ গর স্ত্রী সহবাস করতেন তারপর তিনি পুনঃসহবাস 
করলে উষূ করতেন না। বিষয়টি আমরা অন্য অনুচ্ছেদে বর্ণনা করেছি। সুতরাং এটা আমাদের মতে 
ওই বিধানের জন্য রহিতকারী। 

কোন প্রশ্নকারী যদি প্রশ্ন করে যে, তার থেকে বর্ণিত আছে যে, তিনি নিজ স্ত্রীদের নিকট যেতেন 
এবং যখন তাদের একজনের সঙ্গে সহবাস করতেন তখন গোসল করতেন। উক্ত প্রশ্নকারী এ বিষয়ে 
নিম্নোক্ত হাদীস উল্লেখ করেছেন- 


৩৩4০৯ 0১৪৬৯ YG SAN ডি ls ০৪ ৩৬০ 0 ০0৪335১৮০০৪ (৯ ~vYV 
এ 1222-81-82 
Ub IS SLE ait 4৮০০০ Al) ৩2০০ rl Ee Se Bl ১৯ rl 
EEE 20401 094512 0 ১৩৯ ০5 ১৫৯ 085 (০88০ 05815212182 

৮৮5 585151৮4901 x JES 1১13 ১০০০১ 


৭৩৭. ইব্‌ন সারযুক রে) ও সুলায়মান ইবুন শয়াইব রে) নী আবূ রাফি রো) থেকে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ্‌ রক যখন একদিনে (সমস্ত বা কতেক) স্ত্রীদের নিকট যেতেন তখন তিনি ইনার 
নিকট গোসল করতেন এবং উনার নিকট গোসল করতেন, (অর্থাৎ তিনি প্রত্যেকের নিকট গোসল 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৩১ 


Wwww.waytojannah.com 


Contents 


২৪২ তাহাবী শরীফ 


করতেন) । বলা হল, হে আল্লাহ্র রাসূল! যদি আপনি একইবার গোসল করতেন (তাহলে কি 

অসুবিধা?) তিনি বললেন, এটা অধিকতর পবিত্রতা ও পরিচ্ছন্নতা । 

প্রশ্নকারীকে বলা হবে £ এতে এরূপ শব্দ রয়েছে, যাতে বুঝা যাচ্ছে যে, গোসল ওয়াজিব নয়। আর 

তা হচ্ছে তার উক্তি ৪ “অধিকতর পবিত্রতা ও পরিচ্ছন্নতা” । তার (সা) থেকে এরূপও বর্ণিত আছে 

যে, তিনি একই গোসল দ্বারা সকল স্ত্রীদের নিকট গমন করতেন। - 

(১1৬, ০০২১০ 0১৪ JG Us Xi ns EE UE ns nid gs EE Th 

১০০০১৮০০৫০৪ 0 UG EL be dL CS 005 395 905০ 

০455 ile SUL DE ১০০০1 ১০ ৩০৯১৭ ০০ ৯০৯৯৪ জো x Le 
+ ১৯19 Lis 


৭৩৮. ইউনুস (র), বাহর (র) ও ইব্‌ন আবী দাউদ (র) বির আনাস রো) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ শর একই গোসল দ্বারা তার সকল স্ত্রীদের নিকট গমন করতেন । 


852৩ 


TELE EE CE Ss le CED vy 
| +e EE (৮১1 re ol Se BILLS ০০ 
৭৩৯. আলী ইব্‌ন শায়বা (রা) ... আনাস (রা) সূত্রে নবী জুহু থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 

ds ০4০১১৭০০৫৯৪ ০0৮0৯ ৫৪৯৮5 9108 JUG gh CSS VE. 


পা পাতা 


৭৪০. ফাহাদ (র)..... সুফইয়ান (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
বি 1 EE 


rt 


৭৪১. আলী ইব্‌ন শায়বা (র)..... আনাস (রা) সূত্রে নবী কুল থেকে অনুরূপ EE HEAT 


CEL LIS CS YG Se ১০৮45050585) চপল ০৪১৯৫ 
১২4০ 0৩ লিসা ০০৭ ১৪ এ Ss CS I "HEE PEO IEA 


#2 +9 


মি ৮৯4 ০১১০০ ০০ ১৪ ৬০ ২৮ 


৭৪২. আহমদ ইব্‌ন দাউদ (র) ও মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) না জলায (র তুর না জল 
থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


রা 


৭৪৩. ইব্‌ন আবী দাউদ রে) ..... ৬ দিকে 
রিওয়ায়াত করেছেন । 


Wwww.waytojannah.com 


Contents 


৯৬/। 2438 
অধ্যায় £ সালাত 


WwWww.waytojannah.com 


Contents 


WwWww.waytojannah.com 


Contents 


৪] 055. 
অধ্যায় £ সালাত 


দল i 9৯ ০৪৫৩ 33170 \ 
১. অনুচ্ছেদ ৪ আযানের পদ্ধতি 


RAE ০4০০ +:০প:%০৬ পে 


POLES CLL IED CS HG হি oS ALLL LS ott 


TUG Lab 0০০ শসা 055০৯ SA LE 008৭5 ৮5 95 ৪৪৪ 


1১০০25528৯5 Al ELL pele 


EMS Ad 


পাপা 04740 7+ 90 “oe dee 94০ ° oz 30 


; ররর রাত এ. 
১১১১৭ ৩৪০ ৯৩৯৯৭ ০০ 2 £ 


পা ৩১০ প:9 বা 
ক. i 


EE 0 ঠ 25919 2 ga পলি 


১7172121718 Ll SN L333 Cok SSH doa ES SITE 


Les ld ০০0 এ 21 এ 211 % এ তা dy 


চা এত লি লতি LAL LA পু, মিনি 


৮৯15৯ ১০৪০ ST ০০০০ তে CIS 030 dr ৪19 সা পা এ 


বির LAOH, 8 ০৫4০০ 586. ৩ ৩ odors 


20185১45910 Lea ei! ৮ SAIL ১০০০) ১৩ 


০:০০ #023 co 2 05. প পপ 


fl ১০৩ এ ০০ Calton ০০৪ বৃ ০৯৯1173০৯৯৩ ৩ SS শনি 


পপ ০৬০৩০ যা 2517৫ 


==: :- 8০১৮৯ ওল ১০ DS লা ১১৬১৭ ০০১৯4 ৬১০ 


৭88. . আলী ইব্‌ন মা'বাদ (র); আলী ইব্‌ন শায়বা (র) ও আবু বাক্রা (র). es আবূ মাহযুরা রো) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মিরার রিভার ভব নিই দাক 
যেরূপ তোমরা এখন আযান দিচ্ছ ৪ 


Wwww.Wwaytojannah.com 


Contents 


২৪৬ ৫. ্‌ তাহাবী শরীফ 


29-0 #2 go ৭৯৮ এ পপ 

০২০ 01 কতা পথ ও এ bi বন এ 9 আখ ও 55171 

০৯০ পুত ০৯ ৯৪০ ০০৯ ৭০3০০1০০৯০0 ভার 3৮৭, 
1191 || 2 ৮1 প11 LEAN সে গত সস পে 


রাবী রাওহ (র) তার হাদীসে বলেন, আমাকে উসমান রে) আবদুল মালিক ইব্‌ন আবী মাহযুরা 
(র)-এর মাতা থেকে এই সমস্ত খবর দিয়েছেন আর তিনি তা আবু মাহযুরা (রা) থেকে শুনেছেন । 
আবূ আসিম রাবী (র) তার হাদীসে বলেন, আমাকে এই সমস্ত খবর উসমান ইব্‌ন সাইব (র) তার 
পিতা এবং আবদুল মালিক ইব্‌ন আবী মাহযুরা (র) এর মাতা থেকে দিয়েছেন যে, তারা উভয়ে তা 
আবু মাহযুরা (রা) থেকে শুনেছেন । | 


UG eos 0210 05 097 SIG 02 5৩ হী ০ ৭ 0০০ ৫০ 
2 

& 4441 195 ১1 ৪১৬৯৯ 51 গে ০১১108১১১৯০ al ১২৯ ৪ ক LS 
i SL kA LS DLE Stats SG i U0 


পপ %4 


+ Js ২১০৯৯ ০৪ sl ০2341 ৮০ ০৫১ ০০৬৪ 


৭৪৫. আলী ইব্‌ন শায়বা (র) ও আলী ইব্‌ন মা'বাদ রে)....... আবদুল্লাহ ইব্ন মুহাইরীয রে) বর্ণনা 
' করেন যে, তিনি ইয়াতীম ছিলেন এবং আবু মাহযূরা (রা) এর তত্বাবধানে লালিত হয়েছেন। তিনি 
বলেন, আবু মাহযুরা (রা) আমাকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ জুহু তাকে বলেছেন, উঠ, 
সালাতের জন্য আযান দাও । আমি রাসূলুল্লাহ্‌ ক্ঃ-এর সম্মুখে দাড়ালাম । তিনি স্বয়ং আমাকে আযান 
(শব্দগুলো) শিক্ষা দিলেন। তারপর তিনি সেই আযানের অনুরূপ উল্লেখ করেছেন, যা প্রথমোক্ত 
হাদীসে ব্যক্ত হয়েছে। 


ইমাম তাহাবীর অভিমত 

ইমাম আবূ জা’ফর তাহাবী (র) বলেন, একদল আলিম এই মত গ্রহণ করেছেন। তারা বলেছেন, 
আযান এরূপই দেয়া হবে। পক্ষান্তরে অপরাপর আলিমগণ (আযানের) দুই স্থানে তাদের বিরোধিতা 
করেছেন ঃ প্রথমটি আযানের শুরুতে । তারা বলেন, আযানের শুরুতে চারবার +১.২1 £11 (আল্লাহু 
আকবার) বলা হবে। তারা এ বিষয়ে নিনোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেন ঃ 


১5935 05 95 LE পে BUG DAA ৩১৫52 LE তা ১০৮ 
| ০১৯৬০ ২০৯ 0৪ USS ale CE UG ৬৯৪ ১ Po CE YEG a pL 


Ed 


৮৮০ 01331 4০ LL 158১৯৪০১৯৭0 283০৮১৮১৯১৬ এএ। শু 


£ 0.2 ৩ nw 


CE Ed Matt 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 সা ৩ | ২৪৭ 


৭৪৬. আবু বাকরা রে) ও আলী ইব্‌ন আবৃদির রহমান (র)..... বর্ণনা করেন যে, আবু মাহযুরা (রা) 

বর্ণনা করেন যে, নবী প্রত তাকে উনিশটি বাক্য বিশিষ্ট আযান শিক্ষা দিয়েছেন। চারবার ১৫1 4111 
' (আল্লাহু আকবার) ৷ তারপর অবশিষ্ট আযান অনুরূপ উল্লেখ. করেছেন, যেমনটি প্রথমোক্ত হাদীসে 
ব্যক্ত হয়েছে। 


ERT NEAT Gg কু তপু 3 7 #0 ০:5৮ ৩১০ coc 1208 ৫ কু 
“#2 7 0 + #0 ET TA 29 - HEAT প্‌ 5:0৫ 2 ভব ক কল: 485 
প ০ #270 ০5০52151718 Ge Lz oc occ oF ০ ১৮০. পপ পপ 


৭8৭. আলী ইরনবাদ রে), সদ ইব্ন যাব) ও ইন আহ দাদ ক) ছি হাম রে) 
থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


ইমাম তাহাবীর যুক্তিভিত্তিক দলীল 

বস্তুত এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি আযানের শুরুতে *১০২1 «1 (আল্লাহু আকবার) চারবার 
বলতেন । আমাদের (ইমাম আবু জাফর তাহাবী র) মতে যুক্তির নিরিখে এই অভিমতটি অধিকতর 
বিশুদ্ধ। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে, আযানের কতেক বাক্য দুস্থানে আসে এবং কতেক বাক্য 
শুধু এক স্থানে আসে, পুনঃ আসে না। যে বাক্যগুলো শুধু এক স্থানে আসে, পুনঃ আসে না তা হচ্ছে, 
sl (০ (৯ এবং 09-801 ৬০ (৮৯ এর প্রত্যেকটি দু'বার বলা হয়। শাহাদাতের বাক্য 
দু'স্থানে আসে, আযানের শুরুতে ও শেষে। রয় ত বায নাতি বলা হয়ঃ 


UE TENE ঘা দু'বার অতঃপর শেষে একবার £11। 41 | 4 বলা হয়, তা দু'বার আসে 
না। সুতরাং আযানের যে বাক্যগুলো দু'বার আসে তা দ্বিতীয়বার প্রথমবার অপেক্ষা অর্ধেক হয়ে 
আসে । ‘আল্লাহু আকবার'ও দু'স্থানে আসে, আযানের শুরুতে এবং [9৯01০ ৩৯ -এর পরে। 
আর এটা তাদের একমত্য যে, 0১১11 == -এর পরে ‘আল্লাহু আকবার’ দু'বার বলা হবে। 
অতএব এই যুক্তি মোতাবিক যা. আমরা বর্ণনা করেছি শুরুতে দ্বিগুণ হওয়া বাঞ্ছনীয় । যেমনটি 
শাহাদাতের বাক্য যা আমরা উল্লেখ করেছি। তাহলে শুরুর তাকবীর (আল্লাহু আকবার) শেষের 
তাকবীর অপেক্ষা দ্বিগুণ হওয়া বাঞ্ছনীয় । তাই যখন শেষে এ বাকাৃগুলো আল্লাহু আকবার আল্লাহু 
আকবার, (দু'বার) বলা হয়, ত তাহলে শুরুতে এর দ্বিগুণ চারবার 4111 ১৫1 11৮41 4111 
281 11141 হওয়াটা বাঞ্ছনীয়। আর এটাই হচ্ছে বিশুদ্ধ যুক্তি এবং ইমাম আবু হানীফা রে), 
ইমাম আবূ ইউসূফ রে) ও ইমাম মুহাম্মদ রে)-এর এটাই অভিমত ৷ তবে ইমাম আবু ইউসুফ (র) 
থেকে এ বিষয়ে প্রথমোক্ত অভিমতের অনুরূপও বর্ণিত আছে। দ্বিতীয় স্থান যাতে তারা বিরোধ 
করেছেন তা হচ্ছে (আযানে) “তারজী” (ফিরিয়ে বলা) করা । একদল “তারজী"র পক্ষে মতামত ব্যক্ত 
করেছেন, অপর দল তা ছেড়ে দিয়েছেন । এ বিষয়ে তাদের প্রমাণ হচ্ছে নিম্নরূপ £ 


পে এ ০. ০৮০৩ পা ০৩৬ #. প০৩8%০ w 10 ee ০%০ ৮০4০ প৫% ৫ 

৯০ ০১০ ৬১০ ০৮০ ৮৯৮৯০৪। Oc ১৩1৭ ০24741৮০৪05 9৮,৩১০৮ এক 0১১৯৯ —VEA 
০০ শে ্ টড টে ৮ 7) ৪” ec ৭ তি পা ০৩ 71129 5 gq ies 0 9 
421০ dl ০৮০ JP 2s nn dls sts 2x HA ০৮০ 


www.waytojannah.com 


Contents 


২৪৮ .তাহাবী শরীফ 


UT SL LE EE 26755 52558 2525 
151 955 8১9১৯ লা ৭৮ AU Ye 1331 ইহ 

. 995 পুত জাতি Cs 0৪6 চস BE তন এও Le RY, 
৭৪৮. ইব্‌ন মারযূক (র)...... আবদুর রহমান ইব্‌ন লায়লা (র) থেকে বর্ণনা করেন যে, আবদুল্লাহ 
ইব্‌ন যায়দ (রা) আকাশ থেকে এক ব্যক্তিকে অবতীর্ণ হতে দেখেছেন, যার শরীরে দুটি সবুজ কাপড় 
বা দু'টি সবুজ চাদর ছিল। তিনি দেয়ালের উপর দাঁড়িয়ে গেলেন এবং আওয়াজ দিলেন 8:১1 ৭111 
781 21171 11111 2111 তিনি আযান সেইরূপ উল্লেখ করলেন যেরূপ আবু মাহযুরা (রা) 
উল্লেখ করেছেন । কিন্তু ‘তারজী’র উল্লেখ করেননি । তারপর তিনি নবী গ্রশ্লঃ-এর দরবারে এসে তাকে 
বললেন, তিনি তাকে বললেন, তুমি অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছ, তা বিলাল রো)-কে শিখিয়ে দাও। / 


- Go EAA or ou “0-30 0 AAA ASAE একু প : 
El EE EEE পু 0-0 চা ডে 1 কা রত এ 


7০370 এই চা ০5543 3549555ট ০০, 


০৯০ ৯০ 08099 LEG 599 হু UG চল 
৭৪৯, আলী ইব্ন শায়বা রো), রর আবদুর রহমান ইব্‌ন আবু লায়লা রে) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমাকে সাহাবীগণ বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ্‌ ইব্ন যায়দ আনসারী রো) স্বপ্নে 
আযান (এর বাক্যগুলো) দেখেছেন । তারপর নবী গ্রশ্পঃঃ-এর দরবারে এসে তাকে বললেন, তিনি 
বললেন, এটা বিলাল (রা)-কে শিখিয়ে দীও। সুতরাং UA LA ot UE 
PAS ESM 


বিশ্লেষণ 

বস্তুত এই আবদুল্লাহ্‌ ইব্ন যায়দ (রা) তার হাদীসে “তারজী'র উল্লেখ করেননি । তাই তিনি আযানের 
মধ্যে ‘তারজী’র ব্যাপারে আবু মাহযুরা (রা)- এর সাথে ভিন্নমত পোষণ করেছেন। সম্ভবত আবু 
মাহযুরা রো) যে ‘তারজী’র উল্লেখ করেছেন, তা ছিল এ জন্য যে, তিনি তার আওয়াজকে ওই 
পরিমাণ উঁচু করেননি, যা নবী সো) তীর থেকে চাচ্ছিলেন। তাই তাকে নবী জুঁই বললেন, পুনঃ 
বল এবং আওয়াজ উঁচু কর। এ হাদীসের শব্দ এরূপই। যখন এ সম্ভাবনা বিদ্যমান থাকছে, তাই 
গভীরভাবে পর্যবেক্ষণ করা আবশ্যক হয়ে পড়ছে, যেন আমরা এর দ্বারা উভয় মতামত থেকে বিশুদ্ধ 
মত বের করে আনতে সক্ষম হই। আমরা দেখতে পাচ্ছি যে, PE TET 21 ১৫ এবং 
< ৮০০ 1৮০৯০ ৭1 4:51 যেখানে ‘তারজী’ সম্পর্কে বিরোধ রয়েছে, এটা ব্যতীত (বাকী 
বাক্যগুলোর মধ্যে) তারজী নেই। অতএব যুক্তির দাবি হচ্ছে, যে বিষয়ে বিরোধ রয়েছে এটাকে ওই 
বস্তুর উপর কিয়াস করা হবে যার ব্যাপারে সকলের একমত্য রয়েছে। অনুরূপভাবে এর “শাহাদাত” 
ব্যতীত অবশিষ্ট. আযানে “তারজী" না হওয়ার উপর তাদের একমত্য রয়েছে। এই পকমত্যের 


WWW.Wwayto)j দিদি দূর 


Contents 


অধ্যায় ৪ সালাত | রর | ২৪৯. 


ভিত্তিতেই শাহাদাতের ব্যাপারে “তারজী' হওয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়ে দেয়া হবে। “তারজী" না 
হওয়ার বিষয়ে আমরা যা বর্ণনা করেছি, ইমাম আবু হানীফা রে), 5 
মুহাম্মদ রে)- এর এটাই অভিমত । | 


ভে EK LAY 27 
২ অনুচ্ছেদ ৪ ইকামতের পদ্ধতি 


fe BAO 8৮2 ৩৮ LER 


JG stall pale 921 05 08 ০০০ ১৫ DE or ad ০৪ 2 ১2৯০ ৮৯7৮০, 
১০২১ Di 21 UG ails pt ps ১০ ২১৩ ০ be ghd bess BS 


৫০. মুবাশৃশির ইব্নুল হাসান ইব্ন মুবাশশির রে)..... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন যে, আযানের বোক্যগুলো) দুইবার বলতে এবং ইকামতের বোক্যগুলো) 
একবার করে বলতে বিলাল রো)-কে নির্দেশ দেয়া হয়েছিল । 


০৮৪০৪ পা ০৫4 


তা 


পা তারা পা 


vals ১4:4০, ১৫১৪ | 


পা পাপা 


৭৫১. ইব্‌ন আবী দাউদ (র)..... বা রে) ও হামাদ ইবন যায়দ রে) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


০৮:4৩ 4:111455% টা 


SE DEL CS ০১০।০ ৮9৪০৩৮১৪৪১০ LULL HS vo 


পা পালা তা 


lh ৬১০০০ ১৩১১৪, Jz 


পা পাপ 


৭৫২. সুলায়মান ইব্‌ন শু“আইব (র)...... খালিদ (র) থেকে চ অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


২০০৪ 4৯০৪ JUG JU 53 + 0০৯৯০১০০2১৯ ১৮ Se ০৬০৯গা 


+s ১০০ ০4585105959 ৩2 আও 


পা পালা 


৭৫৩. যারা রাতে না টা মর, 


#2072 


- 41০ ১১০০৪ লি হিরন 


লা পালা 


৭৫৪. দহন ঈদ ইন ফলা হব সলমন 0). : খালিদ রে) থেকে অনুরূপ বণনা 
করেছেন... -. 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৩২ 


Wwww.waytojannah.com 


Contents 
২৫০ তাহাবী শরীফ 


ee ter OE EE 
SE TSS JUS UL ২১০০ ১০ 2955 al ০০ TAVIS 0 JG ৮1 ১ 


|] 
co Go oo 


Assi) ০৮১৯ ৪ 2১/৯/019০৮8198 ৯৯855৬45215 

, 8০831 ১525 01981 চু 01৭55 Al GA Ul এ৯%। 
৭৫৫. ইব্‌ন আবী দাউদ (র)..... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
সাহাবীগণ সালাতের আহবানের জন্য ঘন্টা এবং অগ্নি প্রজ্বলিত করার ব্যবস্থা প্রবর্তন করার ইচ্ছা 
পোষণ করলেন ৷ অবশেষে ওই ব্যক্তি (আবদুল্লাহ ইবৃন যায়দ রা) সেই স্বপ্ন দেখেছেন। তারপর বিলাল 
(রা)-কে আযানের (বাক্যগুলো) দুইবার বলার এবং ইকামতের (বাক্যগুলো) একবার করে বলার 
নির্দেশ দেয়া হয়েছিল। 


85575275775 555 
585 0351 2058 01455 ৮৭ 005 ০০০ ba CIS লা Ga জেতা ১০৫০১১৯]। 
| ১831 


৭৫৬. নাসর ইব্‌ন মারযুক রে) ইন আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, বিলাল (রা)-কে আযান (এর বাক্যগুলো) দুইবার করে বলার এবং ইকামত (এর 
বাক্যগুলো) একবার করে বলার নির্দেশ দেয়া হয়েছে। 


ইমাম তাহাবীর বিশ্লেষণ 

ইমাম আবূ জা’ফর তাহাবীর রে) বলেনঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন এবং তারা বলেছেন, 
ইকামত এরূপই, প্রতিটি বাক্য একবার একবার করে বলা হবে । পক্ষান্তরে অপরাপর আলিমগণ এর 
একটি বাক্যে তাদের বিরোধিতা করে বলেছেন যে, তবে মুয়াযযিনের উক্তি ১1০11 ০০৪১৪ এটা 
দু'বার বলা উচিত। তারা এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াতসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ 


পা 9০৩5 


8 ১ -৬০৬ 
০523 91581 ভি রি ০১০ ০ JU ol ১০ 229 ০51 তি We Js, 
২0531 21 2431 


৭৫৭. ইব্‌ন আবী দাউদ রে) আনাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বিলাল 
(রা)-কে আযান (এর বাক্যগুলো) দু'বার করে বলার এবং $ /৭]| ৩,০53 ব্যতীত ইকামত (এর 
বাক্যগুলো) NEL NE 


52: ৩58 ন rR EUS SRLS 


ge #4 - 2 হু ০৩8 এত্ত হেল এপ 


হার হা রি রিনি 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ২৫১ 
OE No EE ১25 0505 ell 1 ৩০৪ 2০০০৪ তে 
558 0150 ২৫৪০ পেল এ ০৯০৯৪ এন 05 হও সালেও SH 3৬ 01 

. 22] IG 25551 
৭৫৮. মুহাম্মদ ইবৃন খুযায়মা (র)...... আনাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, বিলাল 
(রা)-কে আযান দু'বার করে বলার এবং ইকামত একবার করে বলার নির্দেশ দেয়া হয়েছে। রাবী 
ইসমাঈল রে) বলেন, আমি এ বিষয়টি আয়্যুব (র)-কে বর্ণনা করতে গিয়ে তাকে বলেছি, ইকামত 
(এর বাক্যগুলো) একবার করে বলা হবে? তিনি বললেন ৫ 21০11 ০,০3৪ ব্যতীত। 


- £402 


পপ we 2 ০ % ০ ০ ০৫০. ০০০ প০. EAA ০% ০৮০ % ০ পুকুর প 
US Li ple ০৮০ As zl ০৯০ Li SJ 5930 ০১১] (১১৭ 7-৬০৭ 
০726০ ১৪৪৮ HLS * El oor VEL হে LP EE ME EAE রা 5 ০.০ 
১৯০১০ ০৯১০৭ OE dl ৮০ ০1০ 01551 SUS JUS ০ ১০1০০ LASS 4৯% 
পপ পা ২ চিল আনা HE পা দে 2. ৪9421582588 কু ৩ 


্‌ রব (০5525 Ly 
৭৫৯. ইব্ন মারযুক (র)....... কৃফা বাসীদের মুয়ায্যিন মুসলিম (র) ইব্‌ন উমার (রা) থেকে বর্ণনা 


করেন যে, তিনি বলেছেন, নবী জর এর যুগে আযান (এর বাক্যগুলো) দুবার দু'বার এবং ইকামত 
(এর বাক্যগুলো) একবার একবার করে ছিল। তবে তিনি যখন ৪ $ 41০11 ৩,০35 বললেন এটা 
দু'বার বললেন ৷ এতে আমরা বুঝতে পারলাম যে, এটা ইকামত । সুতরাং আঁমাদের মধ্য থেকে কেউ 
উযু করত তারপর (গৃহ থেকে তাড়াতাড়ি) বের হয়ে যেত। 


ইমাম তাহাবীর যুক্তিভিত্তিক প্রমাণ 
তারা এ বিষয়ে কিয়াস তথা যুক্তি দ্বারাও প্রমাণ পেশ করেছেন । তারা বলেছেন, আমরা লক্ষ্য করেছি 
যে, আযানের মধ্যে যে বাক্যগুলো পুনঃউচ্চারিত হয়ে আসে তা দ্বিতীয়বার দ্বিগুণ হয়না বরং শুরুর 
মুকাবিলায় অর্ধেক হয় এবং ইকামতের দ্বারা শুরু হয়না বরং তা আযানের পরে হয় । অতঃপর যুক্তির 
দাবি হচ্ছে যে, এর সে সমস্ত বাক্যাবলী যা আযানের মধ্যে রয়েছে তা জোড় হবে না আর যা 
আযানের মধ্যে নেই তা জোড় হবে। সুতরাং ৪১/| ৩০৪১৪ ব্যতীত সমস্ত ইকামত (এর 
বাক্যগুলো আযানের মধ্যে পাওয়া যায়। তাই 34... ২21] ০০৩১৩ ব্যতীত ইকামতের সমস্ত 
বাক্যগুলো একবার একবার হওয়া বাঞ্ছনীয়, আর : ১১/০]। ০০০.৪:৪ পুনরাবৃত্তি হবে। যেহেতু তা 
আযানের মধ্যে নেই। 
পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন যে, আযানের অনুরূপ 
পলা ০74 
শেষে ১১1০1 ০১0৪5 দুইবার বলা হয় । আর তারা বলেন, বিলাল (রা) থেকে তোমরা যা কিছু 
রিওয়ায়াত করেছ তার থেকে এর পরিপন্থী বিষয়ও বর্ণিত আছে, যা আমরা অতি সত্তর বর্ণনা করব 


ইনশাআল্লাহ্‌ । 

/ ০৮০৮ ₹ তু 7-32-30 20+ EEL ০4০০ 3030 25D EM 

পা পপ ন প প প 

Ed উদ Bon EE" 9: রর ৮ পা ৪৩ জপ ॥)০ 4০ “4 9 log ০.৮ 5৩725 # ১.৪ 
০৮৭ ০১১ ১০০৪1০০৯৪১০ 41 এত 91 আলী] st ০৯০) নী ০০ ৯০৩ ৪ 


WwWww.waytojannah.com 


Contents 


২৫২ এ তাহাবী শরীফ 


৬৫ আজ NS COAT I 
| | 499 পুত 91575 085 ১০৭৩ BE কিনি 
০. ইবরাহীম ইব্‌ন মারযূক (র)...... আবদুর রহমান ইব্‌ন আবী লায়লা রে) থেকে বর্ণনা করেন 

বে, আবদুর ইবন যায় (রা) একটিকে আকাশ থেকে অবতীর্ণ হতে দেখেছেন। তার উপর দু'টি 
সবুজ কাপড় বা দু'টি সবুজ চাদর ছিল। উক্ত ব্যক্তি দেয়ালের প্রান্তে দাড়িয়ে এই বলে আযান দিলেন ঃ 
1১২1 1115 211 আল্লাহু আকবার আল্লাহু আকবার) যেমনটি আমরা পূর্বের অনুচ্ছেদে বর্ণনা 
করেছি। তারপর বসে গেলেন এরপর দাড়ালেন এবং (আযানের). অনুরূপ ইকামত বললেন । এরপর ' 


তিনি (আবদুল্লাহ ইবৃন যায়দ রা) নবী শ্রহ্র্॥ এর খিদমতে এসে তাকে এ সম্পর্কে বললেন। তিনি 
বললেন $ তুমি অত্যন্ত উত্তম স্বপ্ন দেখেছ। (যাও) এ বাক্যগুলো বিলাল (রা)-কে শিখিয়ে দাও। 


“Goo ag চি HR Pe PE NE OE ET K 
& Ll A ES ES pL Bt 


LL EE EE প 


. 58 ৪5 0৮০৮০ GN ৮১৯০ ০০১০ 3৬ 395 পু ০৩০ ১০৯৪ 
৭৬১. আলী ইব্‌ন শায়বা রে) ....... আবদুর রহমান ইব্‌ন আবী লায়লা রে) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন আমাকে সাহাবীগণ খবর দিয়েছেন যে আবদুল্লাহ ইব্‌ন যায়দ আনসারী (রা) স্বপ্নে 
আয়ান (এর বাক্যগুলো)-দেখেছেন। অনন্তর তিনি-নবী শুই এর খিদমতে এসে তাকে খবর দিলেন । 
তিনি. বললেন £ না 
করে দিয়ে বসে গেলেন। 


Se ER ৮০4১০৯৭০০১১ ৭০9 Vy 


+940 


১৬১৫৩০১১০৪০ ১০৩০ 59 iy TA 


LE ER cio 


25305 GH GUL 40 1A 3 Toe 3৬ JES pC এ২৪ 
- ৫০85 55 LOT Lal এ। 


৭৬২. ফাহাদ '(র)..... ERE SHEL থেকে বর্ণনা করেন যে; তিনি, 
বলেছেন, আমাকে আমার সাথীগণ বর্ণনা করেছেন। এরপর তিনি প্রথমোক্তের ন্যায় উল্লেখ করে 
বলেন £ আবদুল্লাহ (ইব্‌ন যায়দ রা) বলেন.ঃ যদি আমার নিজের (সত্তার) প্রতি ভ্সনার আশংকা-না 


www.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় 8 সালাত ২৫৩ 


বলেন, উমার ইবৃন খাত্তাব (রা) বলেছেন £ আল্লাহর কসম! (আজ রাত) আমার নিকটও সেই ব্যক্তি 
এসেছে, ডি তিনি আমার উপর অগ্রগামী 
হয়েছেন তখন আমি চুপ রয়ে গেলাম । 
সুতরাং এ হাদীসে ব্যক্ত হয়েছে যে, বিলাল (রো) আবদুল্লাহ ইব্‌ন খারদ রো)-এর শিখানোর-দবারা 
আযান দিয়েছেন । আর তাকে নবী হুনু এ বিষয়ের নির্দেশ দিয়েছেন এবং তিনি ইকামত (এর 
বাক্যগুলো) ও দুই দুইবার বলেছেন। সুতরাং এই হাদীসটি প্রথমোক্ত হাদীসের পরিপন্থী । তারপর 
বিলাল (রা) থেকে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ্‌ গুহ্র্ঃ় ইন্তিকালের) পরে আযান (এর 
বাক্যগুলো) দুই দুইবার করে এবং ইকামত (এর বাক্যগুলো) দুই দুইবার করে বলতেন। অতএব 
এটাও আনাস (রা) যা রিওয়ায়াত করেছেন তা নাকচ হওয়ার প্রমাণ বহন করে । .. 
(১ UG lk 2 আলি 52 ১৯০08 ৩০৪ এজি? 32 5915 ০২ অপ ০৯৬৯ VMN 
ts SES ১০ ০ ১০০ be ALAS be ae ১০৪১৯ এ 
| ৮৮ লি 


৭৬৩. আহমদ ইব্‌ন দাউদ ইব্‌ন মূসা (র) টা বিলাল (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি আযান 
(এর বাক্যগুলো) দুই দুইবার করে এবং ইকামত (এর বাক্যগুলো) দুই দুইবার করে বলতেন। 


০50০ Ges Fe Fg ee 


১৯9 ০ LEE JG i ০৫ as 0 003 22১৯ ওক এত Cin 75 
০$ 01১০ ০৪ ০১০৪ 068 5291 ১৮৮30 ১৪ এত CS ৫০৪ EN 0০ 


- ৮৯১৭ 33 ৮০১০৭ 933 895০০০০০৭00 UE ৬৪০৭ Se pls 
৭৬৪. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (রো)....... সুওয়াইদ ইব্‌ন গাফালা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি বিলাল (রো)-কে শুনেছি, 75259 
ইকামত (এর বাক্যগুলো) দুই দুইবার করে বলেছেন। :. 
ইনি হচ্ছেন বিলাল (রা)। ইকামতের বিষয়ে তার থেকে ওই বিষয় বর্ণিত. আছে, যা আনাস (রা)-এর 
রিওয়ায়াতের পরিপন্থী । আর আব্‌ মাহযুরা (রা)-এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুলাহ্‌ জটুঃ তাকে 
77 


RAS SAE UG ol 05 0382 ৩৪০৩ ০80০০0০১৭০৪ 
Ctl ১১৩১৯ ০ 1১+৫-। ১০05 এ উ০৯। ১৮১০০৮০৪৮০0 
dd Lk A LEE dl TL 0550955১507 
গোল ডি 0 কত dreary 21 আধ এয এ) 5781 
[১11 tal ৯ ta 5 (৯ নিট 1৯৯01 il 


. WWWw.Waytojannah.com 


# Contents 


২৫৪. . তাহাবী শরীফ 


Y। UY ETUDE Ll Ell ০৪ ১৪ ৯৬ ০০৪ ১৪9 এত > 

+ ৯৪/৭। ০৭০৩ 3৪ 4১2১৯ ডে 9১271 8০০21 5 12 2111 
৭৬৫. আলী ইব্‌ন মা'বাদ (র), আলী ইব্‌ন শায়বা রো) ও আবূ বাকরা (র) ..... আবূ মাহ্যুরা রো) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ গ্রহ ০০০০০০০০০০০ 
দুইবার করে শিক্ষা দিয়েছেন ৪ 


1২0 এ 4018 218 ২ টা কন বায এ ও ol কপ ৮ এ সা 4 


(০০১৫ LS SLA পুত এ 0৮০ (০0 আজ 4 4৮০০ 
তি পে TT ROE 55305 591০০ ০০550 ০5 
| day 

তবে আবু বাকরা (র) তার হাদীসে ১১/-০|| ৩০ ১৪ শব্দের উল্লেখ করেননি । 
JG plan 0 UG ১১০ ০৩১৯ HU Al ne 2 es ৪০৪৩ ১1০০১ ৬৯৭ 


25251227178 078 0১৮31০7555৭ 


রা Pca FY গড এ ত ও কু: door 
D 


এ] সা di LR Ee তল LSE BB 401 3৮01 55০5 ৪১১৮৮ 


প তত 25 ৫:০4 5৮০০ ৪৬ 


7১০০০০৮০০ Ube সি সা দি সা এস 
নিহায়া ব্রি A আবদুল্লাহ ইব্‌ন মুহাইরীয (র) 
থেকে বর্ণনা করেন যে, তার নিকট আবু মাতযূরা (রা) রর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ করল তাকে 
ইকামতের সতেরটি বাক্য শিক্ষা দিয়েছেন ঃ 11511081117581 411 8141 তারপর 
রাবী রাওহ (র)-এর হাদীসের অনুরূপ অভিন্ুভাবে উল্লেখ করেছেন। 


রত পা ০৩5 


০৯০ 0৪০৯৪ 0৫0০৯ CS 005 39015 02 ০০ CS 00৪ ২০০ ০ 50০০ ৬৭৬ 


চারি 
+h 


S28 ১৯4১৯ ৩১০ ৭০5৩ JG OL 2 Wane CS YS 5 2 
#248 0-7 পপ০%০ ৩০৩ ০৮ 


১ বডি 41011155558 la iil 


৭৬৭, মার . আবু মাহযুরা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শুট থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। 


ডিভি Oe ET RT 


0 
২08১1 এ ভি 1৮১ CE 0582 FIGS Ul en ব ০৪০৯ SL 08101 


ভুত রণ পপ পতিত 


রি ০০০৪ ৫255 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 সালাত | ২৫৫ 


৭৬৮. ইব্‌ন আবী দাউদ (র) ও মুহাম্মাদ ইব্ন খুযায়মা (র)...... ৮২৪ (রো) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, আমাকে রাসূলুল্লাহ্‌ শু ইকামতের সতেরটি বাক্য শিক্ষা দিয়েছেন । 


হাদীসগুলোর সঠিক মর্ম 

বস্তুত এই সমস্ত হাদীসের সঠিক মর্ম অনুযায়ী আবশ্যিকৃভাবে প্রমাণিত হয় যে, ইকামত আযানের 
অনুরূপ । যেমনিভাবে আমরা উল্লেখ করেছি। যেহেতু বিলাল (রা)-কে এ বিষয়ে যা নির্দেশ দেয়া 
হয়েছিল তাতে মতবিরোধ রয়েছে। তারপর ওই ইকামতের বাক্যগুলোতে দুই দুইবার বলা সাব্যস্ত 
হয়েছে। এ বিষয়ে রিওয়ায়াত মুতাওয়াতির হিসাবে এসেছে । সুতরাং বুঝা গেল যে, তাকে এরই 
নির্দেশ দেয়া হয়েছিল । আর আবু মাহযরা (রা)-এর হাদীসেও দুই দুইবার বলার বিষয়টি প্রমাণিত 
আছে । সুতরাং ইকামত এর বাক্যগুলো দুই দুইবার বলা সাব্যস্ত হল। 


ইমাম তাহাবী রে)-এর যুক্তিভিত্তিক দলীল ও বিশ্লেষণ 

শ্রিষ্ট বিষয়ের যুক্তিভিত্তিক বিশ্লেষণ হল যে, যারা ইকামতের বাক্যগুলোকে এক একবার করে বলার 
বক্তব্য প্রদান করেন, তাদের দলীল হল যা আমরা এই অনুচ্ছেদে উল্লেখ করেছি যে, আযানের কতেক 
বাক্যে পুনরুল্লেখ আছে এবং কতেক বাক্যে পুনরুল্লেখ নেই । আর এর দ্বারাই প্রমাণ পেশ করা হয় 
যেমনটি তারা উল্লেখ করেছেন যে, যে বাক্য দুস্থানে উল্লেখ করা হয় তা প্রথম স্থানে দুই দুইবার এবং 
দ্বিতীয় স্থানে একবার করে আসে । আর যা দুই স্থানে আসেনা তা একবার করে হবে । কিন্তু ইকামত 
আযান খতম হওয়ার পরে বলা হয়, সুতরাং এর জন্য পৃথক বিধান প্রযোজ্য হবে। আমরা লক্ষ্য 
করেছি যে, 4111 91 51] % -এর উপর ইকামত শেষ হয় আর আযানও এর উপর সমাপ্ত হয়। 
অতএব যুক্তির দাবি হচ্ছে, ইকামতের অবশিষ্ট অংশও আযানের অনুরূপ হবে । তবে এই দলীলের 
উপর প্রশ্ন হয় যে, আমরা লক্ষ্য করছি, যে বাক্যের উপর ইকামত সমাপ্ত হয় তা অর্ধেক হয় না। তাই 
সম্ভবত এর উদ্দেশ্য ছিল অর্ধেক হওয়া । কিন্তু যখন তা অর্ধেক হয় না তাহলে এর বিধান সেই সমস্ত 
বস্তুর ন্যায় হবে, যা ভাগ হয় না। আর অবিভাজ্য বস্তুর অংশ বিশেষ যখন ওয়াজিব হয় তখন তার 
সাথে গোটা বন্তুই ওয়াজিব হয়ে যায়। অতএব আযান এবং ইকামত উভয়টিই £111 41 2/1 % উক্তির 
উপর শেষ হয়, তাই তা কোন এক পক্ষের অনুকূলে প্রমাণ বহন করে না। তারপর আমরা এ বিষয়ে 
গভীরভাবে লক্ষ্য করেছি এবং তাদেরকে দেখতে পেয়েছি যে, এ কথায় তাদের কোনরূপ বিরোধ নেই 
যে, ইকামতের মধ্যে sal 1০ ৯ এবং (91 ০ ৬৯ -এর পরে +২1 511] দুই বার 
বলা হয়। এখানে এই বাক্যগুলো অনুরূপভাবে নেয়া হবে যেমনিভাবে আযানের মধ্যে এ স্থানে নেয়া 
হয় এবং আযানের মুকাবিলায় এখানে অর্ধেক নেয়া হয় না। সুতরাং যখন ইকামতের মধ্যে এই 
বাক্যগুলো আযানের মধ্যে বিদ্যমান সেই সমস্ত বাক্যগুলোর অর্ধেক হয় না, তাহলে অনুরূপভাবে 
ইকামতের অবশিষ্ট বাক্যগুলোও আযানের মতই অভিন্ন হওয়া বাঞ্ছনীয় এবং এর থেকে কোন কিছু 
ছেড়ে দেয়া যাবে না। এতে প্রমাণিত হল যে, ইকামত (এর বাক্যগুলো) দুই দুইবার করে (বলা 
হবে)। ইমাম আবু হানীফা রে), ইমাম আবূ ইউসুফ রে) ও ইমাম মুহাম্মদ (র)-এর এটাই 
অভিমত । রাসূলুল্লাহ্‌ শঃ-এর কতেক সাহাবা থেকেও এ বিষয়টি বর্ণিত আছে ঃ 


১৮০ ৫243 158 JEG nla dalle 0 005 5215 al Sal 0৮৯ VN 
51581 ১১ al উদ আলী? ০৪ ২550 ০ pe ০৩ Jello ১৯০ 
+ হজ ০১ UE e385 ০ Ll 


WwWwWw.waytojannah.com . 


Contents 


২৫৬ ll | - তাহাবী শরীফ 


৭৬৯, ইব্‌ন আবী দাউদ (র)...... সালামা ইব্‌ন আক্ওয়া“ (রা)-এর আযাদকৃত গোলাম উবায়দ 
(র) থেকে বর্ণনা করেন যে, সালামা ইবন আকওয়া' (রা) ইকামত UM 
করে বলতেন। 


এ ০৫ ০52৮ 2৮ 5024১ Cn 

৭৭০, মাল নি হাম্মাদ ইব্ন ইবরাহীম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 

বলেছেন, ছাওবান. রো) আযান (এর বাক্যগুলো) দুই a করে এবং বি (এর বাক্যগুলো) 
CES | | 


1৮0৭1 


| : f , ৮১০ 525 ১3০ ৮১৯০ BS ৪০১০০৮০৮০5৪ 
৭৭১. ইব্‌ন খুযায়মা (র) ..... আবদুল আযীয ইব্ন রুফায় (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি আবু মাহযুরা রো) থেকে শুনেছি, তিনি আযান (এর বাক্যগুলো) দুই দুইবার করে 
এবং ইকামত (এর বাক্যগুলো) দুই দুইবার করে বলতেন। 

লিষ্ট বিষয়ে মুজাহিদ (র). থেকে নিম্নরূপ বর্ণিত. আছে ৪ 


27918 


08) 4০৪11 লতি ৪ ৬৯৯৪0 ০০৪ ১০০০০৫১৪০0৮ 


Ee 2৯৩০ LE ১৯1০0 ৪৮ Eye হন ০১ ১৭৭ ১০ EL 

৭৭২. ইয়াহীদ ইব্‌ন সিনান (র) ..... মুজাহিদ (র) থেকে ইকামত (এর বাক্যগুলো) একবার 

একবার করে বলার ব্যাপারে বর্ণনা করেন যে, তা হচ্ছে এরূপ বস্তু যা আমীর উমরাগণ সংশ্লিষ্টকরণের 

নিমিত্ত গ্রহণ করেছেন। মুজাহিদ (র) বলেছেনঃ এটা হল ‘বিদআত’ আর আসল ব্যাপার হল তা দুই 
দুইবার করে বলা । 

| 7১41 5৮5 ৯৪৫০ ০১০৪ 1151 শী 


৩. অনুচ্ছেদ ঃ মু'আয্ষিন কর্তৃক ফজরের আযানে 7১০ ১৮১ $a (ঘুমের 
চাইতে সালাত উত্তম) বলা | 


ইমাম আবু জা”ফর তাহাবী রে) বলেন ঃ এক দল আলিম ফজরের আযানে 2? 21০11 
7১এ। বলা মাকরূহ বলেছেন। তাঁরা এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইবৃন যায়দ (রা)- -এর আযান সম্পকী় 
সেই হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন, যাতে রাসূলুল্লাহ্‌ গু -এর নির্দেশে তিনি: বিলাল (রা)-কে 
আযান শিক্ষা দিয়েছেন । পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন এবং 
তারা বলেছেন যে, ফজরের আযানে ০১811 5০ :*-এর পরে ওই বাক্যটি বলা মুস্তাহাব । এ 
বিষয়ে তাদের প্রমাণ হলো যে, যদিও আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ (রা)-এর হাদীসে এই কথাটি নেই, 
কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ্‌ জুলু এই বাক্যটি আবু মাহ্যুরা রো)-কে শিক্ষা দিয়েছেন এবং ফজরের 
আযানে তা অন্তর্ভুক্ত করার জন্য তাকে নির্দেশ দিয়েছেন। 


- WwWWw.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত | | ২৫৭ 


ডি 15557575255 55255 তা 
(৮১। ৩1 ১০১৯৭ (ভা ১০৪০০১০০1১২ AL ০০ ০০৯০১ ১০০ 
-৮41 05 ০5 ২৬৫ 79 all ali all 01381 ০৪ cle 
৭৭৩. আলী ইব্‌ন মাঁবাদ রে) ..... আবু মাহযুরা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী ক্র্ন্ত তাকে 
ফজরের প্রথম আযানে 7541 ১০ ০১৯ ৪৪/1 (বাক্য দুইবার বলা) শিক্ষা দিয়েছেন। 

৪ (২০৩২ ৫2 21108 008 5১2 ০ ০2টি CE 0 te 0০০ vt 


# ০4. oe ০৮% 


দি 
; 791 5595 ৯১1 755 ০০ ৮ ৪৮০1 2 পু এ 0 


৭৭৪. আলী: (রে) ..... আবদুল আযীয ইব্‌ন রুফায় রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি আবু মাহযুরা (র্য)-কে বলতে শুনেছি ঃ আমি কিশোর ছিলাম। রাসূলুল্লাহ্‌ শুন আমাকে 


বললেন ৪ 0৮41 ১০9০৩ ১৪৮০০ _ 795 059 53 বাক্য দুইবার বল। 

আবূ জাফর তাহাবী (র) বলেন ঃ যখন রাসূলুল্লাহ্‌ শুহ্ঃ এই বাক্যগুলো আবু মাহযুরা রো)-কে 

শিক্ষা দিয়েছেন, তাহলে উক্ত বাক্য আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ (রা)-এর হাদীসে বিষয়বস্তু অতিরিক্ত হবে 

এবং এর ব্যবহার (আমল) আরশ্যিক হবে । আর রাসূলুল্লাহ্‌ জ্রক্ঃ-এর ইন্তিকালের পরে তার 

সাহাবাগণও তা ব্যবহার করেছেন । 

টিলা WEE রানি 
৪০ 


সারি রা, রিতা 


| 58 ১১১৯১ sll 
৭৭৫. আলী ইব্‌ন শায়বা (র) ; মিড : উর) থেকে বি তি বলদ, প্রথম আবানে 
বার বলার লন) ছিল। * 


SDs bmp HS S52 Lal D2 Fo CT UN 52 52 2 C8 
sali UGG, ০9৯01 le > Si ০ || ০1০1 ২১০ ৩৪ pil AEE 


০০7৬০ tice ৪:৪০. 


+ ১১০০ pS ১৪ 


৭৭৬. আলী ইব্ন শায়বা রে) ও ইব্‌ন আবী দাউদ (র) ..... আনাস রো) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, ফজরের সালাতের “তাছবীব' (আযানের পর পুনরাহবান) হল যে, মু'আযুখিন = চি 
[9411 ৮০ -এর পরে ৮941 55 9:55 ৯০৭ দুইবার বলবে। | 

ক্াহারীলনীর তর 


WwWww.waytojannah.com 


Contents 


২৫৮ এ চা তাহাবী শরীফ 


বস্তুত এই ইব্‌ন উমার রো) ও আনাস (রা) উভয়েই ওই বাক্য সম্পর্কে খবর দিচ্ছেন যে, মু'আফ্যিন 
ফজরের আযানে ওই বাক্যসহ আযান দিতেন। এতে আমরা যা উল্লেখ করেছি তা সাব্যস্ত হল। আর 
ই (র), ইমাম আবু ইউসুফ ()ও ইমাম মুহাম্মদ (র)-এর এটাই অভিমত ৷ 


US 4৪ UEC hl Ct 
8. অনুচ্ছেদ ৪ ফজরের আযান কখন দেয়া হবে, ফজর উদয়ের পরে না পূর্বে 


# ক ৯ Be BEES AME পি ১. # es লহ তা - # on Fe = পশু পি 
যাস রা 


55177 


৭৭৭. ইয়ামীদ ইব্‌ন সিনান (র) ..... সালিম (রে) তার পিতা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ প্রশ্নঃ বলেছেন ৪ বিলাল রো) রাতেরবেলা আযান দেয়। সুতরাং তোমরা 
পানাহার কর যতক্ষণ ইব্‌ন উম্মু মাকতুম আযান না দেয়। ইব্‌ন শিহাব রে) বলেন, তিনি একজন অন্ধ 
ব্যক্তি (সাহাবী) ছিলেন, তিনি ততক্ষণ পর্যন্ত আযান দিতেন না যতক্ষণ না তাকে বলা হত সকাল 
হয়ে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে। ১৬ 


41158258501 55 ES 15725524145 05105 

০০ ০1 ১৪১০ এ BF ৪৭ 
৭৭৮. ইউনুস (র) ..... সালিম কে) সূ নবী ভু অনুরূপ িওয়ায়াত করেছেন। তিনি (এত) 
ইব্‌ন উমার (রা)-এর উল্লেখ করেননি । 


1০৪০৯ 06৪ ৪41 5০৯ 03005 9৮ এ০। ১2505008492 0০০ ৬৬৭ 
oo de BF A ১০ ০৮০ ১২1০০০৭৯105 2 Sl 

৭৭৯. ইয়াযীদ (রে) ..... ইব্‌ন উমার (রা) সূত্রে নবী জ্ক্লঃ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। :. 
২২০4 :51১4-441-৮ ১৫৯৯৭ এ CE UG I ১৪0৪ ৩৩ ০১৯ CES. 
- ; SLL SLRS ০০ 

৭৮০. ইয়াযীদ (র) Tn যুহরী (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 

০০৯১৯ Ll bY CS BLU Soll 52 CS UG tL 15 ৬২. 
ul JG 28 ০৮৯৭ ও | 3১৮: এ এ EL allt ৬০১৮955350৯ 
, 8১85 Pl ESL ৬১512915945 Sl ও ২9৪ 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 সালাত | ২৫৯ 


৭৮১. ইব্‌ন আবী দাউদ (র) ..... আবদুল্লাহ্‌ (ইব্‌ন উমার রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি 
বলেছেন, নবী প্রঃ বলেছেন ৪ ললি জি) রাড আমন হেন সুতরাং তোমরা পানাহার কর 
, যতক্ষণ না ইব্‌ন উদ্মু মাকতৃম আযান দেয়। 


52505525055 20115 ENE VAY 
Be প ৮1০০ এটা ১০০০০১০৪৮২৯ ০০০১১ 
৭৮২. হাসান ইব্‌ন আবদিল্লাহ্‌ ইব্‌ন মানসূর বালিসী (র) ..... সালিম (র)-এর পিতা ইব্‌ন উমার 


আহ 


(রা) সূত্রে হুই থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


০% ০ ৮ 


21551575767 7276 ~VAY 

: 4১ জন oe ৮৪১০ ১০০০৪ 

৪৮৩. ইব্‌ন মারযূক (র) ..... ইব্‌ন উমার (রা) সূত্রে নবী ফ্রক থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। | 

SRL 90৮১ 5 al Sk Be BEE EE SRS SAKES SE ET AES 

, 41০ ৬১০৭০ 


পা পাপা 


৭৮৪. ইউনুস (র) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন দীনার (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


০4০ 


১০০ ১০২৯১200505 JUG Bale ৩ 05505 UG 88 be Le CSS Ve 


PEE fo TUS EL ০১ 0৪ হা সা বি ০ EEF it cll 


5 


৭৮৫. আলী ইব্‌ন শায়বা (র) .:... আবদুল্লাহ্‌ ইব্‌ন দীনার থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে 
তিনি বলেছেন ঃ মতক্ষণ বিলাল রো), ইব্‌ন উম্মু মাকতূম আযান দেয়, অথবা এতে শু'বা 8০ 
করেছেন।' 


৭৮৬. ইব্‌ন আবী দাউদ (র) ..... আয়েশা (রা) সূত্রে নিল EE থেকে অনুরূপ বিনা 
করেছেন। তবে এতে (বিলাল রা এবং উন্মু মাকতুম রা-এর ব্যাপারে) সন্দেহ করা হয় না। আয়েশা 
(রা) বলেন £ তাদের উভয়ের (আযানের) মাঝে এতটুকু বিরতি থাকত বে, ইনি (বিলাল রা আযান 
দেয়ার স্থান থেকে) অবতরণ করতেন এবং তিনি (উম্মু মাকতুম রা) আরোহণ করতেন । - 


Wwww.waytojannah.com 


Contents 


২৬০ | তাহাবী শরীফ 


IER পাল 00 হজ 005 05 05 05 Lo ০ EEE VY 
১০০21 nls 2935 | 018 ক 41155901229 4০5৯০ ৬১৯৫ ১০৯৮ 
4১১ টা ১৪৭ ঠা গুতা ৪ এল ৮০৯ Aly NEG A ০০৯ 

১5028০18084 rhe 2 SO 19125 
৭৮৭. আলী ইব্‌ন মা*বাদ (র)..... উনায়সা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী শর্ত বলেছেন 
বিলাল রো) অথবা, বলেছেন ইব্‌ন উন্মু মাকতুম রো) রাতে আযান দেয়। সুতরাং তোমরা পানাহার 
কর যতক্ষণ না বিলাল (রা) অথবা বলেছেন ইব্‌ন উম্মু মাকতৃম (রা) আযান দেয়। যখন ইনি 
অবতরণ করতেন অথবা বলেছেন, তিনি (দ্বিতীয় মু'আযধিন) উপরে আরোহণ করতে ইচ্ছা করতেন 
তখন সাহাবীগণ তাকে ধরে ফেলতেন এবং বলতেন, থাম; সাহরী হতে দাও। 


31) ssl 40০ এ 21811885180] 39১০৭ ES oe EVA 

a WERT EE রি উট ১৮০-4। ৮০৯৯ ১৪৪৪৪ 
৯ রঃ (34 ০১৩ 

৭৮৮. ইব্‌ন মারযূক রে) ..... শু'বা (র) থেকে অনুরূপ দিত ত করেছেন এবং তিনি একথাটি 

বৃদ্ধি করেছেন ৪ উনায়সা (রা) নবী শ্র্ন্ঃ-এর সঙ্গে হজ্জ করেছিলেন। ওই দুইজনের (আযানের) 

মাঝখানে শুধু এতটুকু বিরতি থাকত যে, ইনি আরোহণ করতেন এবং উনি অবতরণ করতেন । 

১৪ এ তিতা ১৬০ ৩৩ ৩০৮০ 21058165419 এ al ৯৯ _VAA 


BAM স))470 9 ৫ পপ BF পাত 


ME irs EAE Ce LSE Se 5588) 
CG esi ০১৯ 1১০13 EG Lb S332 ri pl nl 
৭৮৯. ইব্‌ন আবী দাউদ (র) ..... উনায়সা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ 
ভই বলেছেন ৪ ইবন উ্থু মাতম রো) রাতে আযান দেয় সুতরাং তোমরা পানাহার কর যতক্ষণ 
না বিলাল (রা)-এর আযান শুনতে পাও। ূ 
০০০০০২25505 008 ১4০০ তক 05505455০৮৮ ৯৮ he CES ৬৭, 


#02 


ds 9| ০582 ৮০১৯ oh Ea পদ 00 pall USS ০৪] BIG 

ol SUE I CS ACI ডি এও JUS 88১55 9 05 পর 
৭৯০. আলী ইব্‌ন মা'বাদ রে) ..... শু'বা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ছুয়াদা 
_ কুশায়রী রে) থেকে শুনেছি এবং তিনি তাদের ইমাম ছিলেন । তিনি বলেন, আমি সামুরা ইব্‌ন জুন্দুব 
(রা) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্‌ প্র্ঃ$ বলেছেন £ বিলাল (রা)-এর আযান যেন তোমাদেরকে 
বিভ্রান্ত না করে এবং না এই শুভ্রতা, যতক্ষণ না ফজর উদ্ভাসিত হয়। 


Wwww.waytojannah.com 


Contents 


/ 


অধ্যায় 8 সালাত | ্‌ ২৬১ 


es AEB ১০ Ci 0৬৪ ০০৪ ৯৯910 J ১১৮০ ৩2৮৯ VAN 

PIE 1০ EF Al ১৮০ ৯০০০ 
৭৯১. ইব্‌ন মারযুক রে) ..... টানার হর রর তা 
ইমাম আবু জা“ফর তাহাবী (র) বলেন £ একদল আলিম এ মত গ্রহণ করেছেন যে, ফজরের জন্য 
ওয়াক্ত হওয়ার পূর্বেই আযান দেওয়া হবে। তীরা এ বিষয়ে উল্লিখিত এই সমস্ত হাদীস দ্বারা প্রমাণ' 
পেশ করেছেন। যারা এ মত গ্রহণ করেছেন, ইমাম আবু ইউসুফ রে) তাদের অন্যতম । * 
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, ফজরের জন্যও ওয়াক্ত 
দেয়া হয়। এ বিষয়ে তারা প্রমাণ দিতে গিয়ে বলেছেন যে, বিলাল (রা) যে আযান রাতে দিতেন, তা 
_ সালাতের জন্য ছিলনা । তারা নিম্নোক্ত হাদীসসমূহ উল্লেখ করেছেন £ 


৮৮ Is ~~ ০ ৯০ ০১১ ও ০০7 ১০১১ -এ নর ০ a ১. ৰা 


2 


EC a 
td Fe Ld i #2 0 fs ৬ oF 24 072 Se EEG ক ক ৩১ ০7 
4111 ০০০ ৩০৪৫৭ ০৮০০৪ ol টির ET RUE 


4+ oo + 


LL yw ০৩4১৪ ৩ 315০1 ১০১০৪ ৪ ৩০৪৪৪ 411 1575) 01 ১৮০৮০০ ০২ 


3৫৯ ০:০৯] 2 সি] ১৭৪ 0055 ৫৭0 ভিওএ ভন 92০ sl 4০৯৪ 


১১০ ই ও ০০১ 4০০৯০১৬০০০৩ ০৮৪৮১৩ ০০০০৭ ৮518১, 
Uae a LS এও সি 052 ০১৭ 


৭৯২. আলী ইব্‌ন মাঁবাদ রে), আবূ বিশর রকী রে), মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন ইউনুস (রে), নাসর 
ইব্ন মারযুক (র) ও ফাহাদ রে) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রো) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ জ্রশ্ত্ঃ বলেছেন £ তোমাদের কাউকে যেন বিলাল (রা)-এর আযান সাহরী থেকে বাধা না 
দেয় । যেহেতু তিনি এ জন্য আযান দেন যেন তোমাদের মধ্যে যারা অনুপস্থিত তারা ফিরে আসে এবং 
তোমাদের যারা ঘুমন্ত তারা জাগরিত হয়। ফজর অথবা সুব্হ এরূপ এবং এরূপ নয়! তিনি 
দু'অঙ্গুলীকে একত্রিত করলেন তারপর তা পৃথক করলেন । জুহায়র রে) এর রিওয়ায়াতে বিশেষভাবে 
রয়েছে এবং জুহায়র রে) তার হাত উঠিয়েছেন এবং নিচু করেছেন। অবশেষে বললেন, এরূপভাবে! 
জুহায়র রে) তার দুই হাত বিস্তৃতভাবে প্রসারিত করলেন। | 
বস্তুত নবী গ্ক্রঃ বলেছেন, বিলাল রো) এর উক্ত আযান ছিল এজন্য যে ঘুমন্ত (ব্যক্তি) যেন জাগরিত 
হয় এবং অনুপস্থিত ব্যক্তি যেন ফিরে আসে, সালাতের জন্য ছিল না। ইব্‌ন উমার রো) থেকেও বর্ণিত 
আছেঃ 


 WWWw.Waytojannah.com 


Contents | 
২৬২ | 3 তাহাবী শরীফ 


পালা 
৮ 3181 ৮4০০ obi & 1 ১১৭১ ১৯৪। ৯৮ ৫৪ ওঠা 55০৩1 


টির রা 


৭৯৩. ইয়াধীদ ইব্‌ন সিনান (র) ও মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ..... ইব্‌ন উমার (রা) থেকে বর্ণনা 
করেন যে, একবার বিলাল রো) ফজর উদয় হওয়ার পূর্বে আযান দিয়ে ফেলেছিলেন । রাসূলুল্লাহ্‌ প্রঃ 
তাকে আযান পুনঃ দেয়ার জন্য নির্দেশ দিলেন । তিনি আওয়াজ দিলেন ঃ শুন, আল্লাহ্‌র বান্দা (বিলাল 
রা) ঘুমিয়ে পড়েছিল, আবার আওয়াজ দিলেন শুন, আল্লাহ্‌র বান্দা (বিলাল রা) ঘুমিয়ে পড়েছিল 
(তাই সময়টা ঠিক ধরতে পারে নি)। 

বস্তুত এই ইব্‌ন উমার (রা) নবী গ্র রঃ থেকে সেই বিষয়টিই রিওয়ায়াত করেছেন, যা আমরা উল্লেখ ' 
করেছি। তিনি তাদের মধ্যে অন্যতম, যারা রাসূলুল্লাহ্‌ ক্ষন থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি 
বলেছেন ৪ বিলাল (রা) রাতে আযান দেয়। সুতরাং তোমরা পানাহার কর যতক্ষণ না ইব্ন উম্মু 
মাকতুম (রা) আযান দেয় । এতে সাব্যস্ত হল যে, তার সেই আযান যা ফজর উদয় হওয়ার পূর্বে হত 
তীর জন্য তা জায়িয ছিল এবং তা সালাতের জন্য ছিল না। আর যে আযান ফজরের পূর্বে দেয়ার 
কারণে আপত্তি করেছেন তা ছিল সালাতের জন্য । ইব্‌ন উমার (রা) হাফসা (রা) থেকেও রিওয়ায়াত 
bln 


ET EE ১০7৩ li 


| | lar OS ৩৫৩ 0০৮৮1, 
রাত ট্ হার নিন) থেকে বর্ণনা করেন যে, সুআয্যিন যখন ফজরের . 
আযান দিত তখন রাসূলুল্লাহ্‌ রঃ দাড়িয়ে যেতেন এবং ফজরের দু'রাকাত (সুন্নাত) পড়তেন তারপর 
নি El HLL IML 
আযান হত না । 


ইমাম তাঁহাবীর বিশ্লেষণ 

ইনি হচ্ছেন ইবৃন উমার (রা) যিনি হাফসা (রা) রি ET 
ফজর উদয় হওয়ার পরে-ই আযান দিতেন । নবী জুলু বিলাল (রা)- কে পুনরায় আযান দেয়ার নির্দেশ 
দিয়েছেন যে, তিনি ঘোষণা করবেন, আল্লাহ্‌র বান্দা (বিলাল রা) ঘুমিয়ে পড়েছিল । এতে বুঝা যাচ্ছে 
যে, তাদের অভ্যাস হচ্ছে, তারা ফজরের পূর্বে আযানকে আযান হিসাবে জানতেন না। যদি তারা 
সেটাকে আযান হিসাবে জানতেন তাহলে এই ঘোষণার মুখাপেক্ষী হতেন না। আমাদের মতে ওই. 


WwWwWw.Wwaytojannah.com - 


£ Contents 
অধ্যায় ৪ সালাত | | ২৬৩ 


ঘোষণার উদ্দেশ্য ছিল (আল্লাহই উত্তমরূপে জ্ঞাত) যে, তিনি তাদেরকে সতর্ক করে দিবেন যে, ওই 
আযানের পর রাত (বাকী রয়েছে) যেন যে ব্যক্তি রাতে সালাত আদায় করতে চায়; সে তা আদায় 
করতে পারে এবং সেই সমস্ত বস্তু থেকে বিরত না থাকে, যা থেকে সিয়াম পালনকারী বিরত থাকে । 
আবার এটারও সম্ভাবনা আছে যে, বিলাল (রা) তীর ধারণা ফজর উদয় হয়ে গিয়েছে ভেবে সেই 
সময় আযান দিতেন যদিও দৃষ্টি শক্তির দুর্বলতার কারণে সঠিক সময় নির্ধারিত করতে সক্ষম হতেন 
না। এ সম্পর্কে দলীল হল নিম্নরূপ ৪: 


ক 0৩ 008 SLD C Al 9 LAD (জি 05 325 Cal SAT 08০৯ ৩ 
১০৯4২৪১০০১০ 2১১৮১০১৭০৯০ BS 5 gsi a 

+t ০৯০০৫ ডে৪ 003,195 ০ BREED Y BE 411 05০ UG 00০০1 
৭৯৫. ইব্‌ন আবী দাউদ রে) ও ফাহাদ (র) ৫ আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 


বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুইল বলেছেন ৪ বিলাল (রা)-এর আযান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, 
যেহেতু তার দৃষ্টি শক্তিতে কিছুটা দুর্বলতা রয়েছে। 


ব্যাখ্যা 

এতে বুঝা যাচ্ছে যে, বিলাল রো) ফজর হয়েছে বলে ধারণা পোষণ করতেন, কিনতু দৃষ্টিশকতির 
দুর্বলতার কারণে তা ভুল হয়ে যেত। তাই রাসূলুল্লাহ্‌ প্রশ্নঃ লোকদেরকে নির্দেশ দিয়েছেন যেন তারা 
85058595870 
পরিণত হয়েছে। 


Ld ১20 JG ১১০০3। ৬৪05 008 ১1 la ০৪ ৮৪৮। (5১৯৭7 
৩৯০১১ ০1 ১০৪১৭৪৪৯০১০ ০৯ Cl ১০৯০ or ০০৪১০৫2০৮০০ 
tl panel ON Gods ০৬৯ সি ও ১0131 5355 ০1 4১4 চিত রিনি 


১০১০ 13৯ el 
এ ননী ko EA Em নান 
বলেছেন, বিলাল (রা) বলেছেন ৪ তুমি সেই সময় আযান দিয়ে থাক যখন প্রভাতের আলো (দিগন্তে) 
লন্ত হয়ে উপরের দিকে উঠতে থাকে। এটা কিছু প্রভাত নয়; বরং প্রভাত এভাবে (দিগন্তে) 
চওড়াভাবে প্রসারিত হয়। 


বিশ্লেষণ র 
তিনি তাকে এই হাদীসে বলছেন যে, তিনি সেই বস্তু উদয় হওয়ার উপর আযান দেন, যাকে তিনি 
ফজর মনে করেন; কিন্তু তা বাস্তবে ফজর নয় । আমরা আয়েশা (রা) থেকে রিওয়ায়াত করেছি যে, 
রাসূলুল্লাহ্‌ শর বলেছেন ঃ বিলাল (রা) রাতে আযান দেয়। সুতরাং তোমরা পানাহার কর যতক্ষণ না 
ইব্‌ন উম্মু মাঁকতৃম রো) আযান 'দেয়। তিনি (আয়েশা রা) বলেন, উভয়ের মাঝে শুধু এতটুকু ব্যবধান 
থাকত যে, উর নিসা রন শির Li 
করতেন। 


www.waytojannah.com 


Contents 


২৬৪ | তাহাবী শরীফ 


যেহেতু তাদের উভয়ের আযানের মাঝে এতটুকু নৈকট্য ছিল, যা আমরা উল্লেখ করেছি । তাই সাব্যস্ত 
হল যে, তারা উভয়ে অভিন্ন সময় অর্থাৎ ফজর উদয় হওয়ার ইচ্ছা করতেন। বিলাল (রা) দৃষ্টিশক্তিতে 
অসুবিধার কারণে তাতে ভুল করতেন এবং ইব্‌ন উন্মু মাকতৃম (রা) সঠিক সময়ে আযান দিতেন। 
যেহেতু তিনি ততক্ষণ পর্যন্ত আযান দিতেন না যতক্ষণ না জমাতের লোকজন বলত “সকাল করে 
ফেলেছে’ “সকাল করে ফেলেছে’ ৷ রাসূলুল্লাহ্‌ ভই নর শকায়ের। গর নানা থেকে 
নিম্নরূপ বর্ণিত আছে ৫ 


JG ১৬০৯1 ০০ ৪৮৯ । (৪1 ০০ ২৮০৪ ১৪ Cag 0 9০৪,৩১৮৭ ০21৯৯ -৭৭% 


চি ভেতর | 103 ১১392 ৩০ Salli 110 আও 
৭৯৭. ইব্‌ন মারযূক রে) ..... আসওয়াদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
বললাম, হে উম্মুল মু'মিনীন! আপনি বিত্র এর সালাত কখন আদায় করেন? তিনি বললেন, যখন 
মু'আয্যিন আযান দেয় ৷ 


- বিশ্লেষণ 
আসওয়াদ (র) বললেন, মুআয্যিনগণ সুবহ হওয়ার পরে আযান দিতেন এবং তাদের এই আযান 
মসজিদে নববীতে হত। কারণ আয়েশা রো). থেকে: আসওয়াদ (র) এর এই শ্রবণ মদীনায় হয়েছে 
আর উম্মুল মু'মিনীন রো) নবী শুই থেকে সেই বিষয়টি শ্রবণ করেছেন যা আমরা তার থেকে 
রিওয়ায়াত করেছি। সুতরাং সাহাবীগণ কর্তৃক ফুজরের পূর্বে আযান. পরিত্যাগ করার বিরুদ্ধে কোন ৷ 
প্রতিবাদ হয়নি এবং অন্যরাও এর প্রতিবাদ করেন নি। এতে প্রতীয়মান হয় যে, বিলাল (রা) এর উক্ত 
আযান দ্বারা উদ্দেশ্য ছিল ফজরের আযান । আর রাসূলুল্লাহ্‌ ফুট -এর উক্তি “পানাহার কর যতক্ষণ 
না ইব্‌ন উন্মু মাকতৃম (রা) আযান দেয়” তা ছিল সঠিক ফজর উদয় হওয়ার ভিত্তিতে । 

যখন এই সমস্ত রিওয়ায়াত সেইভাবে বর্ণিত আছে যেভাবে আমরা উল্লেখ করেছি। হাফসা (রা)-এর 
হাদীসে রয়েছে যে, তারা ফজর উদয় হওয়া পর্যন্ত আযান দিতেন না। যদি বিষয়টি এরূপই হয়ে থাকে 
তাহলে সেই মত বাতিল হয়ে গেল, যা ইমাম আবূ ইউসুফ (র) গ্রহণ করেছেন। আর যদি বিষয়টি 
অন্যরূপ হয় এবং তারা ইচ্ছাকৃতভাবে ফজরের পূর্বে আযান দিয়ে থাকেন, তাহলে রাসূলুল্লাহ্‌ শর 
থেকে ইব্‌ন মাসউদ (রা) বর্ণিত হাদীসে যেমনটি স্পষ্টরূপে বর্ণনা করে দেয়া হয়েছে যে, উক্ত আযান 
সালাতের জন্য ছিল না। ইব্‌ন উম্মু মাকতুম (রা)-এর ফজর উদয় হওয়ার পর আযান দেয়াতে 
. প্রতীয়মান হয় যে, তা সেই সালাতের আযানের ওয়াক্ত ছিল। যদি তা আযানের ওয়াক্ত না হত তাহলে 
সেই ওয়াক্তে আযান জায়িয হতনা ৷ যখন তা জায়িষ হয়েছে তখন সাব্যস্ত হয়েছে যে, সেই ওয়াক্ত 
আযানের ওয়াক্ত ছিল। আর এর পূর্বে বিলাল (রা)-এর আযানকে অগ্রবর্তী করাতে সেই সম্ভাবনা 
রয়েছে, যা আমরা উল্লেখ করেছি (অনুপস্থিতের উপস্থিতি ও নি্রিত ব্যক্তির জাগরণ)। 


ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল ও বিশ্লেষণ 

তারপর আমরা সংশ্লিষ্ট বিষয়টিকে যুক্তির নিরিখেও বিবেচনা করেছি, যেন উভয় অভিমতের 
বিশুদ্ধতমটি নিরূপণ করতে সক্ষম হই । আমরা দেখতে পাচ্ছি যে, ফজর ব্যতীত অপরাপ্বর সালাতের 
জন্য সময় আসার পরেই আযান দেয়া হয়। তারা ফজরের মধ্যে মতভেদ করেছেন। এক ল আলিম 
বলেন, এর জন্য ওয়াক্ত আসার পূর্বে আযান দেয়া হবে। অপরদল আলিম বলেন, বরং এর আযান 
ওয়াক্ত আসার পরে দেয়া হবে । সুতরাং আমরা যা বর্ণনা করেছি এর ভিত্তিতে যুক্তির দাবি হচ্ছে, এর 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত | ্‌ | ২৬৫ 


জন্য আযানও অনুরূপ হবে যেমনিভাবে অপরাপর সালাতের জন্য হয়। যখন তা অপরাপর সালাতের 
রা DAS GL Sonn aR SRL 
রাত bl La 


EE EA ENT OLE TT 
ই পি 30855 JE 

৭৯৮. ইব্‌ন আবী ইমরান (র) ..... সুফইয়ান ইব্‌ন সাঈদ (র) থেকে বর্ণনা করেন যে, তাকে 

জনৈক ব্যক্তি বলল ৪ আমি ফজর উদয় হওয়ার পূর্বে আযান দেই, যেন আমি সর্ব প্রথম ব্যক্তি হই, যে 

আসমানের দরোজার কড়া নাড়বে। সুফইয়ান (র) বললেন, না, (এরূপ করবে না) যতক্ষণ না ফজর 

উদ্ভাসিত হয়। 

এ বিষয়ে আলকামা (র) থেকেও কিছু বর্ণিত আছে ৪. 


০১০০5 5০ ১০100 005 পক ০2 ০ ০2 এত 0 055 50০৯ va 
5১১১২ ৪১০ ৮০৮৪০ ১৯১ EE ৮ ৮০০৩ ১ 


em ew a 411৮১ ০৫৯০ ০ 2০ 81005 ৪5 19 051 085 
+ 551 ০৯২11 615 13 
৭৯৯. ফাহাদ (রে) ..... ইবরাহীম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা 
আলকামা (রা)কে মক্কা অভিমুখে বিদায় সম্বর্ধনা জানালাম। তিনি রাতে বের হলেন, তখন এক 
মুআয্যিনকে রাতে আযান দিতে শুনেন। তিনি বললেন, এই (সুআযৃযিন) ব্যক্তি রাসূলুল্লাহ্‌ রুশ্রঃ -এর 
সাহাবীগণের সুন্নাতের বিরোধিতা করেছে। সে যদি ঘুমিয়ে থাকত, তার জন্য উত্তম হত। যখন ফজর 
উদয় হত তখন আযান দিত। ' 
বস্তুত আলকামা (র) বলেন যে, ফজর উদয় হওয়ার পূর্বে আযান দেয়া রাসূলুল্লাহ্‌ শুই -এর 
সাহাবীগণের সুন্নাত-এর পরিপন্থী । 
। ডি LAGI LW, ০4৪ 
IY | Ey ০৯১৯1 ৩১৪ ১৩৯০ ০০০7০ 
৫. অনুচ্ছেদ £ একজন কর্তৃক আযান এবং অপরজন কর্তৃক ইকামত দেয়া প্রসঙ্গে 


প #0 1 ০ ৫ &০ ৮০. পে প৩. পু পপ ০০4৪০ vw 2৩০. র 8508 Lie 
490 


0৮০ ৮3500515451 SL Ee BFS i tp Spo 
২2৪] ০১০ ০ টিবি Balt ০7155 al pall 55৫ CD Ys 411 


#0 চল পাপ 


FE ি৪ লি ] & 4111 119-5১ 005 


- তাহাবী শরীফ ১ম খণ্ড -৩৪ 
| | WWW.Wayto)j annah.com 


| Contents 
২৬৬ | তাহাবী শরীফ 


৮০০. ইউনুস (র) ..... যিয়াদ ইব্নুল হারিছ সুদাঈ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একদিন আমি রাসূলুল্লাহ্‌ হুর -এর দরবারে উপস্থিত হলাম। যখন সুবহের সূচনা হল, তিনি 
আমাকে নির্দেশ দিলেন, আমি আযান দিলাম। তারপর সালাতের জন্য দাড়ালেন ৷ বিলাল (রো) 
ইকামত বলার জন্য এলেন, এতে রাসূলুল্লাহ্‌ শট বললেন ঃ সুদাঈ ভাই আযান দিয়েছে, আর যে 
আযান দেয় সে-ই ইকামত দিবে। 


-১৬। ০ ৩০৯9০ ১০৯৮০১০১৭০৫ উপ 0৪ JG G52 ০৪ EELS AY 
ES ০০ 31৯): 401 45 ১০45১ ১৯ 4) ১542১ ৯৮ 


৮০১. ইবৃন মারযুক রে) ..... আবদুল্লাহ্‌ ইবনুল হারিছ সুদাঈ (সূত্রে নবী ভর থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। 

ইমাম আবূ জা"ফর তাহাবী (র) বলেন ঃ একদল আদি এই হানতে হি করেছে এর 
তারা বলেছেন, যে ব্যক্তি সালাতের জন্য আমান দেয়, অন্যের জন্য ইকামত দেয়া উচিত নয় । 
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, যে ব্যক্তি 
সালাতের জন্য আযান দেয় অন্যের জন্য ইকামত বলায় কোনরূপ অসুবিধা নেই। তারা এ বিষয়ে . 
নিম্নোক্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন £ | রে 


পপ ০৩ 


fA THEATER! ¢ 
হারার Es al SST Sn ale 


৮০২. আবূ উমাইয়া (র) ..... আবদুল্লাহ্‌ ইব্ন মুহাম্মদ ইব্‌ন আবদিল্লাহ্‌ ইব্‌ন যায়দ তীর 
পিতা-পিতামহ (রা) থেকে বর্ণনা করেন যে, যখন তাকে (স্বপ্নে) আযান (এর বাক্যগুলো) দেখানো 
হয়, তখন নবী ই শু বিলাল (রা)কে (আযান দিতে) নির্দেশ দিলেন, তিনি আযান দিলেন। তারপর 
7525 ৮7 


51751 নি 
cL ৯১১৯ ৬ SA UR ১০১০০০০৫০১০ বু TET NEY ৬১৯ 


#207 oc ৮, 


Ebi 28 401 0৮০০ Al NG IT USE SSL এ ০০৫০০ 


৮০৩. ফাহাদ.(র) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইবৃন আবদিল্লাহ্‌ ইব্‌ন যায়দ তীর পিতা-পিতামহ 

(রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার নবী (সা)-এর দরবারে এসে আমাকে 

কিভাবে আযান দেখানো হয়েছে তা তাকে জানালাম ৷ তিনি বললেন, এ বাক্যগুলো বিলাল (রা)কে 

শিক্ষা দাও ৷ যেহেতু সে তোমার অপেক্ষা উঁচু আওয়াজের অধিকারী ৷ যখন বিলাল রো) আযান দিয়ে 

কারি নিহত কম 
| 


WwWww.waytojannah.com 


00171191715 


অধ্যায় £ সালাত | ON ২৬৭ 


বিশ্লেষণ 

ত RTE RR ত EER FG রিবা 
অনুসন্ধানের প্রয়াস পাব, যেন উভয় অভিমত থেকে বিশুদ্ধতমটি নিরূপণ করতে সক্ষম হই। এই 
বিষয়ে আমরা গভীরভাবে দৃষ্টি দেয়ার পর একটি সর্বজন স্বীকৃত মূলনীতি পেয়েছি যে, দুই ব্যক্তির 
জন্য আংশিকভাবে একই আযান বলা সঠিক নয় যে, তাদের প্রত্যেক আযানের কিছু অংশ করে বলল । 
সুতরাং এ কথার সম্ভাবনা রয়েছে যে, আযান ও ইকামতও অনুরূপ হবে যে, তা একই ব্যক্তি বলবে । 
আবার এটারও সম্ভাবনা আছে যে, এ উভয়টা দুই ভিন্ন বস্তুর ন্যায় হবে। তাহলে এতে কোন অসুবিধা 
নেই যে, এ দু'্টার প্রত্যেকটার জন্য পৃথক ব্যক্তি হবে। এ বিষয়ে আমরা গভীরভাবে লক্ষ্য করেছি 
এবং দেখতে পেয়েছি যে, সালাতের জন্য কিছু (কারণ) রয়েছে, যা এর পূর্বে হয়ে থাকে । আযান ও 
ইকামত ও সালাতের দিকে আহবানকারী 'কারণ' হিসাবে বিবেচিত।.আর এটা সমস্ত সালাতের 
ক্ষেত্রে প্রযোজ্য । | ৰ 
আমরা জুমু'আ (এর সালাত)কে দেখছি। এর পূর্বে খুত্বা-হয়ে থাকে, যা আবশ্যক । তাই সালাত 
খুত্বাকেও অন্তর্ভুক্ত করে। অতএব কোন ব্যক্তি খুত্বা ব্যতীত জুমু'আ (এর সালাত) আদায় করলে 
তার সালাত বাতিল হয়ে যাবে। যতক্ষণ না সালাতের পূর্বে খুত্বা পাওয়া যায়। আমরা দেখছি যে, 
খতীব ব্যতীত অন্য ব্যক্তি ইমাম. হওয়া আবশ্যক নয় । যেহেতু এ দু’টির (খুত্বা ও সালাত) প্রত্যেকটি 
অপরটিকে অন্তর্ভুক্ত করে সুতরাং যখন এ দু'টি হওয়া আবশ্যক, ed 
জন্য একই ব্যক্তি শ্রেয়। | 
আমরা দেখছি যে, ইকামতকেও সালাতের ‘কারণ’ সাব্যস্ত করা হয়েছে। আর এ ব্যাপারে তীদৈর 
(ফকীহ) ‘ইজমা’ (একমত্য) রয়েছে যে, ইমাম ব্যতীত অন্য ব্যক্তিও এটাকে কায়েম করতে পারে, 
এতে কোনরূপ অসুবিধা নেই। তাই যেভাবে এটাকে ইমাম ব্যতীত অন্য ব্যক্তি কায়েম করবে অথচ 
এটা আযান অপেক্ষা, সালাতের অধিক নিকটবর্তী । সুতরাং এতে কোন অসুবিধা নেই যে, মুআযৃযিন 
ব্যতীত অন্য ব্যক্তি এর দায়িত্ব বহন করবে। এটাই হচ্ছে যুক্তি এবং ইমাম আবূ হানীফা (র), ইমাম 
আবূ ইউসুফ (র) ও মুহাম্মদ ইবনুল হাসান (র)-এর এটাই অভিমত। 


০546০ 


11751 ৮৯ 
৬. অনুচ্ছেদ $ আযান শুনে যা বলা মুসতাহাব 


প ৫০৩৩ 


SEE tl ae US HVS রোযার 
(২1৮০ ৯১১৯ (59 USE Ue Bs TAGE HS Us BSS (53 0১9০ ৮০০০০ 


7 SF 08৬: | 
৮০৪. ইউনুস রে) .... আহ্‌ সাঈদ খুদরী (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
রাসূলুল্লাহ্‌ উঃ কে বলতে শুনেছি ৪ তোমরা যখন'মুআযধিনকে (আযান দিতে) শুনবে । মালিক রে) 


Wwww.waytojannah.com 


Contents | 
২৬৮. | | তাহাবী শরীফ 


এর হাদীসে 12811-শব্দ এসেছে (অর্থাৎ যখন আযান শুনবে) তখন সে যা বলছে তোমরাও তা 
বলবে। মালিক (র) এর হাদীসে এসেছে ঃ মুআযযিন যা বলছে (তোমরাও তা বলবে)। 


+ sos oc cos sos a2 ০45০৮ 


+s 0835 ০০১০৪ ১০ 9০৪ ০৫ ০০০১০ 0 JG F352 Lt —A. ০ 
৮০৫. ইব্‌ন মারযূক রে)...... ইউনুস রে) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


0o- #01 0 


২০০ CAE 00 ১৮৯ 0105 LS SATUS 05 এ] ৪93 EELS AN 
UE ১০০০১ LS SE HR ১০১৯ সুজন 
১১৯ 5 
৩৯]। 3 US UG ঘন এ 455 3011০519055 Ue 
এ] 211005১০52৯ এ চা | ৮৯০৩4042৬০০ ১০৪ পি 

Eds Usd 
৮০৬. রবী আল-জীষী (র) ..... আবৱাচ ইবন আমিন ইবন 'আস (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি রাসূলুল্লাহ জহর কে বলতে শুনেছেন ৪ “তোমরা যখন মুআয্যিন কে (আযান দিতে) শুনবে, 
তখন সে যা বলবে তোমরাও তা বলবে । তারপর আমার প্রতি দরূদ প্রেরণ করবে। কেননা যে ব্যক্তি 
আমার উপর (একবার) দরূদ পাঠ করে, আল্লাহ্‌ তা'আলা এজন্য তার উপর দশবার রহমত অবতীর্ণ 
করেন। এরপর আল্লাহ্‌ তাআলার নিকট আমার জন্য “ওয়াসীলা'র প্রার্থনা করবে, আর তা হচ্ছে 
জান্নাতের একটি মঞ্জিল (স্থান), যা আল্লাহ্‌র বান্দাদের মধ্যে একজন ব্যতীত আর কেউ এর যোগ্য 


হবে না। আমি আশা পোষণ করছি, সে বান্দা আমি-ই হব। সুতরাং যে ব্যক্তি আমার জন্য আল্লাহ্‌র 
নিকট “ওয়াসীলা'র প্রার্থনা করবে তার জন্য (আমার) শাফায়াত বৈধ হয়ে যাবে । 


I ০ ০ চি এ (8 ae টি = [58 এ রি ও রা A.V 
Sh oe 34458 ব8545840455 

৮4448175151 
৮০৭. ইব্‌ন মারযুক (র), ইব্‌ন আবী দাউদ (র) ও আহমদ ইব্‌ন দাউদ (র).... উন্মু হাবীবা (রা) 
থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ রন্তু যখন মুআয্যিনকে আযান দিতে) শুনতেন তখন মুআযৃযিন 
যা বলত, রি বা হারা. 


জী ক তিক 9 


Ee 1 VAN SEL SL Lal se 5 2১০১ 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত এ ২৬৯ 


91 45085 ৩৯০ 191585 9352 Ill ৮০০51 0১8 BE এ ০০৮০৭ ts 

, 0008 Lk 
৮০৮. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ..... মুহাম্মদ ইবৃন আমর লায়সী রে) তাঁর পিতা-পিতামহ থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমরা মু'আবিয়া (রা)-এর নিকট ছিলাম এবং মুআয্যিন 
আযান দিল। মু'আবিয়া (রা) বললেন £ আমি রাসূলুল্লাহ্‌ প্রঃ কে বলতে শুনেছি ৪ “যখন তোমরা 
মুআয্যিনকে (আযান দিতে) শুনবে তখন তার বাক্যের অনুরূপ, অথবা বলেছেন, যেরূপ সে বলবে 
তোমরাও তা বলবে” । 


ইমাম তাহাবীর অভিমত | 
ইমাম আবূ জা‘ফর তাহাবী (র) বলেন £ একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং 
তারা বলেছেন আযান শ্রবণকারীর জন্য উচিত সেও অনুরূপ বলবে, যেভাবে মুআয্যিন বলে, যতক্ষণ 
না আযান শেষ করে। 
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, তার জন্য ,৮/০ = 
(9401 ৬০ > - ৪9০] বলার কোন অর্থ নেই। যেহেতু মুআয্যিন তা এজন্য বলে যে, সে ওই 
(বাক্য) দ্বারা লোকদেরকে সালাত এবং সফলতার দিকে আহবান করে । এবং শ্রবণকারী তো এই 
বাক্যগুলো লোকদেরকে আহবান করার নিমিত্ত বলে না, বরং সে যিকর হিসাবে তা বলে, আর এটা 
থিকরের শব্দের অন্তর্ভুক্ত নয়। সুতরাং তার জন্য এর স্থলে সেই সমস্ত শব্দাবলী নির্ধারণ করা শ্রেয়, যা 
নবী ঞ্কথেকে অপরাপর হাদীসে বর্ণিত হয়েছে। এবং তা হচ্ছে $ 41151 298 ২৩0১৯ 
এ বিষয়ে তাদের দলীল হল, সম্ভবত তার উক্তি, “মুআয্যিনের অনুরূপ তোমরা বল, যতক্ষণ না সে 
78 যা সে আযানের শুরুতে তাকবীর ৪ 41411 
বং শাহাদত < J 1০৯৮2 5৫-ভ1 2111 খা 211 খু এ বেত 
উদ স্পা 
' (রা)-এর হাদীসে এ উদ্দেশ্যের কথাই স্পষ্টভাবে বিবৃত হয়েছে ৪ 
সা কি তি ধা 
1 
উর এ 
৮০৯. আহমদ ইব্‌ন দাউদ রে) ..... আবু হুরায়রা (রা) সূত্রে নরী শ্রুহ্ুই থেকে বর্ণনা করেছেন যে, 


তিনি বলেছেন ৪ যখন মুআয্যিন শাহাদাত (এর বাক্যগুলো) বলবে তখন মুআয্যিন যা বলছে 
তোমরাও তা বলবে । | 


- 


WwWwWw.waytojannah.com 


Contents 


২৭০ | রর | তাহাবী শরীফ 
নবী শ্রুঁন্নঃ থেকে হাদীসে যা বর্ণিত আছে যে, সে সময় lL, y। ৯১৪ ও 059 বলা হবে এবং 
তা বলার জন্য যে উৎসাহ দিয়েছেন, তা নিম্নরূপ £ 


1109 


61555075175 ০21 ৮১৪০৯ ড় 


ue pele 2 unis we ০০৯ ৬১৪ ১৪ PS ১০ ২১৯১৮ ৪০৮৯০ eh 
৪01 ১১১। ৩৩ 0 UG BE ০১০১1 ০০০৯ ৬৯ ৮০৪ ৮৯ ০৯ 
0085 দো SEE রি i eli 
Ee LTT IES SDNY IE GETS BUY ৩ এ 


পাপা co 


SUG YUE YS ০৯3 05৮ Le তে IGS এ 
ধা 00851 21 ৮ UT UGG 55 41091 5 95058 055 CU 


০, 5৮ 


201 035 lite পরত মি | এ 035 20191 এ 0518 211 


৮১০. ইব্‌ন আবী দাউদ (র) টি উমার ইব্ন খাত্তাব (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ জু 
বলেছেন ৪ যখন মুআষ্যিন বলবে £ ১1. সা 7 তখন তোমাদের কেউ (উত্তরে) 
বলবে ৪ ধা এ, সা এর পর মুআা্ষিন যখন বলবে ঃ ৭1191 এ 9 "১:51 তখন 


os 4 


সে বলবে (10 211 % * ৩1১৫1 মুআয্যিন যখন বলবে ৪ ll EG 


০৮৪৫ 


" বলবে ঃ 41111505125 2 মুআযৃখিন বলবে ৪ ৯৮৭ 5 ৯ সে বলবে ৪ y 
41102 91 $১5 90৯ যখন মুআয্যিন বলবে ৪ 0954) ০ > সে বলবে $ ই 83 ০৯৯ 


I, | চ$৪ এর পর যখন মুআযৃষিন বলবে £ 21111 সা 401 সে বলবে &. kl 


2-0 


Fe 4/1 যখন মুআয্যিন বলবে ৪ 1 91-401 যু সে বলবে ৪ 2111 9। 1 %যে ব্যক্তি অন্তরে 
দৃঢ় বিশ্বাসের সাথে তা বলবে (আযানের অনুরূপ জবাব দিবে) সে জান্নাতে প্রবেশ করবে। | 


5 oh TIE ELH SB VEE ONE Lt) ডি AY) 


“we #2 0 


311: | খর 4010-50-50 51545 55 Stace Ol SAA 
ETI hs MA MALE 
. 11091 


৮১১. Ee নয নাকি ভিন 
রাসূলুল্লাহ্‌ হা যখন মুআয্যিনকে (আযান দিতে ) শুনতেন, তখন সে যা বলত তিনিও তা-ই 
বলতেন। মুআয্যিন যখন ০১11 (০ ৩৪ টি উল? তন তিনি %3 ৬৯৯ % 
4110. 2,১3৪ বলতেন। | 


WWW.Wwayto)j annah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ২৭১ 


০ 


“০০৮ - ১ ০০৪৩ ভিসার বে 
রা AEE টিটি রো চাড়া, 


£ 


Ea Is SA Eh SSE Sea রো 
১1214 0 কত EC 025 YOY উজ 3৩5 পে বি পি 


le 1০৯০ ETE 02540 ০১০০ রা 11 


0 EBLE 05 40505 04 84055 2 


৮১২. আবু বাকরা (রে) ..... ঈসা ইব্‌ন তালহা ইব্‌ন উবায়দুল্লাহ্‌ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার আমরা মু'আবিয়া ইব্‌ন আবী সুফইয়ান (রা) এর নিকট ছিলাম । মুআযৃষিন আযান 


৪৮ 


দিতে গিয়ে বললেন ৪ ধা এ, সা 411 মু'আবিয়া (রা) বললেন ৪ EEN খে 
মুআযৃযিন বললেন £ 411) 41 211 গু * 51 4 মু'আবিয়া রো) বললেন 5111 91 41 4 : ১] 5৫1 
মুআযৃষিন বললেন ৪ 4111: 15০০ 51১4-51 মু'আবিয়া (রা) বললেন 81:৯০ 1 4৫1 
401 0০৮১ অবশেষে মু'আষ্যিন ০9201502৮৯৭ 5+! (৮০ (৪৯ পর্যন্ত পৌঁছলে তিনি 
বললেন £ UU 91 898 %30৯ 3 ইয়াহইয়া রে) বলেন, আমাকে জনৈক ব্যক্তি বর্ণনা করল যে, 


মুআবিয়া (রা) যখন এই বাক্যগুলো বললেন, তখন তিনি বললেন ৪ তোমাদের নবী হকে অনুরূপ 
টি 


ভা 


& 40075051985 00515150508 4 
৮১৩. আবু বাকরা রে) ..... মুহাম্মদ ইব্‌ন আমর (র) তার পিতা-পিতামহ (রা) থেকে বর্ণনা করেন 
রা রা 


১০০০১১২৭১১৮০৬৭ ৮৩৯২০০০৯৯০০ 


ভা 


রি 
৮১৪. উসাইন আরাকান রে) রি আবদুল্লাহ্‌ ইব্‌ন আলকামা (র) থেকে রর্দনা করেন যে, 
তিনি বলেছেন, আমি একবার মু'আবিয়া (রা)-এর পাশে বসা ছিলাম । তার পর তিনি অনুরূপ বর্ণনা 
. করেছেন । এর পর মু'আবিয়া (রা) বলেছেন £ রাসূলুল্লাহ্‌ শুই কে অনুরূপ বলতে শুনেছি। 


Wwww.waytojannah.com 


Contents 


ee | তাহাবী শরীফ 


টি UE 


৮১৫. আবু বিশর রকী রে) নি আবদুল্লাহ্‌ ইব্‌ন ওয়াক্কাস (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
রাসূলুল্লাহ্‌ শুরুই থেকে এটাও বর্ণিত আছে যে, তিনি আযানের সময় এ শব্দমালা বলতেন, এবং তা 
বলার নির্দেশ দিতেন £ 


২ রা 
1191 201 জে হা 
চা SLI US lL ০০০ 1১55 ১০৮০1৯50081 ১৮৪৪ ১০৯৩ 


4০93 4] ০৯5 


রিনার SEE রা সাদ রো) সুরে রাসূজুতাহ্‌ ক থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি যুআয্যিনকে (আযান দিতে) শুনে বলবে ৪. 


# 4“ #2303 77 3230 7 


০৪০০০০41553 ১০০৪ (০৯০ এ ৩০৮8 ১০০৩ YUNG ডন এও 
050905৫0405 


“আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্‌ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং তিনি এক, তার কোন শরীক 
নেই, মুহাম্মদ শু তার বান্দা ও রাসূল । আমি স্বতস্ফুর্তভাবে আল্লাহকে রব, ইসলামকে আমার দীন 
77777 


22195. ৩০৪ 24 75151 ৪2202 


ভারি 


পা পাতা 


৮১৭. ইউনুস ইব্‌ন আবদিল আ'লা রে) ..... লায়স রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


১২০১০ 5৩১০ 0০১৪০১২৯৪৩১ nl EE 05 EAN CID CED ANA 


ঞ& পু পা তত ত প ন occ 09s 
TLS NE Po TE TEP I OOS 
চা ৩০ পলা 


, ১45০০ LIF ৮৯০৪ ০৩৯ এ ৮০ JEG 01 0103 ols 


৮১৮. রাওহ ইব্নুল ফারাজ (র) ..... হাকীম ইব্‌ন আবদিল্লাহ ইব্‌ন কায়স রে) থেকে অনুরূপ 
Eo জর রাও? দুদিভি 
শাহাদত এর বাক্যগুলো বলবে” 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৫ সালাত পু | | ডে ২৭৩ 


4০-১4-১০০০ ০০৪৩৩৫০০৪৪৬ ০০০০৭ 


#* Regie ee “0 Oe 8 Fo. ৩ পপ পপ ৪.৫ sash 


ES A BESS She GUS Uh ee A el 

+ ll on LG ক ৮-4। ২7541 ও sls oll 
৮১৯. মুহাম্মদ ইব্‌ন নোমান সাকাতী রে) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ্‌ কঃ বলেছেন 8 যে কোন মুসলিম আযানদাতার আযান শুনে তাকবীরের (উত্তরে) 
তাকবীর বলবে, ডে 1545 1১৫4 বললে এরই 
মাধ্যমে উত্তর দিবে । তারপর বলবে ৪ 


০১:৯০১৪০০৪১৬৪০৩৬৯০৪৮৪। ৪০ ১021 

-১015 ll 
“হে আল্লাহ্‌! মুহাম্মদ জুলু কে ওসীলা দান কর, তার মর্যাদা ইন্রিয়্ীন-এ নির্ধারণ কর, মনোনীত 
লোকদের মধ্যে তাকে ভালবাসা দান কর, নৈকট্যশীলদের মধ্যে তার আবাস নির্ধারণ কর” তাহলে 
ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন নবী শ্রহ্বঃঃ-এর শাফায়াত সুপারিশ) ওয়াজিব হয়ে যাবে । 


২ ৮০,০০২ ০০০৩ YG EE rs bt pt ৮০০১০ 


১১5 UG sll 2 lh ১০৪৭০৭৯০০৯০ ভা ০৯৯ 


bel ৮৪11 slay ০001 yell ১১০১ Ly i JU Sil CA Fd <l 


&0০৮০ 24 ০ 


, 48555 এজ ১০৯০ PEA 2825 2১581 ns -* (১১১০ 
২০. আবদুর রহমান ইব্‌ন আমর দামেশকী রে) ..... জাবির ইবৃন আবদিল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শ্রশঃঃ যখন মুআয্যিনের (আযান) শুনতেন তখন নিম্নোক্ত দু'আ 
পড়তেন ৪ | 


sll CEE (5 এনা Be Bs ১৪০15 Ll yell ৬১০ রিনি 


86০৩৩ ৩০৪০০ পলা ০ #0 


21610 


“হে আল্লাহ্‌! এই নারায়ন পাতা ডা হা 
সরদার) হযরত মুহাম্মদ শু: -কে “ওসীলা' (জান্নাতের সর্বোত্তম মর্যাদা) দান করুন৷ তাকে তোমার 
ওয়াদাকৃত মানবামে মাহমুদে (শোফাআতের সাচ প্রশংসিত মাকামে) অধিষ্ঠিত কর”। 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৩৫ 


Wwww.waytojannah.com 


Contents 


২৭৪ EE তাহাবী শরীফ 


25752555516 7 
২৫৯৭০ LG Cel ১০০ 1০৯ Lads be ৪০১৯১৯৯। 


৮9 পপ 


158৯ Ad ০10 ০৯০ LS BULL 05 41109 ale এও 
১১৮৯৩ 43০০৪ ০১০০৩ এ বির 


৮২১. ফাহাদ (র) ..... টির হয়নি ররর EA তিনি বলেছেন, 
আমাকে উন্মু সালামা (রা) শিক্ষা দিয়েছেন, তিনি বলেছেন, আমাকে রাসূলুল্লাহ্‌ গর শিক্ষা, 
দিয়েছেন, তিনি বলেছেন ৪ ছে টয় যলামা সির উমার? তর জন (এ 
বাক্যগুলো) বল ঃ . 


2 


১৩৯৯৩ Les oll এ ULE DUEL 554 Li 1 elf 
| - 3 43১০০ 
es (FT Hee CEE 11 তোমার দিকে আহ্বানকারীদের 
ধ্বনিসমূহ এবং তোমার সালাতের উপস্থিতদের সময়, আমাকে ক্ষমা কর!” 
এই সমস্ত হাদীস দ্বারা প্রতীয়মান হয় যে, আযানের সময় যা কিছু বলা হয় তা দ্বারা তিনি যিকর 
উদ্দেশ্য নিয়েছেন। সুতরাং ০১%]। ০ > ১৯ 5০> ব্যতীত সমস্ত আযান (আল্লাহ্র) 
যিকর । আর এ দু'টি হচ্ছে আহবান । তাই আযানের মধ্যে যা যিকর হিসাবে বিবেচিত শ্রবণকারীরও 
সেই সমস্ত শব্দাবলী বলা বাঞ্ছনীয় এবং তাতে যে বাক্য সালাতের দিকে আহবানকারী হিসাবে 
বিবেচিত এর স্থলে অন্য যিকরের (শব্দ পড়া) আফযাল ও উত্তম হবে। 
একদল আলিম বলেছেন যে, “তোমরা যখন মুআয্যিন যা বলছে তোমরাও তা বলবে” রাসূলুল্লাহ 
শট -এর এ উক্তি দ্বারা ওয়াজিব (আবশ্যক) হওয়াই বুঝানো হয়েছে। পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর 
আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন যে, এটা মুস্তাহাব, ওয়াজিব নয় । এ বিষয়ে তাদের দলীল 
হল নিম্নরূপ ৪ . 
(5500 1115 00 ০০০১ এ ১ VCE CS 05 2915 5210১ —AYY 
৫040-০০-৫০ SAM SS CA 
হা 111 ভা 40 354 ১০০০০৮০০০০৭ ১৯৭ ০ ৫ ০৮২৭ ৮০ 
৬০০১ 0088 চা 31 4৬০০ ০০৪৪ ৮০৮৪] ৫০ এ 41৮০ 0০88 
ssl 44331 ২7৮৯ ১৮০৪5154875 নি ক 


4 চে 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত . 8 ৰ ২৭৫ 


৮২২. ইব্‌ন আবী দাউদ (র) ..... আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
আমরা নবী ক্রশ্ এর সঙ্গে কোন এক সফরে ছিলাম । তিনি মুআয্যিনকে ', 41 %111_ ১০41 2111 
বলতে শুনেছেন । এতে রাসূলুল্লাহ্‌ শরহুই বললেন ঃ সে ফিতরতের (ইসলামের) উপর রয়েছে। সে 
যখন বলল $ 4/1 91 4019 ১151 রাসূলুল্লাহ্‌ শু বললেন ৪ সে জাহান্নাম থেকে বের হয়ে 
গিয়েছে। আমরা অত্যন্ত দ্রুত তার দিকে আকালাম, দেখলাম সে একজন উটের রাখাল, তার 
সালাতের সময় হয়েছে, তাই সে এর জন্য আযান দিয়েছে। বস্তুত এখানে রাসূলুল্লাহ শুই 
মুআয্যিনকে আযান দিতে শুনেছেন । কিন্তু তিনি মুআয্যিন যা বলেছে (উত্তরে) অন্য বাক্য বলেছেন। 
এতে বুঝা যাচ্ছে, তার বাণী £ “তোমারা যখন ুআয্যিনের আযানের: আওয়ায় শুনবে, তখন 
মুআয্যিন যা বলছে তোমরাও তা বলবে”-এর দ্বারা ‘ওয়াজিব’ উদ্দেশ্য নয়, বরং মুস্তাহাব, কল্যাণ ও 
ফযীলত অর্জন করা উদ্দেশ্য, যেমনিভাবে তিনি (সা) লোকদেরকে সালাত ইত্যাদির পরে দু'আ সমূহ, " 
শিক্ষা দিয়েছেন এবং তা বলার নির্দেশ দিয়েছে। 


176 

৭. অনুচ্ছেদ £ সালাতের ওয়াক্ত 
LAA ১০০০০ 90285 Ub JUG ell ০ ৩০৪০ 0 ০০৪ 8০৪০ 210০৯ 7 
A unt ESE 
৩ EA ৩০১১৩ ৯ 0৭ ৩৩ ০০১৩৪ CES mle ol ১৯০১৯ ১৪ pA 
১৮১০৯ ১১ pili 95 AGE ০১৯০ ০০৭৯৮] ০০০ 057105540০১ 
৬2557 ১658 তক DES Alois 
৫৯ রস ০০ ৪৮০ ঘা, ১১১১০ ১ SAT cma Al ৮০০ ১০ ১০ 
le Vs el EF cll 9০5 008 0০8405১9০০৯ ১৮৮৮5 be 
এ les til le ৩১ ১৭ 2০০৯ Sl AL Se oi BSL 
les st ০১ ৬৯ SG 3 4, ৮৪৯ 0 405 ০৮০০ ০০৯ | 
এন ০1৮১413০৮11 1৯ ০১৯ পম ও des GE ০০ ১৯ Ll 
০০এ। ও এও ৮০ ৬৩ ৩৯ ০৮০ ৬৯৯ Sl 5 
০০৩4০ ০৪ ০৯ ৮৯০০ Lo ৮828 40৮০০ ১১ 
ডি ১৮:০৩ HN i TS PUES ace bin nal 


RAEN 


প্র 


2 


WwWww.waytojannah.com 


Contents 


২৭৬ Vl 8188 তাহাবী শরীফ 


৮২৩. আবু বাক্রা (র) .. . ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ 
প্রন বলেছেন £ জিবরাঈল (আ) বায়তুল্লাহ্র দরজার কাছে দুই দিন আমার ইমামত করেছেন। 
আমাকে যুহরের সালাত পড়িয়েছেন যখন সূর্য ঢলে পড়লো। আসরের সালাত পড়িয়েছেন যখন 
প্রত্যেক বস্তুর ছায়া তার সম পরিমাণ হয়ে পড়েছিল ৪ মাগরিবের স্বালাত পড়িয়েছেন যখন রোযাদার 
ইফতার করে, ইশার সালাত পড়িয়েছেন যখন “শাফাক' বা সূর্যাস্তের পর শেষ লালিমার পরবর্তী 
শুভ্রতা মিলিয়ে যায়, ফজরের সালাত পড়িয়েছেন যখন রোযাদারের জন্য পানাহার হারাম হয়ে যায়। 
তিনি দ্বিতীয় দিন আমাকে যুহরের সালাত পড়িয়েছেন যখন প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে 
পড়লো; আসরের সালাত পড়িয়েছেন যখন প্রতিটি বস্তুর ছায়া তার দ্বিগুণ হয়ে গিয়েছিল, মাগরিবের 
সালাত পড়িয়েছেন যখন রোযাদার ইফতার করে; ইশার সালাত পড়িয়েছেন যখন রাত্রির তিনভাগের 
এক ভাগ অতিক্রান্ত হল; এরপর ফজরের সালাত পড়িয়েছেন যখন তা ভালভাবে ফর্সা হয়ে গেল। 
তারপর তিনি (জিবরীল আ) আমার দিকে ফিরে বললেন ৪ হে মুহাম্মদ শুই ! এ দু'য়ের মাঝের 
ওয়াক্তই হল (সালাতের) ওয়াক্ত । এ হল আপনার পূর্ববর্তী নবীগণের সালাতের ওয়াক্ত । 


21541115155 0188৮548117 95855 ১1855531211 


তা 255৮18৮০815 685818 সা859 
রি Ll এ৪ (১০1 abe এুসটী এপ কট dl 0৮০ 05 11587 Ea 
0০81 855 2805 পি জি 81055 02 
সই ৮০০২৯ জেনি পন উপ লও চে এ lay ০০৯৪০ 
65178817511 89152 
Jl alt ৪১৯ নি পন্ড tll ০ ০১৯ ৯৮১০0 dn ১৮০৪৪ 
| ১০১১ ০5 ts ৪৭ 055 255 ৮০৭1 ০এ ৩৯ ভি ৬০৪ 


০৮০০০) 


৮২৪. ইব্‌ন আবী দাউদ রে)...... আবু সাঈদ খুদরী রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শ্র্ঃ বলেছেন £ জিবরাঈল (আ) আমার সালাতে ইমামত করেছেন । তিনি যুহরের সালাত 
আদায় করেছেন যখন সূর্য ঢলে পড়েছিল, আসরের সালাত আদায় করেছেন যখন পর্যন্ত সূর্য খাড়া 
ছিল; মাগরিবের সালাত আদায় করেছেন যখন সূর্য ডুবে যায়; ইশা'র সালাত আদায় করেছেন যখন 
“শাফাক" বা সূর্য অস্তমিত হওয়ার পর শেষ লালিমার পরবর্তী শুভ্রতা মিলিয়ে যায়; ফজরের সালাত 
আদায় করেছেন যখন ভোর হয়ে গিয়েছিল । 

তারপর দ্বিতীয় দিন তিনি আমার ইমামত করেছেন। যুহরের সালাত আদায় করেছেন যখন প্রতিটি 
বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়, আসরের সালাত আদায় করেছেন যখন প্রতিটি বস্তুর ছায়া তার 
দ্বিগুণ হয়, মাগরিবের সালাত আদায় করেছেন যখন সূর্য ডুবে যায়; ইশার সালাত আদায় করেছেন. 


র্‌ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত | | 8 ২৭৭ 
যখন রাত্রির প্রথম এক-তৃতীয়াংশ অতিক্রান্ত .হল, ফজরের সালাত আদায় করেছেন যখন সূর্য উদয় 
হওয়ার উপক্রম হল । তারপর বললেন ৪ এ দু'য়ের মাঝের ওয়াক্তই হল (সালাতের) ওয়াক্ত। 


৮০০০ ৩৫ ০০৪]। 0005 ৯ ১০ কিট JUG 5815 তা ৩৪ ds Avo 

a 

৮১৯২ CE ০505 হা 2 আছ GS ০৭ এ 3০৮৯ 1১১ Lf 
fl SUES a AGES 


৮২৫. ইব্‌ন আবী দাউদ (র)..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শুই বলেছেন, ইনি হচ্ছেন, জিবরাঈল (আ) যিনি তোমাদেরকে তোমাদের দ্বীনের বিষয়ে 
শিক্ষা দেন। তারপর অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি ই“শার সালাতের ব্যাপারে বলেছেন ঃ 
তিনি দ্বিতীয় দিন তা আদায় করেছেন যখন রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে গিয়েছিল । 


JG salts all ১৪০ Gi JG টি ৩৪ ৭৯০৪ JG 5215 ওত nl GSS AY, 
৬০১০১ Ae rll দি ১১৯৭ ০৪ ১৩৪ 
৭৬০০ শি শপ Ja ০০৪ sla ০৪9 ০০ এ ৭111 a 0০05 all 
ই রিনি 41 ০২১10 ০০ এ ০২৯ ভে «ll 
এ ৩৯) লও ০৯৯ Ado টা ১০০১১ ০৪৪ ৩৩ ০৪৯ ral 
টি 
৮২৬. ইব্‌ন আবী দাউদ রে) বীর জাবির ইব্‌ন আবদিল্লাহ্‌ (রা) ET PCE তিনি 
বলেছেন, একবার এক ব্যক্তি নবী নত কে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করল । তিনি বললেন, 
আমার সঙ্গে সালাত আদায় কর। রাসূলুল্লাহ্‌ ৪ ফজরের সালাত আদায় করলেন যখন সুবহে . 
সাদিকের উন্মেষ ঘটে । তারপর সূর্য হেলে পড়ার সাথে সাথে যুহরের সালাত আদায় করলেন। এরপর 
আসরের সালাত আদায় করলেন যখন মানুষের ছায়া তার সমপরিমাণ হল । তরপর মাগরিবের 
সালাত আদায় করলেন যখন সূর্য অন্তমিত হল। এরপর শাফাক অদৃশ্য হওয়ার পূর্বে ই'শার সালাত 
_ আদায় করলেন । তারপর ফজরের সালাত ফর্সা করে আদায় করলেন । তারপর (দ্বিতীয় দিন) যুহরের 
সালাত আদায় করলেন যখন মানুষের ছায়া তার সমপরিমাণ, হল, আসরের সালাত আদায় করলেন 
যখন মানুষের ছায়া দ্বিগুণ হল; মাগরিবের সালাত “শাফাক’ অদৃশ্য হওযার পূর্বে আদায় করলেন । 
তারপর ই'শার সালাত এমন সময় আদায় করলেন যে কেউ কেউ বললেন ঃ রাতের এক তৃতীয়াংশ 
বিন ০০০০ 


Wwww.waytojannah.com 


Contents 


২৭৮ IE তাহাবী শরীফ 


| ০০০০ ০ ৩03 00৮৯ 0৯ ৩০৪ ০৮৪০৭ || ১06৯৯ 12457575188 
০4108 এ ক ৮৮41 51 9৯১ 7৮0৯১ 8৮৯ 008,009 ওলা ole 
201 পি (নিও তে পনি হত উক্ত SATS ৩৬এ। oils 


৪৮৯৮০ ০০৪০০ ০৯০৪ UGE ৮5 ৪] ৩০ পুত ott চি 


ধু ০৪9 ০০০11 ১2১ 
৮২৭, মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) নি আতা ইব্‌ন আবী রিবাহ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমাকে এক ব্যক্তি বর্ণনা করেছেন যে, একবার জনৈক ব্যক্তি নবী শ্রুক্লঃ-এর নিকট এসে 
সালাতের ওয়াক্ত সম্পর্কে জানতে চাইল ৷ তিনি তাকে নিজের সঙ্গে সালাতে উপস্থিত থাকার নির্দেশ 
দিলেন। তিনি ফজরের. সালাত জলদি আদায় করলেন, এরপর যুহরের সালাত আদায় করলেন, তখন 
জলদি করলেন; আসরের সালাতও জলদি আদায় করলেন; তারপর মাগরিবের সালাত জলদি আদায় 
করলেন; তারপর ই“শার সালাতও জলদি আদায় করলেন। 
' এরপর দ্বিতীয় দিন তিনি সমস্ত সালাত বিলম্বে আদায় করলেন । তারপর ওই ব্যক্তিকে বললেন £ 
আমাদের এ দু'য়ের মাঝের ওয়াক্তই হল সমস্ত সালাতের পূর্ণ ওয়াক্ত । 


৫4495 


০১৯০ 921 ১১০ JUG 35585055205 005785১9211 005 5 0০৯ AYA 
৮১ ৪০1 551০ ০০ বনি Jil এ 005 LE 1 ০41 95 ৬৮০৪০ sl 
রি এ এ ha এ > Lote fe ee) পে চর Hl “le 1, টু 


পপ 


না 


₹::6. ৩ এ. 


+ mia Ls ০৪৪11 


৮২৮. ফাহাদ (র) হত নার কারাতে OE 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, (একদা) এক ব্যক্তি তার নিকট এসে সালাতের ওয়াক্ত 
সম্পর্কে জিজ্ঞাসা করল। তিনি তার কোন উত্তর না দিয়ে বিলাল (রো)কে সালাতের প্রস্তুতির জন্য 
আদেশ করলেন । তিনি প্রভাতের সময় ফজরের ইকামত বললেন । লোকেরা (তখন অন্ধকারের 
কারণে) একে অপরকে চিনতে পারছিল না। যখন সূর্য ঢলে পড়লো তখন তিনি বিলালকে নির্দেশ 
দিলেন এবং তিনি যুহরের ইকামত বললেন । কেউ বলছিলেন (এই মাত্র) দ্বিপ্রহর হল না হয়নি? অথচ 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ২৭৯ 


নেন ররর রেড এবং তিনি সূর্য 
উর্ধাকাশে থাকতেই আসরের ইকামত বললেন। পুনরায় তাকে আদেশ করলেন এবং তিনি সূর্য ' 
অস্তমিত হওয়ার পরই মাগরিবের ইকামত বললেন। এরপর তাকে আদেশ করলেন এবং “শাফাক' 
অদৃশ্য হয়ে যাওয়ার পর ই'শার সালাতের ইকামত বললেন। পরদিন ফজরের সালাত এত বিলম্বে 
আদায় করলেন যে, সালাত শেষে প্রত্যাবর্তনের সময় কেউ (সন্দেহ করে) বললো, সূর্যোদয় হয়ে 
গেছে অথবা সূর্যোদয়ের উপক্রম হয়ে গেছে। পরে যুহরের সালাতকে এত বিলম্বে আদায় করলেন যে, 
আসরের সময়ের নিকটবর্তী হয়ে গিয়েছিল । এরপর আসরের সালাতকে এত বিলম্বে আদায় করলেন 
যে, প্রত্যাবর্তনের সময় (সন্দিহান হয়ে) কেউ বলল, সূর্য রক্তিম বর্ণ হয়ে গেছে। পুনরায় মাগরিবের 
সালাতকে এত বিলম্ব করে আদায় করলেন যে, “শাফাক' অদৃশ্য হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল । তিনি 
ই“শার সালাতকে রাতের প্রথম এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে আদায় করলেন। তারপর সকালে . 
প্রশ্নরকারীকে ডেকে বললেন ঃ এ দু'য়ের মাঝের ওয়াক্তই হল সালাতের ওয়াক্ত ৷ 


তা ভিডি | 0১১ 0103 ৮১০৬০ ESE 39s Gs dial Ede 4 
oe এল be 8৪০৭ ০০ UL ০০ Se ০৫ ০ ০০ os ILE 2 Gl 
ics Sl A 0০791551249 5555 1 


শি 5 HLA এনএ peal শে! ১১০1১ ০4, ১১০০০ 
৫5১০০ উন পে ১৯ ELLE ATS ০৩ ১১৯ Cp 
4 (8 ১০৯ ১5] ১১ ১৮৭ lle 5৪ ০৫ ৮৩ ১৯1 ৮০০ ০৯৯ ০৯ 
ay SE | Gh STS utils 9এ]। লও Up I ol রও 
সি 
4110 0151 ৯1 0285 ১৬/৭1 ody ৬ ৪০০1 এ AUG Le il 

, 2520 05 0৮2 829 ৪9 UU 


৮২৯. আহমদ ইব্ন দাউদ (র)...... সুলায়মান ইব্‌ন বুরায়দা রে) তীর পিতা বৃরায়দা (রা) সূত্রে 
নবী গ্রশ্্ুঃ় থেকে বর্ণনা করেন যে, একবার জনৈক ব্যক্তি তাকে সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা 
করল । তিনি বললেন, তুমি আম্বাদের সাথে সালাত আদায় কর। পরে তিনি সূর্য যখন ঢলে পড়লো 
বিলালকে আযানের নির্দেশ দিলেন । এরপর তাকে নির্দেশ দিলেন, তিনি আসরের সালাতের ইকামত 
বললেন আর সূর্য তখন ছিল উর্ধ্বাকাশে উজ্জ্বল ও স্বচ্ছ। পরে তাকে মাগরিবের নির্দেশ দিলেন. যখন 
সূর্য অস্তমিত হল । তাকে ইশার নির্দেশ দিলেন, তিনি ইশার ইকামত বললেন, যখন “শাফাক’ অর্থাৎ 
দিগন্তের লালিমার পরবর্তী শুভ্রতা মিলিয়ে গেল। এরপর তাঁকে নির্দেশ দিলেন তিনি ফজরের ইকামত 
বললেন, যখন সুবহে সাদিকের উন্মেষ ঘটে গেল। . 

পরবর্তী দিন তিনি বিলালকে নির্দেশ দিলেন, তিনি যুহরের আযান দিলেন যখন সূর্যের প্রখর তেজ 
প্রশমিত ও খুবই শীতল হল । আসরের সালাত তখন আদায় করেছেন যখন সূর্য উর্ধ্বাকাশে ছিল, তবে 


Wwww.waytojannah.com 


Contents 
২৮০ j | তাহাবী শরীফ 


পূর্বদিনের অপেক্ষা বিলম্ব করেছেন। “‘শাফাক’ অদৃশ্য হয়ে যাওয়ার পূর্বে মাগরিবের সালাত আদায় 
করেছেন। রাতের এক তৃতীয়াংশ অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ইশার সালাত আদায় করেছেন । 
ফজরের সালাতকে ফর্সা করে আদায় করেন। তারপর বললেন £ সালাতের ওয়াক্ত সম্পর্কে 
জিজ্ঞাসাকারী ব্যক্তি কোথায়? এ ব্যক্তি বলল £ এই যে, আমি হে আল্লাহ্‌র রাসূল! তিনি বললেন ৪ 
তোমাদের সালাতের ওয়াক্ত এর উভয়ের মধ্যবর্তী সময়, যা তোমরা দেখেছ। . 


বিশ্লেষণ, 
ইবির তি EE TE EET TY 
এতে তারা (ইমামগণ) মতভেদ করেননি যে, প্রথম দিন তিনি তা সুবহে সাদিকের উন্মেষ ঘটার পর 
আদায় করেছেন আর তা হচ্ছে এর প্রথম ওয়াক্ত । দ্বিতীয় দিন তা আদায় করেছেন যখন সূর্য উদয় 
হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল । আর এতে মুসলমানদের একমত্য রয়েছে যে, ফজরের 
সালাতের প্রথম ওয়াক্ত হল যখন সুবহে সাদিকের উন্মেষ ঘটে, আর তার শেষ ওয়াক্ত হল যখন সূর্য 
উদয় হয়। 
পক্ষান্তরে যুহরের সালাতের ব্যাপারে ভর থেকে বর্ণিত আছে যে, তিনি তা আদায় করেছেন যখন সূর্য 
হেলে পড়েছিল এবং এতে মুসলমানদের এঁকমত্য রয়েছে যে, ওটা এর প্রথম ওয়াক্ত । কিন্তু এর শেষ 
ওয়াক্ত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা), আবূ সাঈদ রো), জারির (রা) ও আবু হুরায়রা (রা) তার থেকে 
রিওয়ায়াত করেছেন যে, তিনি তা দ্বিতীয় দিন আদায় করেছেন, যখন প্রতিটি বস্তুর ছায়া তার 
সমপরিমাণ হল । এতে একথার সম্ভাবনা আছে যে, প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হওয়ার পরও 
যুহরের ওয়াক্ত অবশিষ্ট থাকে । আবার একবারও সম্ভাবনা আছে যে, প্রতিটি বস্তুর ছায়া তার 
সমপরিমাণ হওয়ার নিকটবর্তী হয়ে গিয়েছিল । আর এটা অভিধানিকভাবে বৈধ । আল্লাহ্‌ তা'আলা 
০১৯০ ১৮০৮০ SGI DAE চলা CALS এ 5195 
“যখন তোমরা স্ত্রীকে তালাক দাও এবং তারা ইদ্দত পূর্তির “নিকটবর্তী” হয় তখন তোমরা হয় 
যথাবিধি তাদেরকে রেখে দিবে অথবা বিধিমত মুক্ত করে দিবে” (সুরা ২ ৪ ২৩১)। 
বস্তুত এটা উদ্দেশ্য নয় যে, ইদ্দত পূর্তির পরে তাকে রেখে দেওয়া হবে বা মুক্ত করে দেওয়া হবে। 
যেহেতু সে ইদ্দত পূর্তির পরে পৃথক হয়ে গেছে এবং তাকে আটকে রাখা তার উপর হারাম করা 
শি রি 


০৩৩০ 


ও টি বি তা (তারা যদি বিধিমত 
দিদার রত হয় ভার নারদ নিজের বা ত্বক বিছি হরির ছে নর তি দরে রায় 
দিওনা” (সূরা ২ ৪ ২৩২)। | 

আল্লাহ্‌ তা'আলা বলেছেন যে, ইচ্ধত পূর্ণ হওয়ার পর তাদের জন্য বিবাহ করা হালাল (বৈধ) । এতে 
সাব্যস্ত হল যে পূর্বোক্ত আয়াতে স্বামীদেরকে তাদের ব্যাপারে যা কিছু ইখতিয়ার প্রদান করা হয়েছে 
তা তখন যখন ইদ্দত পূর্ণ হওয়ার নিকটবর্তী হবে, পূর্ণ হওয়ার পরে নয় । 


www.waytojannah.com 


| Contents 
অধ্যায় ঃ সালাত nt ২৮১ 


অনুরূপভাবে যা কিছু রাসূলুল্লাহ্‌ গঃ্লঃ$ থেকে বর্ণিত আছে এবং আমরা উল্লেখ করেছি যে, তিনি উঃ 
দ্বিতীয় দিন যুহরের সালাত আদায় করেছেন যখন প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হল । এতে 
একথার সম্ভাবনা রয়েছে যে, প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যাওয়ার নিকটবর্তী হয়ে 
পড়েছিল সুতরাং ছায়া যখন তার সমপরিমাণ হয়ে যাবে তখন যুহরের ওয়াক্ত বের হয়ে যাবে (ওয়াক্ত 
থাকবে না)। 

শ্লিষ্ট বিষয়ে আমরা যা কিছু বর্ণনা-করেছি এর দলীল হল নিম্নরূপ £ যারা নবী গ্রহ থেকে এ 
বিষয়টি রিওয়ায়াত করেছেন, তারা সেই সমস্ত রিওয়ায়াতে এটাও বর্ণনা করেছেন যে, তিনি গ্রহ 
প্রথম দিন আসরের সালাত তখন আদায় করেছেন, যখন প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে 
গিয়েছিল। তারপর বলেছেন $ এ দু'য়ের মাঝে হল ওয়াক্ত । অতএব এ দুয়ের মাঝে ওয়াক্ত হওয়াটা 
অসম্ভব ব্যাপার, যখন কিনা ওই দুই সালাতকে একই সময়ে আদায় করেছেন। কিন্তু আমাদের মতে 
‘এর সেই মর্ম প্রযোজ্য হবে (নিকটবর্তী হওয়া) যা আমরা উল্লেখ করেছি। আল্লাহই অধিক জ্ঞাত ৷ 
রা আর তা হল এই যে, তিনি 
র গ্রহ দ্বিতীয় দিনের সালাতের ব্যাপারে খবর দিতে গিয়ে বলেছেন,.তারপর তিনি যুহরের ' 
রা RL যাতে আসরের নিকটবর্তী হয়ে গিয়েছিল। তিনি বললেন, 
রাসূলুল্লাহ্‌ শুঁলুই সেই (দ্বিতীয়) দিন এই সালাত আসরের ওয়াক্ত প্রবেশ হওয়ার নিকটবর্তী সময়ে 
আদায় করেছেন, আসরের ওয়াক্তে নয়। এতে সাব্যস্ত হল যে, যখন তারা সকলে এই সমস্ত 
রিওয়ায়াতের মধ্যে একমত্য পোষণ করেছেন যে, প্রতিটি বস্তুর ছায়া যখন তার সমপরিমাণ হয়ে যাবে 
(সমান হওয়ার পরে) তখন সেটা আসরের ওয়াক্ত হিসাবে বিবেচিত। তাহলে এটা যুহরের ওয়াক্ত 
হওয়া অসম্ভব ব্যাপার, যেহেতু তিনি গু বলেছেনঃ প্রত্যেক সালাতের ওয়াক্ত সেটা যা তার দুই 
দিনের সালাতের মাঝে রয়েছে । এর স্বপক্ষে নিম্নোক্ত রিওয়ায়াতও প্রমাণ বহন করে ৪ 


১০ has oe LA ১৯০০৯৭0৪005 ৬৪05 0৪ Vial Ce Li AY. 


Js! us LATS 29 5৪1০1 9 & dl 155১ UG 00 8০2০5 sl ১০০৮০ ০৮1 
+ all আইও ১০2 ০১৯85 A Sls tll 4595 ০১৯ ll ৪০ 


৮৩০. রবী'উল মুআযৃষিন রে) রা আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ ইহ বলেছেন ৪ সালাতের জন্য রয়েছে শুরু এবং শেষ সূর্য হেলে পড়ার সাথে শুরু হয়, 
যুহরের ওয়াক্ত আর তা শেষ হয় আসরের ওয়াক্ত যখন আসে । এতে প্রমাণিত হল যে, আসরের 
ওয়াক্ত তখন হবে যখন যুহরের ওয়াক্ত বের হয়ে যাবে (শেষ হওয়ার পর)। 


সালাতে আসর সম্পর্কে যা কিছু তার (সা) থেকে বর্ণিত আছে, এতে কোন মতভেদ নেই যে, তিনি 


প্রথম দিন তা সেই সময়ে আদায় করেছেন, যা আমরা উল্লেখ করেছি (প্রতিটি বস্তুর ছায়া যখন তার .. 


সমপরিমাণ হয়েছে)। সুতরাং সাব্যস্ত হলো যে, এটাই এর প্রথম ওয়াক্ত এবং তার থেকে এটাও 
বর্ণিত আছে যে, দ্বিতীয় দিন তিনি তা তখন আদায় করেছেন, যখন প্রতিটি বস্তুর ছায়া তার দ্বিগুণ 
হয়ে গিয়েছিল। তারপর তিনি বলেছেন ৪ এ দুয়ের মাঝে, (সালাতের) ওয়াক্ত । এতে একথারও 
সম্ভাবনা আছে যে, এটা এর শেষ ওয়াক্ত যে, নাদ যা ভর আয হালা রাকাত আর রত 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৩৬ 


 WWw.waytojannah.com 


Contents | 
২৮২ '_ তাহাবী শরীফ 


যায় 1.আবার একথারও সম্ভাবনা আছে যে, এটা এরূপ ওয়াক্ত যে, এর থেকে সালাতকে বিলম্ব করা 
উচিত নয়, যাতে ওয়াক্ত শেষ হয়ে যায়। আর যে ব্যক্তি এর পরবর্তীতে সালাত আদায় করবে যদিও 
সে এর ওয়াক্ত মত আদায় করেছে কিন্তু সে সংকীর্ণকারী হিসাবে গণ্য হবে। কেননা তার সালাত 
ফযীলতপূর্ণ ওয়াক্ত থেকে ছুটে গিয়েছে। যদিও তখনও তা ফউত (কাযা) হয়নি। 

রাসূলুল্লাহ্‌ শ্রী থেকে এটাও বর্ণিত আছে যে, তিনি বলেছেন, “মানুষ সালাত আদায় করে এবং তার 
থেকে তা ফউত হয়না । কিন্তু তার থেকে সেই ওয়াক্ত ফউত হয়ে যায়, যা তার জন্য তার পরিবার ও 
সম্পদ অপেক্ষা উত্তম। এতে সাব্যস্ত হল যে, বিশেষ ওয়াক্তে সালাত আদায় করা অবশিষ্ট ওয়াক্তে 
আদায় করা অপেক্ষা উত্তম। আবার একথারও সম্ভাবনা আছে যে, এরূপ ওয়াক্ত যা থেকে আসরকে 
বিলম্ব করা উচিত নয়, যার কারণে সেই ওয়াক্ত বের হয়ে যায়, যেই ওয়াক্তে রাসূলুল্লাহ্‌ শুই দ্বিতীয় 
51555825004 
বহন করে ৫ 


8১250541555 ঘি ১5 
1৮53৮ ৬০ ও পট 44111155055 UGE nl রা 
: UES ০১৯ USS AI Ss EE EL ral ois 9215 


৮৩১. রবীউল মুআযৃযিন (র) ..... আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি রো 
‘রাসূলুল্লাহ্‌ করল বলেছেন ৪ সালাতের জন্য রয়েছে শুরু এবং শেষ । আসরের ওয়াক্ত আসার সাথে শুরু 
হয় আসরের ওয়াক্তে আর তা শেষ হয় সূর্য কিরণ হলদে হয়ে গেলে। 


(০৯০ ০১০০৯ Li JG oli রি = HEA JG ০০ ৬ ie EEE ২ C42 —AYY 
ML rodled, 008 SE ০৭1 01 ১১০ ০০ 401 PETE OE Pi OL AC 
Oe নি 
৮৩২. ন না (রে) রাতে আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা) থেকে বর্ণনা করেন যে, নবী 
শকট বলেছেন ৪ আসরের ওয়াক্ত হলো যতক্ষণ পর্যন্ত সূর্য-কিরণ হলদে হয়ে না যায়। 
ক 1১5 UES Le 85505 JUG ale চিত 0৪ JUG 35955 921 0০৯ ATTY 
১০০০০ 2১৪৮৪ MG ৯৮০ LG a ৪ এ তক UG 52০552401৮5 ১৪ 
: i i dis 8৯৪ 
৮৩৩. ইব্‌ন মারযূক (র)..... বাজার EEE রর রে শুবা (র) বলেন ঃ 
RT 
হিসাবে দু'বার অন্যভাবে । তারপর তিনি পূর্বের অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত | | - এ ২৮৩ 


ব্যাখ্যা | 
বস্তুত এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, 57757 
এটা তখন হয়ে থাকে যখন ছায়া দ্বিগুণ হয়ে যায়। এটা প্রমাণ বহন করে যে, রাসূলুল্লাহ্‌ জু: 
প্রথমোক্ত হাদীস সমূহে যে ওয়াক্তের কথা বলেছেন তার উদ্দেশ্য ছিল ফযীলতের ওয়াক্ত, রা 
নয় যখন তা শেষ হয়ে যায়, সালাত ফউত হয়ে যায়। এই ব্যাখ্যা অনুযায়ী এই সমস্ত হাদীসের সঠিক 
মর্ম নিরূপিত হয়ে যায় এবং পারস্পরিক বৈপরিত্য থাকে না। তবে একদল আলিম এ মত গ্রহণ 
করেছেন যে, এর শেষ ওয়াক্ত সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত । তারা এ বিষয়ে নিমোক্ত রিওয়ায়াত দ্বারা 
প্রমাণ পেশ করেছেন; যা আমাদেরকে ইব্‌ন মায়যুক রে) বর্ণনা করেছেন ? 
৮1১৩ একাল ০০ ই 0 005 ০১০৯ ওক AY CS IG G5 ০! (38০০, AYE 
০২৯৫ ৯৮৮০ 4১৮ ১০০৩ Ee CBAC ER 2 ১০৯০৭ 
১1 ৪৪ ৯ ৪৪০০ ১৮ ৯৯৯৪ 41521 ০০৩ SLA এ০৩। ৪৪ wail) 515 05 
হা নিত 


৮৩৪. ইব্‌ন মারযূক (র)..... ডি 
বলেছেন ৪ সূর্য. উঠার আগে কেউ যদি ফজরের সালাতের এক রাক“আত পায় তবে সে ফজর-এর 
' (সালাত) পেয়ে গেল। আর কেউ যদি সূর্য ডোবার আগে আসরের দু'রাক'আত পায় তবে সে 
(আসরের সালাত) পেয়ে গেল। ূ 


(১১১| ৬:২০ Ci JG NESE Lily 

নি (০০2১৯ ০০০০০ | 
৮৩৫. আলী ইব্‌ন মা‘বাদ. (র).... আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শুনু থেকে অনুরূপ বর্ণনা 
০৯১৫১ ১০১৮ 05 CLS 0৪ 0. ০০ ৮ পি CE 0032০৮০১108 AN 
১০০ 8০2০৯ তত ০০ EIA ০১৪৩ ৬৪০০ ০৯১৪ ০০০ ০2 ৮৮০ ০০০ 
| তি ক তা 
+ 2৮21 ৩০০ 2৪৪ aii ০৯৩ 31 08 ail 5৪ 5824) ১1১০৩ 


৮৩৬. ৬ বন নী (র)...... আবু হুরায়রা (রা) সূত্রে নবী জর থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ৪ সূর্য উঠার আগে কেউ যদি ফজরের (সালাতের) এক রাক'আত পায় তবে সে ফজরের. 
(সালাত) পেয়ে গেল। আর কেউ যদি সূর্য ডোবার আগে আসরের এক রাক'আত পায় সে আসর-এর 
(সালাত) পেয়ে গেল। 


Wwww.Wwaytojannah.com 


| Contents 
২৮৪ | তাহাবী শরীফ 


“#02 #0# 0 পপ তপু o- 3 0 ED EE 202 ET + 
let 2 oe ৪১৪০২ ০০৪ EA IE AY ওক 001 ৩০৪ ০০৪৪ 0 তি 


ূ - 4০ BE A ১০ Lisle ০ ৪৬০০ ০৪ 
৮৩৭. ইউনুস রৈ)..... আয়েশা (রা) সূত্রে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 
ব্যাখ্যা | এ র 
তারা (ফকীহ আলিমগণ) বলেছেন ঃ এই সমস্ত হাদীস মুতাবিক যা আমরা উল্লেখ করেছি, কোন 
ব্যক্তি আসরের কিছু অংশ পেলেই আসরকে পেয়ে যায়, তাহলে সাব্যস্ত হলো যে, এর শেষ ওয়াক্ত 
সূর্য অস্তমিত হওয়া (পর্যন্ত) ৷ ধারা এইমত পোষণ করেছেন তীদের মধ্যে ইমাম আবু হানীফা (র), 
ইমাম আবু ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ (র)ও রয়েছেন। 
আর যাদের মতে এর শেষ ওয়াক্ত সূর্যের (রং) পরিবর্তন হওয়া পর্যন্ত, ত ভাদের দলীল হল রাসূলুল্লাহ্‌ 
জক্ঃ থেকে বর্ণিত সেই হাদীস, যাতে তিনি সূর্য অন্তমিত হওয়ার সময়ে সালাত থেকে নিষেধ 
করেছেন । তা থেকে কিছু হাদীস নিম্নরূপ ৪ 
ALL OY DE A EE UU SS ৮50 3০22৪529৮৫5 EELS ATA 
mill poll 25০ slat ১০ gis Bi এ) সনি AUG 00505১০1৯৭5 

OU ৬০৯১৪ ৮১০১ ৬০০৩ 


৮৩৮, . সুলায়মান ইব্‌ন শুআইব (র).... যির রে) থেকে বর্ণনা করেন যে; তিনি রলেছেন, আমাকে 
আবদুল্লাহ্‌ (রা) বলেছেন £ আমাদেরকে সূর্যোদয়, ০০০০০০৪০০০০ 
. থেকে নিষেধ করা হত। 


5৪5 05 08 05 03,495 ০৮005050550 2১০ ৮ 
০০১ 31১০৮] ১০৮৪ cb BL Se ০৫০ পি AUT 


৮৩৯. তো বা যারা রন €রা) চিড়া যে, রাসূলুল্লাহ্‌ 
রত সূর্যের শিং (প্রান্ত) যখন উদিত হয় অথবা সূর্যের শিং (প্রান্ত) যখন অন্তমিত হয় তখন সালাত 
থেকে নিষেধ করেছেন। - 


টিটি ৩১১১০ ০৯. (১১৬৯ 7৫, 
4 
০১১০০ ৪১5 ৪০০১৭ ১৪ ৮৮০ ৬৯ ০ 31০৫ 


পা 
ও 1 
“e740 জন 


BE 


Www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত | রা 0 ২৮৫ 


৮৪০, » ইব্‌ন মারযুক রি)... উক্বা ইব্‌ন আমির জুহানী রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন. 
8 তিনটি সময়ে রাসূলুল্লাহ্‌ শরু্ঃ$ আমাদের সালাত আদায় করতে ও মৃত ব্যক্তিকে দাফন করতে 
নিষেধ-করেছেনঃ (১) যখন সূর্য আলোক উজ্জ্বল হয়ে উদয় হয়, উরধ্বাকাশে না উঠা পর্যন্ত। (২) 
যখন দ্বিপ্রহর হয়, পশ্চিম আকাশে সূর্য চলে না পড়া পর্যন্ত। (৩) আর যখন সূর্য অন্ত যাওয়ার উপর | 
হয়, সম্পূর্ণ অস্ত না যাওয়া পর্যন্ত ৷ 


2 pls ১০ ১১910 | ৮১৪ IG os হি 8 0811 CI (১5, LAE) 
€ ১৮৫০১ 1৮১৩ % UG 541০০ এ ১০ de oh pls be 


EEA 


02 93 5০০৩ ০২০ ৪১০০৯11৩০৯৩ তি, |. ০০১০৯ ২৮৮১৯, 


৮৪১. রাওহ ইবৃনুল ফারাজ (র) রি সালিম ইব্‌ন আবদিলাহ (র) ভার পিতা আবদুলাহ্‌ (রা) সত 
নবী জশ্ঃ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ তোমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সালাত 
আদায়ের ইচ্ছা করবে না। আর যখন সূর্যের উপরিভাগ উদিত হয় তখন, পূর্ণ আলোকিত না হওয়া 
পর্যন্ত সালাত আদায় বিলম্ব কর এবং মি বারি ররর নন 
গহ গতর ত 


Ld 207 eS GREE 


Cn Be বারা 


৮৪২. বির OEE: MET সা ইহার থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। 


৩০ ০৪৯ ০০৩১০ ০০০ 0১০৯৩ ০৭ 04০৪ ০৮০ ESSA 


0005 Le YS কব তাপ Lie পিতা ৪১০৭ 05 ক 40 15 


৮৪৩. ইউনুস (র) ০ ইব্‌ন উমার (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শুই থেকে বর্ণনা করেন যে, তিনি 
UE | 


1722 চা 


এ॥। ৮০ be 22 ৮৮5 ৩০ ২৯১, ০ 
২৪ চি ১৯ 


+০০১4০ ৭ কনো 


- 6০৪০2 | টির হি ৪১৯২৪ SE ঞ 


৮৪৪. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র).... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমার 
: ইব্‌ন খাত্তাব (রা)-এর ভুল হয়ে গেছে (তিনি হাদীসের কিছু অংশ ভুলবশত ছেড়ে দিয়েছেন এবং 
2 ভে রানি 1: 
এবং সূর্যাস্তের সময় সালাত আদায়ের ইচ্ছা থেকে নিষেধ করেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 


২৮৬ | ৃ্‌ তাহাবী শরীফ 


৩৮০22 ৩ 


75555757175 


৮4211 Ll ০৮ ১০ ২৮ 5215 ৮৮৮৯ ০৪ ১০৯০৪ ৯৪ উ2 ৮০৪ ০৪5৮০ 


রি পক, 


৮১০৮০১০০৭1০ 9 4119. UG 00 ০5০১৮ ০৮০০ CES UG 
০২১০১৩১১০১০ ssp ০৪ ১01 ৯০৮০ নদ লিও ১0৮81 ১৮১৮৪ ০৭2 


পা # te 


LLL UL ১০1০০০০৯011 2৩৯০ Fase Bala 95 
Ease slant EE 8 8১10) ¢ 54 Lisi onl Us 
২৮০ hel Ps ১০ ৮:০5 ০ আস UBD ০০১৪ ৩০১ এ 2৬৮৪ 

+ UE 
৮৪৫. বাহর ইব্ন নাসর (র)..... আম্র ইব্‌ন আবাসা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ গ্শ্নঃ বলেছেন ৪ যখন সূর্য উদিত হয় তখন তা শয়তানের দুই শিংয়ের মাঝখান দিয়ে 
উদিত হয়, আর তা কাফিরদের সালাত তথা ইবাদতের সময় । কাজেই এ সময় সালাত আদায় করা 
থেকে বিরত থাক, যতক্ষণ না সূর্য উপরে উঠে এবং তার উদয়কালীন আলোকরশ্ী দূরীভূত হয়। 
তারপর (যুহরের) সালাতে ফিরিশতাগণ শামিল হন এবং প্রত্যক্ষ করেন দ্বিপ্রহর পর্যন্ত। কেননা তা 
এমন একটি সময় যে সময়ে, জাহান্নামের দরজা খুলে দেয়া হয় এবং আলো প্রজ্জ্বলিত করা হয়। 
তখন ছায়া ঝুঁকে না পড়া পর্যন্ত সালাতে ফেরেশতাগণ শামিল হন এবং প্রত্যক্ষ করেন সূর্যাস্ত পর্যন্ত, 
তদ হু বায়াত হা হা বারা 


(ইবাদতের) সময় । 


৯০০১০453050 5953০4১0২৮৫ HSS os AE 


“lil POE PN ES COR i 3 lll ০০১২৭০০২০০৯ 
2225 
SUBS ১৮১১৪ ৮1০ 31 SUBS ১৮১১৪ ০০৫ ০১৯০৪ Sl ১৮১০৪ ৮০ ও] 
হক গাজা রি সামুরা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ ক্রু বলেছেন ৪ তোমারা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সালাত আদায় করবে 
OR 
মাঝখান দিয়ে অস্ত যায় । 
বিশ্লেষণ | | 
ফকীহ আলিমগণ বলেছেন ঃ যেহেতু রাসূলুল্লাহ্‌ শর রাডার | 


করেছেন, তাই এতে সাব্যস্ত হল যে, এটা সালাতের ওয়াক্ত নয় এবং তা আসার সাথে সাথেই 
সিরিজা কিনি ভরি 


Wwww.waytojannah.com 


Contents, 


' অধ্যায় ৪ সালাত ২৮৭ 


তাদের বিরুদ্ধে দ্বিতীয় পৃক্ষের আলিমদের দলীল হল যে, এ হাদীসে সূর্যাস্তের সময় সালাত আদায়ের 
নিষিদ্ধতা বর্ণিত হয়েছে। কিন্তু অন্য রিওয়ায়াতে বর্ণিত আছে যে, যে ব্যক্তি সূর্য ডোবার আগে 
আসরের এক রাক'আত পেল সে আসরের (সালাত) পেয়ে গেল। 

সুতরাং এই হাদীস দ্বারা সাব্যস্ত হল, ইটিভি আদরের অদিতি ওর বরা রেভিনিউ 
প্রথমোক্ত হাদীসে আরোপিত নিষেধাজ্ঞা অন্য অর্থে প্রয়োগ করা হবে, যা অপর হাদীসে বৈধ করা 
হয়েছে, যেন উভয় হাদীসে পারস্পরিক বৈপরিত্য সৃষ্টি না হয়। অতএব এই সমস্ত রিওয়ায়াতের এটাই 
সর্বোত্তম ব্যাখ্যা, যার ফলে হাদীসগুলো পরস্পরের সাথে সাংঘর্ষিক থাকে না। 


ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল 

আমাদের মতে যুক্তির নিরিখে সংশ্লিষ্ট বিষয়ের বিশ্লেষণ হল নিম্নরূপ ৪ আমরা যুহর এবং অবশিষ্ট 
সমস্ত সালাতের ওয়াক্ত সমূহের ব্যাপারে লক্ষ্য করেছি যে, তাতে সমস্ত নফল এবং সমস্ত কাযা সালাত 
আদায় করা জায়িয আছে। অনুরূপভাবে এ বিষয়ে একমত্য রয়েছে যে, আসর ও ফজরের ওয়াক্তেও 
কাযা সালাত আদায় করা জায়িয আছে, এতে শুধুমাত্র নফল আদায়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। 
সুতরাং প্রত্যেক সেই ওয়াক্ত যা সালাতের ওয়াক্ত হওয়ার ব্যাপারে একমত্য রয়েছে, তাতে কাযা 
সালাত আদায় করার ব্যাপারেও সকলের একমত্য রয়েছে । যখন সাব্যস্ত হল, সমস্ত সালাতের এই 
গুণাগুণ স্বীকৃত বিষয় এবং এটাও সাব্যস্ত হল যে, সূর্যাস্তের সময় একমত্যভাবে কোন কাযা সালাত 
আদায় করা জায়িয নয়। এতে ফরয সালাত সমূহের ওয়াক্ত সমূহের গুণাগুণ থেকে এর বিধান বের 
হয়ে গেল এবং সাব্যস্ত হল, এই ওয়াক্তে কোন সালাত আদায় করা যাবে না । যেমন দ্বিপ্রহর এবং. 
সূর্যোদয়ের সময় আদায় করা যায় না)। - 

আর রাসূলুল্লাহ্‌ রঃ কর্তৃক সূর্যাস্তের সময় সালাত আদায়ের প্রতি নিষেধাজ্ঞা, “যে ব্যক্তি সূর্যাস্তের 
পূর্বে আসরের সালাতের এক রাক'আত পেল সে আসরের সালাত পেয়ে গেল” তার এই উক্তির জন্য 
রহিতকারী, এটা সেই প্রমাণ সমূহের ভিত্তিতে, যা আমরা সুস্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে বর্ণনা করে 
এসেছি। - 

বস্তুত আমাদের মতে এটাই কিয়াম ও যুক্তি। আর এটা ইমাম আবূ হানীফা (র), ইমাম আবূ ইউসুফ 
(র) ও ইমাম মুহাম্মদ (র)-এর অভিমত । 

মাগরিবের ওয়াক্ত সম্পর্কে প্রথমোক্ত সমস্ত হাদীসসমূহে ব্যক্ত হয়েছে যে, তিনি শর্ট তা সূর্যাস্তের 
সাথে সাথে আদায় করেছেন। পক্ষান্তরে কিছু সংখ্যক আলিম এর পরিপন্থী মত পোষণ করে বলেছেন 
৪ মাগরিবের প্রথম ওয়াক্ত হল যখন তারকারাজি উদিত হয় । তারা এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা 
প্রমাণ পেশ করেন £ 


পা প০ পপ 


রী Ei Ela LE টা ভি 


ও ই Et: 
NL ০০ আর Bl YS | 


WwWww.waytojannah.com 


রর Contents 


২৮৮ এ ্‌ ্‌ তাহাবী শরীফ 


৮৪৭. ফাহাদ রে)..... আবু বস্রা গিফারী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদা 
তিনি বললেন £ এই সালাত তোমাদের পূর্ববর্তী উম্মতগণের নিকট পেশ করা হয়েছিল । কিন্তু তারা 
এর মর্যাদা রক্ষা করেনি । তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি উক্ত সালাত যথাযথ আদায় করবে তাকে 
ছিগুণ ছওয়াব দেয়া হবে! ভার (আসরের) পর: “শাহিদ? (তোরাকারাজি) উদয়ের পূর্ব পর্যন্ত আর.কৌন 
সালাত নেই । 


(১২৩১৪ HEEL ES YG, BI CHS 


হি 


নিন? 
৮৪৮. আলী ইবন মা‘বাদ রে) হা হিরা COE 2 BOE DEB 
অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি 'মুখাম্মাস” শব্দটি উল্লেখ করেন নি এবং বলেছেন ৪ তারপর 
শাহিদ’ না দেখা যাওয়া পর্যন্ত আর কোন সালাত নেই । ‘শাহিদ’ (অর্থ) তারকারাজি। 


ব্যাখ্যা 

‘তারা বলেন ৪ তারকারাজি উদিত হওয়া এর (মাগরিবের) য় নাজ আর আমির 
রাসূলুল্লাহ্‌ গ্রহর্ঃ -এর উক্তি ৪ “যতক্ষণ পর্যন্ত তারাকারাজি দেখা না যাবে আর কোন সালাত নেই।” 
সম্ভবত এটা তার সর্বশেষ বক্তব্য, যেমনটি লায়স (র) উল্লেখ করেছেন। আর “শাহিদ’ অর্থ হল রাত। 
কিন্তু লায়স (র) ব্যতীত অন্য এক রাবী “শাহিদের' অর্থ করেছেন তারকারাজি এটা তাঁর নিজস্ব 
অভিমত; নবী শুক থেকে বর্ণিত নয় । 

রাসূলুল্লাহ্‌ জ্রল্ন থেকে মুতাওয়াতির সূত্রে বর্ণিত আছে যে, তিনি মাগরিবের সালাত তখন আদায় 
করতেন যখন সূর্য পর্দার আড়াল (অস্তমিত) হয়ে যেত। 


PEE তালার ET | 


2 #9 02 


| HE Gs UG Late Ge 3৮০০১ Bl LISS UG ৪8৮5 xi be Le Le 
2 2 


০1340 ৮০ ০০৪ EE TE St Bp LI 0 i 50 


৮৪৯. ফাহাদ (র)..... আবু আতিয়্যা রে) না HOO তিনি বলেছেন, একবার আমি 
এবং মাসরূক রে) আয়েশা (রা)-এর নিকট গেলাম । মাসরূক বললেন, হে উম্মুল মু'মিনীন! মুহাম্মদ 


Wwww.Wwaytojannah.com 


Contents . 
অধ্যায় ৪ সালাত | ূ ২৮৯ 


হুঃ -এর দু'জন সাহাবী যারা কল্যাণের ব্যাপারে ক্রটি করেন না, তাদের একজন মাগরিবের সালাত 
জলদি আদায় করেন এবং ইফতারও জলদি করেন। অপরজন তারাকারাজি প্রকাশিত হওয়া পর্যন্ত 
মাগরিবের সালাতকে বিলম্বে আদায় করেন এবং ইফতারও বিলম্বে করেন। এর দ্বারা তিনি আবু মুসা 
(র) কেই বুঝাচ্ছিলেন। আয়েশা (রা) বললেন, সালাত এবং ইফতারে তাদের মধ্যে কে জলদি 
করেন? তিনি বললেন, আবদুল্লাহ্‌ (রা)। আয়েশা (রা) বললেন ঃ রাসূলুল্লাহ্‌ শুক্র অনুরূপ করতেন। 


পা পা #8 og ০ কুরে পাশ পৃ প্‌ 5০ ১ # a পু পা পু তক এপি ০ প 4০ পুর পা 
7৩ ৬11 ১৪০৯ ০০০৮০ ০১ 4111 55108 JG 595 lol ৮৯7৮৩ 

০ প্‌ 5৪০4০ পা ০ 
088০১০১০০৯১ ১5245 ১০5 i be 22 te 
০4০ ৮7০ ৩5০4০ পা ০৩ 


৬1০5 2 05552 1152557 esr 1০৪ ১৯০০০ ৬১০০৪ 
রিল Eos 4 জাত 

৮৫০. ইব্‌ন আবী দাউদ (র)..... আবু মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 

দার 7 


পা ৫904 #0 


১০৯৯2 ০২ ৮৮৩০ ES OS JUG 3 05৩05১33১০০ ৩৭0২৬ —Ao\ 


৮৫ রে 


FAL AEE HS AG 
mill ও 1)| oll 


৮৫১. Ee জাবির ইব্‌ন আবদিল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শু সূর্য অস্ত যেতেই মাগরিবের সালাত আদায় করতেন । 


০০ 1 ০9805 UU al En US 008 ০৮০ ০৫ ile GED —Aoy 
9১138 1) এ 441০ ত ০৮৯৭] Ls OS ০০৪ p 8 হ এ ৯০ 

. ০৯৯ 
৮৫২. আলী ইব্‌ন মাঁবাদ (র)..... সালামা ইব্‌ন আক্ওয়া রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, লরি চর ত গতা তর বলার বরন 
সালাত আদায় করতাম । 


সংশ্লিষ্ট বিষয়ে নবী গ্রঃন্ঃ_এর পরবর্তী মনীষীদের থেকেও (হাদীস) বর্ণিত আছে ৪. 


১৯559 PET EOE LE ১০ =A 


৮০ ০4 রস ন 


5 ৯৯৯০৮৮০ Cl রিও 
৮৫৩. সুলায়মান ইব্ন শু“আইব (র)..... সুওয়াইদ ইব্‌ন গাফালা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, উমার (রা) বলেছেন ৪ তোমরা এই মাগরিবের সালাত সেই. সময়ে আদায় কর, যখন 
রাস্তায় ফর্সা অবশিষ্ট থাকে। 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৩৭ 
WwWwWw.waytojannah.com 


Contents 


২৯০ - | তাহাবী শরীফ 


oF 0. 


LORS 91955 GEESE EE MEA EES SS 00158০৮7856 
oo এ ক + ১৮4 
৮৫৪. ইব্‌ন মারযুক (র).... ইমরান (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


প:০৩:5:8০56৩5 


০৫১৪ ০19৮5 ০৪ 80195 উল CSE JG হেল 0 IG ১৯ molt -/০০ 


৮৫৫. ০ রা Ll 757 


ee পরী জি ও Be Bhi 


#0 er odo ow 


OO 15812 
৮৫৬. ইব্‌ন আবী দাউদ রে)..... মুহাজির (র) থেকে বর্ণনা করেন যে, একবার উমার ইব্‌ন খাত্তাব 
৯ ভিত রা রি হন 
মাগরিবের সালাত আদায় কর। 


০4০০ 


2850 RT ei 05515755555 71০৬ 
বি 

১৯৭ 
৮৫৭. ক ডর সাঈদ ইব্‌ন মুসায়্যাব (র) থেকে বর্ণনা করেন যে, একবার উমার (রা) 
জিয়া অধিবাসীদেরকে দিরখদেন যে ভারাকারাজি প্রকাশিত হওয়া পূর্বে মাগরিবের সাদাত 


আদায় করে নিবে। 


MAIL CE UGG AL ১০ 105 00১০৯০১০৮০০ (55 UG Sh CED AoA 


#6 ০ 


৫০০ ০৩০০৯ ৯৮০০8 এ ২০ পক UG ১১২১০৯৯৮০৬০ 
৯414০ 0০ ০০০৭০৪৩2555 ১১৮৪০৬০05০০ 3995 
Jy i SILA pl LE সি Lal ১৪৯ ০৪০ Sa YON Gt ally 
১০৩ Jalil ৬৪1৬৪ UE ill ol ss 9 081 ৯০০৪ ও] ১০৪এ। 


& ৫0৩ 


+ UG Cal 15 1১৯ 0৪০ ০৮০] ৪11 ১৬১ 


পা পারা পা 


৮৫৮. ফাহাদ রে).... আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ 
একবার আবদুল্লাহ্‌ (রা) তার সাথীদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন। তখন তার 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ সালাত এ ২৯১ 


সাথীরা উঠে সূর্য দেখা যায় কিনা তা লক্ষ্য করতে লাগলেন। তিনি বললেন, তোমরা কি দেখছ? 
তারা বললেন, আমরা দেখছি সূর্য অস্তমিত হয়েছে কিনা? আবদুল্লাহ্‌ রো) বললেন, আল্লাহ্র কসম! 
যিনি ব্যতীত কোন মা'বুদ নেই, এটাই এই সালাতের ওয়াক্ত । তারপর আবদুল্লাহ্‌ রো) (প্রমাণ 
হিসেবে নিম্নোক্ত আয়াত) তিলাওয়াত করলেন ৪ 


4211 ০5 11 mill 4১155] £ slat ৯51 


“সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে” (সূরা ১৭ 8 ৭৮)। 
তিনি হাত দিয়ে মাগরিবের দিকে ইশারা করে বললেন, এটা হচ্ছে, রাতের অন্ধকার । আবার 
উদয়স্থলের দিকে হাতে ইশারা করে বললেন, এটা হল সূর্যের হেলে পড়া । বলা হল, তোমাদেরকে 
আম্মারা (র) ও কি রিওয়ায়াত করেছেন? তিনি বললেন, হ্যা । 


পা 8০:% 4০9) পা প০9০%9 


চা -/০৭ 

54০01 ৯০৯ ০৪১ 2৯ 41 20181 1921 1h Ut এডিবির 
৮৫৯. রাওহ সি ফারাজ (র)..... আবদুর রহমান ইব্ন ইয়াধীদ (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, একবার আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা) সূর্যাস্তের সময় তার সাথীদের নিয়ে মাগরিবের 
- সালাত আদায় করলেন । তারপর তিনি বললেন ঃ টি রাজি নি 
2 


04282382১22 
৮৬০. ফাহাদ (র).... আবদুল্লাহ্‌ রো) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 
UK ১০ হন ১০ ০১৯০০) 0 05 ৯0115 30 295 Ll 52 LEIS AN 
CE Ce Rf EBS vo 
২০৫ ১০ US BEALS শী 02219 ৪৬০ ৯২৯4৪০৭২০০1 ১৯ 01৩৯ ৯। 
৬ দি কি 15005814183 Slat psf all 


০০582 


Le! ssLalG ts J 
৮৬১. ইব্‌ন আবী দাউদ (র)..... ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার সূর্যাস্তের 


সময় বলেছেন £ সেই আল্লাহ্র কসম, যিনি ব্যতীত কোন মাবুদ নেই, এই সময়টিই এই সালাতের 
ত্যজে তারপর আবদুললাহ (রা) এ কথার সয়ে কুরান শরীকের (নিযোড) আনা ভিলাওয়াত 


করলেন 8 J ৯.5 ০১11 ১৮০১৩) 15154 ৪ sal 51 


WWW.Wwayto)j 7 


Contents 


২৯২ তাহাবী শরীফ 


“সূর্য হেলে পড়ার পর থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে”) বললেন £ ঢলে 
পড়ার দ্বারা সূর্যাস্ত উদ্দেশ্য (এটা ইব্‌ন মাসউদ রা-এর নিজস্ব অভিমত, অনুবাদক) আর রাতের ঘন 
অন্ধকার দ্বারা অন্ধকার নেমে আসার সময়কে বুঝানো হয়েছে। সুতরাং সালাত এ দু'য়ের মাঝখানে । 


ole ০২ 4৪৭৮] 050৪৪ ও ১০১০০৯4০৫৯৯ CS JG 335 ও ০৭0০০ ANY 
Ll 059 055 8280 SA SO ৬১০ ১57৮৯ ০ GEE ১ এ] ৮৮০ 92. 
চি দে ১৪ 131 05 45111 ১০১ ৮১০ 8০25 

| + ৮৯১১] ৬৪ ৮৯০১৭। 
যা রি আবদুর রহমান ইব্‌ন লাবীবা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমাকে একবার আবু হুরায়রা রো) জিজ্ঞাসা করলেন ঃ “রাতের ঘন অন্ধকার কখন হয়? . 


বললেন, যখন সূর্য অস্তমিত হয়। আবু হুরায়রা (রা) বললেন, এর পরপরই মাগরিবকে জলদি কর, 
এরপরে একে জলদি কর। 


১০০৯৯০1১০৪৭ লো Ol BS ০৪ এন 05 এ ৩ ১০0০৯ Ar 
1১ 3০১০০ 2 iC aR TAME 8১১৫১ ই ০ ০৪১৯০ ০১০ ৬২৯৯ 

, ৩১০1০৮৯০০51 Jl lt Vyas | 
৮৬৩. সুলায়মান ইব্‌ন শু“আইব (র).... হুমাইদ ইব্‌ন আবৃদির রহমান (র) থেকে বর্ণনা করেন যে 
তিনি বলেছেন, আমি উমার রো) ও উসমানরো)-কে দেখেছি, তারা রামাদান মাসে মাগরিবের 


সালাত সেই সময় আদায় করতেন যখন তারা রাতের অন্ধকার দেখতেন। তারপর তারা (সিয়ামের) 
ইফতার করতেন। 


বিশ্লেষণ 

বস্তুত ইনারা হলেন, রাসূলুল্লাহ্‌ শুই -এর সাহাবীগণ, যারা এ বিষয়ে কোন মতভেদ করেনি যে, 
মাগরিবের প্রথম ওয়াক্ত হল সূর্যাস্তের পরপরই ৷ যুক্তির দাবিও এটাই । কেননা আমরা দেখছি, দিনের 
আগমন ফজরের সালাতের ওয়াক্ত । অনুরূপভাবে রাতের আগমন মাগরিবের সালাতের ওয়াক্ত । আর 
এটা ইমাম আবু হানীফা (র), ইমাম আবু ইউসুফ (র).ও ইমাম মুহাম্মদ (রে) সহ অধিকাংশ ফকীহ 
আলিমদের অভিমত । 

মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার ব্যাপারেও (আলিমগণ) মতভেদ করেছেন। একদল আলিম বলেছেন, 
যখন 'শাফাক' অদৃশ্য হয়ে যাবে আর সেটা হল সূর্যাস্তের পর দিগন্তে) লাল আভা, তখন এর ওয়াক্ত 
(শেষ হয়ে যাবে । এই মত পোষণকারীদের মধ্যে ইমাম আবূ ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ (র) 
অন্যতম। 

কতেক আলিম বলেছেন £ যখন “শাফাক' অদৃশ্য হয়ে যাবে তখন এর ওয়াক্ত শেষ হয়ে যাবে । আর 
“শাফাক' হল দিগন্তে শুভ্র আভা যা লাল আভার পরবর্তী শুভ্র আভা । এই অভিমত পোষণকরীদের 
মধ্যে ইমাম আবু হানীফা (র) অন্যতম | 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ২৯৩ 


আমাদের মতে এতে যুক্তি হল এই যে, এ বিষয়ে সকলে একমত যে, শুভ্র আভার পূর্বে যে লালিমা 
. দিগন্তে বিস্তৃত হয় তা মাগরিবের ওয়াক্ত। তাদের মতভেদ হল, নীলমা পরবর্তী শুভ্রতার ব্যাপারে । 
কতেক আলিম বলেছেন, এর বিধান লালিমার অনুরূপ । কতেক আলিম বলেছেন, এর বিধান 
লালিমার বিধানের পরিপন্থী ৷ 
বস্তুত যখন আমরা এ বিষয়ে গভীরভাবে লক্ষ্য করেছি তখন দেখতে পেয়েছি যে, ফজরের পূর্বে 
লালিমা প্রকাশিত হয়, পরবর্তীতে এর পরে ফজরের শুভ্রতার উন্মেষ ঘটে, সে সময়ে এ লালিমা ও 
শুভ্রতা উভয় ফজরের সালাতের ওয়াক্ত হিসাবে বিবেচিত । যখন এ দু'টি চলে যাবে তখন ফজরের 
ওয়াক্ত শেষ হয়ে যাবে । সুতরাং যুক্তির দাবি হল যে, মাগরিবের সালাতেও শুভ্রতা ও লালিমা উভয়টি 
একই সালাতের ওয়াক্ত হিসাবে বিবেচিত হবে এবং উভয়ের বিধান হবে অভিন্ন । যখন এ দু'টি 
(অদৃশ্য) হয়ে যাবে যার জন্য এ দুটিই ওয়াক্ত ছিল। 
আর ইশার সালাত ৪ ইশার ওয়াক্ত সম্পর্কে ওই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ গরুর তা 
প্রথমদিনে ‘শাফাক’ অদৃশ্য হওয়ার পরে আদায় করেছেন। তবে জাবির ইব্‌ন আবৃদিল্লাহ্‌ (রা) উল্লেখ 
করেছেন যে, তিনি প্রঃ তা 'শাফাক' অদৃশ্য হওয়ার পূর্বে আদায় করেছেন । আমাদের মতে সম্ভবত 
(আল্লাহই অধিক জ্ঞাত) এতে জাবির (রা) “শাফাক" দ্বারা শুভ্রতা বুঝিয়েছেন। আর অন্যরা লালিমা 
বুঝিয়েছেন । সুতরাং অর্থ হবে ঃ তিনি তা লালিমা অদৃশ্য হওয়ার পরে এবং শুভ্রতা অদৃশ্য হওয়ার পূর্বে 
আদায় করেছেন । এই ব্যাখ্যা অনুযায়ী এই.সমস্ত হাদীসের সঠিক মর্ম নিরূপিত (বিশুদ্ধ) হয়ে যাবে 
এবং পারস্পরিক বৈপরিত্য, থাকবে না। এটাও সাব্যস্ত হবে যা আমরা উল্লেখ করেছি এবং যার 
সমর্থনে তাদের কেউ কেউ বলেছেন যে, লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত । 
পক্ষান্তরে ইশার শেষ ওয়াক্ত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা), আবু সাঈদ খুদরী (রা) ও আবু মূসা (রা) 
উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ্‌ শুরু তা রাতের (প্রথম) এক-তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করে আদায় 
করেছেন। জাবির ইব্‌ন আব্দিল্লাহ্‌ (রা) বলেছেন ঃ তা তিনি এমন ওয়াক্তে আদায় করেছে যে, 
কতেক বলেছেন, তা রাতের এক তৃতীয়াংশ, কতেক বলেছেন, অর্ধ রাত । সম্ভাবনা রয়েছে যে, তিনি 
রাতের এক তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার পূর্বে তা আদায় করেছেন। সুতরাং এক তৃতীয়াংশ, 
অতিক্রান্ত হওয়া এর শেষ ওয়াক্ত । আবার এটারও সম্ভাবনা আছে যে, এক তৃতীয়াংশের পরে তা 
আদায় করেছেন, তৃতীয়াংশ অতিক্রান্ত হাওয়ার পরেও এর (শেষ) ওয়াক্ত অবশিষ্ট রয়েছে। 
বস্তুত যখন এর সম্ভাবনা বিদ্যমান রয়েছে, তাই আমরা সংশ্লিষ্ট বিষয়ে বর্ণিত রিওয়ায়াতকে লক্ষ্য 
করেছিঃ 
১০১১-২০।১ ০০১০৩ 0৩০১০১৪৭৪93 bs ২০ (১১৯ ANE 
১91 ৯1০1] ও | শু উ 40111405533 ih ৩১০০০ Se at 
CA 315 STI ০১১ 2 oli ০৪৩ J 919৯9 
sens 255 9৮ (585 চি 015 ৯] 25 ১১৬ উঠ ৪৩ 09 0, 
৮৬৪. রবী উল মুআয্যিন (র)..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শুই বলেছেন ঃ সালাতের জন্য রয়েছে শুরু এবং শেষ । “শাফাক' (দিগন্তের আলোর রেশ) 


Wwww.waytojannah.com 


Contents 


২৯৪ তাহাবী শরীফ 


মিলিয়ে যাওয়ার সাথে সাথে শুরু হয় ইশার ওয়াক্ত আর তা শেষ হয় অর্থ রাতে ৷ সুবহে সাদিকের 
উন্মেষের সাথে শুরু হয় ফজরের ওয়াক্ত আর তা শেষ হয় সূর্য উঠার সাথে। 


#2 #03 


১০225 ১০৭০৪ ES GAS 0৪ 03৮৯৮ LL CS — Alo 
sl tad al ES 05 বি লোন ১5 ৬০০০ ৯ 401 এ০ ১০ ০1 
৮৬৫. সুলায়মান ইব্‌ন শু'আইব (র)..... আবদুল্লাহ ইব্‌ন আম্র (রা) সূত্রে নবী হর থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেনঃ অর্ধ রাত পর্যন্ত ইশার ওয়াক্ত ৷ এর 
১৮০১০ ১৪৪১0৩ EE ০২০ টা 
ইডি 11825 
৮৬৬, ইব্‌ন মারযুক রে) . আবদুল্লাহ ইব্‌ন আম্র (রা) থেকে বর্ণনা-করেন যে, শুবা (র) 
বা, ভিন আয়া এই থা ভিলা রণ লেজ কবর অরজ হরে যয 
(মারফু ব্যতীত) অন্যভাবে । তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। ' 
এই সমস্ত হাদীস দ্বারা সাব্যস্ত হল যে, রাতের এক-তৃতীয়াংশের পরেও ইশার ওয়াক্ত রয়েছে। 
| লিষ্ট বিষয়ে এরূপ রিওয়ায়াত বর্ণিত আছে, যা এর সমর্থনে প্রমাণ বহন করে ঃ 


পা SOS 2 0 2.0 


eC TC RTS NE CEE 
4705 EE হা ও St CEE JG ৮৮৪ ১১০৭০ be pO 5s 


চা 


48 428 
৮০০52520285 SL 0 Ue 

0d Sal 
EE HE TY I ইব্‌ন উমার থেকে বর্ণনা: করেন যে, তিনি বলেছেন। একবার 
রাতে আমরা ‘ইশার সালাতের জন্য রাসূলুল্লাহ্‌ ভুলব -এর অপেক্ষা করছিলাম । তারপর রাতের এক 
তৃতীয়াংশ বা আরো বেশি অতিক্রান্ত হওয়ার পর তিনি আমাদের নিকট বের হয়ে আসলেন। 
আমাদের জানা নেই গৃহের কোন কাজ তাকে ব্যস্ত রেখেছিল, না অন্য কোন বিষয় ছিল। তিনি বের 
হয়ে বললেন £ তোমরা এমন একটি সালাতের অপেক্ষা করছ যে, তোমাদের ব্যতীত অন্য কোন 
ধর্মের অনুসারীরা তার অপেক্ষা করে না। তিনি আরো বললেন ঃ আমার উম্মতের পক্ষে কঠিন না হলে 
এমন-সময়েই -আফি তাদের নিয়ে ইশার সালাত) আদায় করতাম । তারপর স্মুআয্যিনকৈ নির্দেশ. 
দিলেন, তিনি সালাতের ইকামত বললেন এবং রাসূলুল্লাহ্‌ সর সালাত আদায় করলেন। শি 


WWww.Waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত | ২৯৫ 


Gs pe CR CUE ০০ ১৪৪ 92104 ৩০৪ Lt CES AWA 


9048০ পা “0-4 


31১15: BF LY S43 UG ১০ Rl ১০ 00১০১ BT 
IEEE BSS ৭ পে 05 0101 5১5 এও LE SOUL ০5559 
USES ১৪০ 5181195০1৪9 (০1 51০1 sin 
৮৬৮. হান জাবির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ্‌ গর 
এক বাহিনী প্রস্তুত করছিলেন। অবশেষে যখন অর্ধেক রাত হয়ে গেল বা অর্ধেক রাত হতে লাগল, 
তিনি আমাদের নিকট বের হয়ে এলেন এবং বললেন, লোকেরা সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে 
আর তোমরা এই (ইশার) সালাতের অপেক্ষা করছ। শুনে রাখ! তোমরা যতক্ষণ পর্যন্ত সালাতের 
জন্য অপেক্ষা করছ, ততক্ষণ পর্যন্ত তোমরা সালাতের মধ্যে আছ (বলে গণ্য হবে)। 
১১০৯ ৬51 ০০ ২০৪৮৪৪0০2৮1 965 Sl ওত 0৩ ০০৪ ৩9 2 ১০11 
ES sl UH জু 300৮০5501১৪ ০4০০ 08১৮০ ১০৮৪১ ০০ 


ঠ. পা পা 


(৯১০১৫ Ce US Ee EE ০১৯২, sly uli aL 0৮১৪ ১৯০ 2145 
sss LEY IG lL 91০০ LAT HE pH Ji ৬৮০৭ 


oo Gocco 


Sl 1011 Gk ss Of ৮১ Lindl 
দিব রাত 2 বাড উরওয়া রে) থেকে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেছেন £ 
একদা রাতে রাসূলুল্লাহ্‌ জুলু ই'শার সালাতে অনেক বিলম্ব করে ফেললেন, অবশেষে উমার (রা) 
তাঁকে সম্বোধন করে বললেন ৪ লোকেরাও শিশুগণ ঘুমিয়ে পড়েছে। তারপর রাসূলুল্লাহ্‌ পর 
(সালাতের জন্য) বের হলেন এবং বললেন ঃ তোমরা ব্যতীত পৃথিবীর কেউই এই সালাতের জন্য 
অপেক্ষা করে না। তখন মদীনা ব্যতীত কোথাও এভাবে জোমা“আতে) সালাত আদায় করা হত না।. 
উম্মুল মুমিনীন (রা) বলেন, তারা (সাহাবীগণ) রাতের অন্ধকার নেমে আসার পর থেকে রাতের 
এক-তৃতীয়াংশ পর্যন্ত ইশার সালাত আদায় করতেন। 

১২৭02 05911 2 05 ১85 0৮ শা] 252 জে দত ১০০০5 5 (5৯ 
UAE এগ পলি (এ একি 55 ২০১০৪ ৪1 হি পর 41109570100 
৮১ ১০৩৪ ee 7 15855 ভিন সন ৮৪ এ) এ sls 

A চারার EE Pf 
৮৭০. আলী ইব্‌ন মা“বাদ রে) ১ কলিজা) রে মে.ভিনি বলেছেন, একবার 


রাসূলুল্লাহ্‌ গুহ ইশার সালাত প্রায় অর্ধরাত পর্যন্ত বিলম্ব করে আদায় করলেন এবং সালাতের পরে: . 
তিনি আমাদের অভিমুখী হয়ে বললেন ঃ অন্যান্য লোক সালাত আদায় করে ঘুমিয়ে পড়েছে । তোমরা 


www.waytojannah.com 


| Contents i 
২৯৬ MM তাহাবী শরীফ 
যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য অপেক্ষা করবে, ন, ততক্ষণ পৰ্যন্ত সালাতের মধ্যেই আছ (বলে গণ্য 
হবে) । 


>! ৰ a ০ 21 ls ue (51 03 সর Ee ES Le ol Es AY 


- 4০৭ 5 54015004141 045 La 
৮৭১. ইব্‌ন মারযুক (র)...... সাবিত (র) থেকে বর্ণনা করেন যে, তারা একবার আনাস (রা) কে 
জিজ্ঞাসা করেন যে, রাসূলুল্লাহ্‌ শ্্ঃ -এর জন্য আংটি ছিল? (ব্যবহার করতেন?) তিনি বললেন, 
হ্যা। তারপর বললেন, ভরিতে? ভারি বহি অরিন ভি নিসা 
তিনি পূর্বের অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


বিশ্রেষণ 

বস্তুত এই সমস্ত হাদীসে ব্যক্ত. হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ শ্রুশ্্ঃ ইশার সালাত রাতের এক-তৃতীয়াংশ 
অতিক্রান্ত হওয়ার পর আদায় করেছেন। এতে সাব্যস্ত হল যে, রাতের এক তৃতীয়াংশ অতিক্রান্ত 
হলেই ইশার ওয়াক্ত শেষ হয়ে যায় না। কিন্তু আমাদের মতে এর মর্ম হল এবং আল্লাহ্‌-ই উত্তমভাবে 
জ্ঞাত যে, ইশার উত্তম ওয়াক্ত যাতে তা আদায় করা বাঞ্চনীয়, আর তা হল 'শীফাক” অদৃশ্য হওয়া 
থেকে নিয়ে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত এবং এটা সেই ওয়াক্ত যাতে রাসূলুল্লাহ্‌ জশ্ঃ. এই সালাত 
আদায় করতেন। যেমনটি আমরা আয়েশা (রা)-এর হাদীসে উল্লেখ করেছি। এরপরে অর্ধরাত 
অতিক্রান্ত হওয়া পর্যন্ত বিলম্ব করা পূর্বাপেক্ষা কম ফযীলতের অধিকারী । এই ব্যাখ্যা অনুযায়ী এই 
সমস্ত হাদীসের পারস্পরিক বৈপরিত্য থাকে না। 


তারপর আমরা লক্ষ্য করতে প্রয়াস পাব যে, অর্ধ রাতের পরেও এর খা কিছুটা অবশিষ্ট থাকে 
(5 i 


i 
৬০১2০ 085 Gail SS ৬11 bs Add ১৯০২ 4110 
(০ ৯১০ 81511515194 5১3 ০4) sles এ ৪) টির ১2 
| ্‌ * (৯৬০৪ ১51 
৮৭২. ইউনুস (রা).... হুমায়দ তবীল রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস 
(রা)-কে বলতে শুনেছি ৪ একবার এক রাতে রাসূলুল্লাহ্‌ গ্রস্ত (ইশার) সালাত অর্ধরাত পর্যন্ত বিলম্ব 
করলেন ৷ তারপর সালাত শেষে আমাদের অভিমুখী হয়ে বললেন ঃ অন্যান্য লোক সালাত আদায় করে 


ভিড বসির ডি মাসির TO সারার 
আছ (বেলে গণ্য হবে)। | 


WWW. .wayto)j annah. com 


Contents 


অধ্যায় £ সালাত ২৯৭ 


১১৪১৯১০0৮08 রি ১508 0185005052০ EE A 
, 44১০ il ০০ ২০৯ ০ 
৮৭৩. নাসর ইব্‌ন মারযুক (র).... আনাস (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
৯৪ ০৮৪৯৯ 0৪ sll ১১৯ US aia tal 58058548118 
+ ক5 87762855785 
৮৭৪. ফাহাদ (র).... আনাস (রা) সূত্রে নবী শুই থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


ব্যাখ্যা . 
বস্তুত এই সমস্ত হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি শ্শ্ল্$ এই (ইশার) সালাত অর্ধরাত অতিক্রান্ত 
হওয়ার পর আদায় করেছেন। এতে প্রমাণিত হয় যে, অর্ধরাত অতিক্রান্ত হওয়ার পরও ইশার ওয়াক্ত 
অবশিষ্ট থাকে । 

শ্লিষ্ট বিষয়ে তার থেকে এরূপ িজারাতরবিরিত জাতে, যা (উল্লেখিত রিওয়ায়াত) অপেক্ষা অধিক 
প্রমাণ বহন করে ঃ 


"#4 #8 


2 RON 2 
০ ৭% ৮9 ০.০ 2 Be 240 
11255 055. 8০ LTE BEL LAGU Styl Hf ast 
৮০০1 85108511555 Ee) 01055 cai 0০5 ১ ০৯ call Jal 215 ১৯ 
৮৭৫. আলী ইব্‌ন মা’বাদ (র) ও আবূ বিশর রকী (র)..... উম্মুল মু'মিনীন আয়েশা (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ নবী গ্ুশ্লঃ এক রাতে ইশার সালাত এত বিলম্ব করে আদায় 
করলেন যে, রাতের অনেক অংশ অতিক্রান্ত হয়ে গেছে, আর মসজিদে অবস্থানকারী (মুসল্লী)-গণ 
ঘুমিয়ে পড়েছে। এরপর তিনি বের হয়ে সালাত আদায় করে বললেন ঃ যদি আমার উন্মতের পক্ষে 
কষ্টকর হবে বলে মনে না করতাম, তবে এটাই ছিল এর (মুস্তাহাব) ওয়াক্ত । 


ব্যাখ্যা 

এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি রাতের অধিকাংশ সময় অতিক্রান্ত হওয়ার পর (ইশার) সালাত 
আদায় করেছেন এবং বলেছেন ৪ এটা ওয়াক্ত । এই সমস্ত হাদীসের সঠিক মর্মানুযায়ী ইশার প্রথম 
ওয়াক্ত ‘শাফাক’ অদৃশ্য হয়ে যাওয়া থেকে সমস্ত রাত অতিক্রান্ত হওয়া পর্যন্ত । কিন্তু এর তিনটি ভাগ 
রয়েছে ৪ ১. এর ওয়াক্ত শুরু হওয়া থেকে নিয়ে রাতের এক তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়া পর্যন্ত উত্তম 
(আফযাল) ওয়াক্ত, ২. এর পর থেকে অর্ধরাত পূর্ণ হওয়া পর্যন্ত, এটা প্রথম ওয়াক্ত অপেক্ষা কিছুটা 
কম ফযীলতপূর্ণ, ৩. বিডির (হার ডে গর ৪ নেজ ত দয জমকালো 
কম। 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৩৮ 


www.waytojannah.com 


Contents 
২৯৮ - তাহাবী শরীফ 


রাসূলুল্লাহ্‌ শুই -এর সাহাবীগণের থেকেও এর ওয়াক্ত সম্পর্কে এরূপ রিওয়ায়াত বর্ণিত আছে, যা. 
এর স্বপক্ষে প্রমাণ বহন করে, যা আমরা উল্লেখ করেছি ৪ 


5:59: 


১০৯১০১০৮১০৪ UG ELS CE UB ০১১ ১৯ ১০৯০ CS 71৬7 
SS BES হি 53 ৯1) ১801 55৫ 5৮০51 ০5 ০৮০৭1 ০1 
ESL 91518 05 GLEE দিবি 4908 ০০ খা 40০১০ ও এপ 
ৰ 51535 5105 55 
৮৭৬. হা জা হর আসলাম রে) বলনা উমার ইব্ন খাত্তাব 
(রা) লিখেছেন যে, ইশার (সালাতের) ওয়াক্ত ‘শাফাক’ অদৃশ্য হওয়া থেকে রাতের এক তৃতীয়াংশ 
(অতিক্রান্ত) হওয়া পৰ্যন্ত । কোন ব্যস্ততা ব্যতীত তাকে বিলম্ব করবে না এবং এর পূর্বে ঘুমিয়ে পড়বে 
না। কেউ যদি এর পূর্বে ঘুমায়, তার দুই চোখ যেন (কোনদিন) না ঘুমায় । তিনি এটা তিনবার 
বলেছেন। ' : 
ইনি হলেন উমার রো), 7777 
১৭ আক ১২105 ০০ পতি সই 21105 JUG 521521108০৯ AVY 
১৬511 ৮০ ভে এ] তর ০৮501 ১৯৫) ১৪ ১০১০৫ এন Lk UU 
্‌ ১২৬১০141211 ৮5511 4250) 25 42 


৮৭৭, ইবুন দাউদ র).... সহাস্দ ইব্‌ন লীরীন (রে) মুহাজির (র) থেকে বর্ণনা করের বে, উমার 
(রা) একবার আবু মুসা (রা)-এর উদ্দেশ্যে লিখলেন £ তির আন od Ss 
দিত PU Aa 


৮৭৮. আবু বাক্রা (ise মুহাম্মদ ইব্‌ন সীরীন । রে) মুহাজির (র) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


১০০১১ ১১4৭1 ০0705 ১১০০ ১০ 505 05 25১2 Ue CD AVA 
ss ০০ Ys Ls ১৯৫০1০০৬০৯৪ 


EEE TE ক্রি: মুহাম্মদ-রে) মুহাজির (র) থেকে অনুরূপ-রিওয়ায়াত করেছেন। 
তবে তিনি “আমি তা তোমার জন্য অর্ধেক মনে করি” বাক্যটি অতিরিক্ত বর্ণনা করেছেন। 

এই রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হল যে, তিনি (রা), তাকে অনুমতি প্রদান করেছেন যে, অর্ধরাত পর্যন্ত 
সালাত আদায় করতে পার । তিনি একে অর্ধেক সাব্যস্ত করেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত | ২৯৯ 


এ বিষয়ে তার থেকে নিম্নোক্ত রিওয়ায়াতও বর্ণিত আছে ঃ 

১০৫১৮ উহ ৪১1 90285 5 08 2০৮ 2515 005 25 চা (০ 

এ] ৮০০ ০০ 91 ০৩০ ও | ১০৩ এর 0৪,৮০৯ ১০০৪১ ell 
fl (61১১ ১3 ৮১৬ Jbl 

৮৮০. আবূ বাক্রা (রা).... নাফি“ ইব্‌ন জুবাইর (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 


একবার উমার রো) আবু মুসা রো)-কে এ মর্মে লিখলেন যে, ইশার সালাত রাতের যে কোন অংশে 
আদায় করতে পার (কিন্তু), এর থেকে গাফিল হবে না। | 


ব্যাখ্যা 

এ রিওয়ায়াতে ব্যক্ত হয়েছে যে, তিনি পূর্ণ রাতকে এর ওয়াক্ত সাব্যস্ত করেছেন, কিন্তু “এর থেকে 
' গাফিল হবে না” যে বলেছেন, আমাদের মতে এর কারণ হল যে, অর্ধরাত পর্যন্ত তা পরিত্যাগ করা 
(বিলম্ব করা) অলসতার নামান্তর, আর রাতের এক তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়া পর্যন্ত তা (বিলম্ব) 
করা এর প্রতি অলসতা প্রদর্শন নয়; বরং তা সেই ফযীলত অর্জনকারী, যা ওয়াক্তের প্রথমভাগে 
সালাত আদায়ে প্রত্যাশা করা হয় এবং “এ দু'ওয়াক্তের মাঝে উভয় বস্তুর অর্ধেক” বলার তাৎপর্য হল 
তা প্রথম ওয়াক্তের হিসাবে ফযীলত কম এবং দ্বিতীয় ওয়াক্ত থেকে অধিক | এটাও সেই বিষয় বস্তুর . 
অনুকূলে রয়েছে, যা আমরা রাসূলুল্লাহ্‌ জট -এর বিষয়ে উল্লেখ করেছি। 
7 ্‌ 


০৮০৮০ ৩ 


৪৪16৮ 05 , নিল মে বা 
৮৮১, ইউনুস রে) ও রবীউল মু'আযৃষিন রে)... উবায়দ ইব্‌ন জুরায়জ (র) থেকে বর্ণনা করেন যে, 
যা ভি নিত ডিও RR 
উদয় হওয়া (পর্যন্ত বিলম্ব করা)। 


বস্তুত এই আবু হুরায়রা রো) ওই ক্রুটিকে, যার দ্বারা এটা ফউত হয়ে যায় ফজর উদিত হওয়া (পর্যন্ত 
বিলম্ব করাকে) সাব্যস্ত করেছেন। আমরা তারই সূত্রে নবী ক্রু থেকে রিওয়ায়াত করেছি যে, যখন 
তাকে সালাতের ওয়াক্ত সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তখন তিনি দ্বিতীয় দিন রাতের কিছু অংশ 
অতিক্রান্ত হওয়ার পর ইশার সালাত আদায় করেছেন এবং তারই হাদীস নবী প্রশ্নঃ থেকে বর্ণিত 
আছে যে, তিনি বলেছেন ঃ ইশার (সালাতের) ওয়াক্ত অর্ধরাত পর্যন্ত । এতে সাব্যস্ত হল যে, এর 
ওয়াক্ত ফজর উদিত হওয়া পর্যন্ত ৷ কিন্তু এর কিছু অংশ অপর অংশ অপেক্ষা উত্তম । 

বস্তুত এই সমস্ত উক্তি যা আমরা এ অনুচ্ছেদে বর্ণনা করেছি ইমাম আবূ হানীফা রে), ইমাম আবু 
ইউসুফ (র) ও মুহাম্মদ রে)-এর অভিমত । কিন্তু আমরা যা কিছু যুহরের ওয়াক্ত সম্পর্কে বর্ণনা 


www.waytojannah.com 


Contents 
৩০০ তাহাবী শরীফ ' 


করেছি, যাতে তারা মতভেদ করেছেন (এটা ব্যতিক্রম)। ইমাম আবু হানীফা (র) বলেছেন ঃ তা হল 
প্রতিটি বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়া পর্যন্ত, আবু ইউসুফ (র) ও তার থেকে এরূপ বর্ণনা করেছেন, 
তা নিম্নরূপ £ 


15055515211 55 ৮5941255075 এর ০31 SEAN 
ডি LS lbs os LEN EAE 55515181555 

১23 
৮৮২. আহমদ ইব্‌ন আবদিল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন খালিদ কিন্দী (র)..... আবূ ইউসুফ রে) সূত্রে 
ইমাম আবু হানীফা রে) থেকে এরূপ বর্ণনা করেছেন আবার ইব্‌ন আবী ইমরান (র)..... আবু 
হানীফা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি এ বিষয়ে বলেছেন ঃ এর শেষ ওয়াক্ত সেটা যখন প্রতিটি 


বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়। ইমাম আবূ ইউসুফ রে) ও ইমাম মুহাম্মদ (র) এর এটাই অভিমত 
এবং আমরাও এটাই গ্রহণ করেছি। 


2 


17121 i 
৮. অনুচ্ছেদ ঃ 7775 


TD ল5৪ 
৮৮৩. ফাহাদ রে) ..... আবু ইবন মাসভদ রো) থেকে বৰ্ণনা করেন যে, জনি 
এ, 
Js TE রা 
Lally Soils ০ ১511 02 তত BE ৭0105 014 
৮৮৪. ইউনুস রে)..... আবূ তুফায়ল (রা) থেকে বর্ণনা করেন যে, মুঁআয ইব্‌ন জীবাল (রো) তাকে 
বলেছেন যে, তাবুকের যুদ্ধে সাহাবায়ে কিরাম (রো) রাসূলুল্লাহ্‌ শুরু -এর সঙ্গে রওয়ানা হলেন। পরে 
54450555774 
আদায় করলেন। 


LL TT 


15 {UG wi se 


WwWww.Wwaytojannah.com 


= Contents 


অধ্যায় £ সালাত - ৩০১ 


৮৮৫. ইয়াধীদ ইব্‌ন সিনান (র)..... মু'আয ইব্‌ন জাবাল (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আমি 
বললাম, তিনি এরূপ কেন করতেন? তিনি বললেন, উম্মতের যেন কোন অসুবিধা না হয় তা-ই তিনি 
চাচ্ছিলেন। 


০০০ JU ১045 ০৫ ৩৮৮০ 95 Ls 00৪ 03 008 ০০১ SUS AA 
(43 ৮৮১০৯ CS 4/ 4১০০ ৩৩০০৮৩৯১৪১০ ৬১৯১ 2 pl 
৮৮৬. ইউনুস (র)..... ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুট 


আট রাক'আত (যুহর ও আসর) একত্রে এবং সাত রাক'আত (মাগরিব ও ইশা) একত্রে আদায় 
করেছেন। 
00৪ 0৯০ 05955 90505255102 এত ES JE ৪৯০ 02 ৭১৪০৮১০৭08১ AN 
রি 
জিতল তা 
+ CUS Bl Cl UG ial Joes ০০১৭]: Af adds 
৮৮৭. ইসমাঈল ইব্ন ইয়াহইয়া (র)..... ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি মদীনাতে নবী ক্রু -এর সঙ্গে আট রাক'আত (যুহর ও আসর) একত্রে এবং সাত 
রাক'আত (মাগরিব ও ইশা) একত্রে আদায় করেছি। আমর ইব্‌ন দীনার (র) বলেন, আমি আবুশ 
শা‘সা (জাবির ইব্‌ন যায়দ র)-কে বললাম, আমার ধারণা মতে তিনি যুহরের সালাতকে বিলম্ব করে 
শেষ ওয়াক্তে ও আসরের সালাতকে জলদি করে প্রথম ওয়াক্তে, আবার মাগরিবকে বিলম্ব করে শেষ 
ওয়াক্তে ও ইশাকে জলদি করে প্রথম ওয়াক্তে আদায় করেছেন । তিনি বললেন, আমার ধারণাও তাই । . 
০ EE 
EE ১০ cr EL এ, রি দি 
৮৮৮. ইউনুস রে)..... ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শহর 
851 ত আমাদেরকে হয় হর হাজার রকনে সাদার করের যয নর ডে 
ইশা একত্রে আদায় করেছেন। 
al be ১৮৪ 6 ০০২ ০৪০৫০ ০২ A ২৪5 0 JG Us 2 ১০৪ CSS —AAA 


সেরে 


+ sl 0১৯ 91219 1003 54১ ALS CCl আইও আও সে 


Wwww.waytojannah.com 


Contents 


৩০২ 7 তাহাবী শরীফ 


৮৮৯. ইয়াধীদ ইব্‌ন সিনান রে)..... আবু যুবাইর (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । তিনি 
বলেন, আমি আবু যুবাইর (র)-কে জিজ্ঞাসা করলাম, তিনি এমনটি কেন করেছেন? তিনি বললেন ৪ 
উম্মতের যেন কোন অসুবিধা না হয়, তা-ই তিনি চাচ্ছিলেন। 
288 
৮৯০. আৰু বিশর রক (র).... আবু যুবাইর (র) থেকে অনুরূপ টা রি 
05295050588) ২০0 এ01275155 05155112958 AA 
৯২৪ ৪ 00 এট Eis ০৪ এ | ১০ TF ০135151৮১০৪] ১৪৬৯ 
১ ১১৫০ সি ০ 
৮৯১. রবীণ্উল জীযী (র)... ০ ৯555 
“সফর এবং বৃষ্টি ব্যতীত” বাক্যটি বলেছেন। 
EROS EE SE URE SLOG Soe A 
san 0085 হি ও 3 ial 81০81৫5০212 5411 
LEAL EE AS (লি BE লোন ০৩ আও ৪৪০7 ডা এ ply UGG 


৮৯২. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র).... আবদুল্লাহ্‌ ইব্‌ন শাকীক (র) থেকে বর্ণনা করেন যে, একরাতে 
ইব্‌ন আব্বাস (রা) মাগরিবের সালাত বিলম্ব করে আদায় করলেন । এতে জনৈক ব্যক্তি বলে উঠলো, 
সালাত, সালাত । তিনি বললেন, তোমার জানা নেই; তুমি কি'আমাদেরকে সালাত শিখাচ্ছ?।নবী 
লো পাতার - 


০০5১৯054905 Sy এ এ 308 ১853১05০১22 MSD AY 
toil এও ০৫৩ এল ও ০৩ ১১: ৫৯০ ৮১৪৩৪ এ) এ 01 5৪০ ES UG 
০১২4০ 7 ০৯ সি PLR 
০ ক 40115551510 91005 40518552114 ০১৮ কৈতিন এ 5 ৬4৭) 

| (২ ৮৮ তা 005 ৭015 2০৯৭] ১৬০1 ১১৯ 3৪ 


৮৯৩, হি রাতে ও ফাহাদ রে).... নাফি' রো) থেকে বর্ণনা করেন যে, এক রাতে 
আবদুল্লাহ্‌ ইব্‌ন উমার রো) দ্রুত সফর করলেন । তিনি সংবাদ পেলেন যে, তার এক স্ত্রী-যিনি আবু 
উবায়দ-এর কন্যা, মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তিনি চললেন এবং “শীফাক' লোলিমা) অদৃশ্য হতে 
লাগল । তীর সাথীগণ তাকে সালাতের জন্য আওয়ায দিতে লাগল, কিন্তু তিনি তাদের প্রতি গ্রাহ্য 
করলেন না। অবশেষে তারা যখন তার উপর অত্যধিক তাগিদ করতে লাগলেন তখন তিনি বললেন ঃ 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত | | ডট ৩০৩ 


আমি রাসূলুল্লাহ শুরুই -কে এই দুই সালাত-মাগরিব এবং ইশা একত্রে আদায় করতে দেখেছি, 
আমিও এ দু'টি একত্রে আদায় করব । 


JES se Sl ০০ 7 ১ চি KIL Bl ৯ Sh (১1 i রে 524 =A 


৮৯৪. ইউনুস (র).... ছু উমার (রা) থেকে লি করেন যে, তি তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ হট 
-এর যখন সফরে কোন তৃরা থাকত তখন তিনি মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করতেন । 


০৮:০০ প ০০৮ ৩৪ বকের ০৫%85 “48 #- ০ পুশ Lon, এ দুর 


5171 Eo EES EE rt 


৮৯৫. ফাহাদ (র).... সালিম (র) তার পিতা (ইব্‌ন উমার রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
১: ০০০০০০০০০০০ 
করতেন। | 


পা TEE LES ULE EY 
lr GUEST En SR CE Se 5s ৪2054 
pds নেও 05 ১২3 33 04455042522 ০০5 EE 
৮৯৬. ফাহাদ (র)..... ইসমাঈল ইব্‌ন আবী যুওয়াইব রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার আমি ইব্‌ন উমার রো) এর সঙ্গে ছিলাম । যখন সূর্য ডুবে গেল আমরা.তাকে সালাতের কথা 
স্মরণ করিয়ে দিতে সাহস পেলাম না। তিনি চলতে চলতে যখন রাতের প্রথমাংশের অন্ধকার এগিয়ে 
আসতে লাগল এবং আমরা দিগন্তের শুভ্রতা দেখলাম, তখন তিনি অবতরণ করে মাগরিবের সালাত 
তিন রাক'আত এবং ইশার সালাত দু'রাক'আত আদায় করলেন । তারপর বললেন £ বীজ 
কে এভাবেই (সোলাত আদায়) করতে দেখেছি। 
০ ০ nad বিভব 
he Ul দি, চে HU হালা পির 
. ০93১৯ ০১৪ ০০ 5৮১০০ ২০৭০) Lill 


৮৯৭. মুহাম্মদ ইব্ন খুযায়মা (র)..... জাবির ইব্‌ন আবদিল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ জ্শঃ মদীনাতে কোনরূপ ভয়-ভীতি বা অন্য কোন কারণ ব্যতীত অবকাশ 
হিসাবে যুহর ও আসর এবং মাগরিব ও ইশা একত্রে আদায় করেছেন । : 


Wwww.waytojannah.com 


Contents 


৩০৪ | | | তাহাবী শরীফ 


1 4৮০০৮৬০৬০১৬ ৬৮০০ এও 
হারল রজার ৪ জে কতা EEE জা 
রাসূলুল্লাহ্‌ শুই মক্কাতে অবস্থানকালে সূর্য অস্তমিত হয়ে গেল। এরপর তিনি “সারিফ" নামক স্থানে 
দুই সালাত (মাগরিব ও ইশা)-কে একত্রে আদায় করলেন। 

চিপ ORE 78 
৮৯৯, তা নি চিজ রাসূলুল্লাহ হর 
:. সফরে মাগরিব ও ইশা (এর সালাত) একত্রে আদায় করতেন । 

ইমাম আবূ জা“ফর তাহাবী রে) বলেন ৪ একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, যুহর ও 
আসরের সালাতের একই ওয়াক্ত । তারা বলেন, এজন্যই নবী প্র এই দুই সালাতকে ওই দুইটির 
একটির ওয়াক্তে একত্রে আদায় করেছেন। অনুরূপভাবে তাদের মতে মাগরিব ও ইশার সালাতের 
ওয়াক্তও অভিন্ন । যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় সালাতের ওয়াক্ত শেষ না হবে প্রথম সালাত কাযা হবে না। 
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, (বিষয়টি এরূপ নয়) বরং 
এই সমস্ত সালাতের প্রত্যেকটির ওয়াক্ত অপরটির ওয়াক্ত থেকে পৃথক । তারা বলেন, রাসূলুল্লাহ্‌ শাহর 
থেকে দুই সালাত একত্রে আদায় করার যে রিওয়ায়াত আপনারা উদ্ধৃত করেছেন, এটা তার থেকে 
সেই ভাবেই বর্ণিত আছে। কিন্তু তাতে একথার কোন প্রমাণ নেই যে, তিনি তা এক সালাতের 
ওয়াক্তে আদায় করেছেন। দুই সালাতের মাঝে একত্রীকরণ সেইভাবেও হতে পারে, যেভাবে আপনারা 
উল্লেখ করেছেন । আবার একথারও সম্ভাবনা রয়েছে যে, তিনি প্রত্যেক সালাত তার নিজস্ব ওয়াক্তে 
আদায় করেছেন। যেমনটি জাবির ইব্‌ন যায়দ রে) ধারণা পোষণ করেছেন এবং তিনি তা ইব্ন 
আব্বাস (রা) থেকে রিওয়ায়াত করেছেন। আর তীর পরে আমর ইব্‌ন দীনার (র) ও রিওয়ায়াত 
করেছেন। 

প্রথমোক্ত অভিমত পোষণকারীগণ বলেন, কিছু সংখ্যক হাদীস থেকে বুঝা যাচ্ছে যে, (দুই সালা তকে) 
একত্রে আদায় করার পদ্ধতি তা-ই, যা আমরা বলেছি। তারা এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াত উল্লেখ 


রর 4. 
UH LL AE FORE SG RT BOE AS Sad Bh 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত রা? এ | ৩০৫ - 


8৮ এ পৃ) পণ এ & এ পাপা লাশ গু ঞ পা ঠা পা পারা পাপা # 14 2 Fd পি 
ও টা 25 এ সি 


রি 
৯০০. ইব্‌ন মারযূক (র).... নাফি' রে) থেকে বর্ণনা করেন যে, ইব্‌ন উমার (রা) মক্কায় 
অবস্থানকালে তোর স্ত্রী) সফিয়া বিন্ত আবু উবায়দ এর অসুস্থতার সংবাদ পেলেন। তিনি মদীনা 
অভিমুখে রওয়ানা হলেন এবং সফর শুরু করলেন। সফর করতে করতে (এক পর্যায়ে) সূর্য অস্তমিত 
হয়ে গেল এবং তারকারাজি দৃশ্যমান হয়ে পড়ল । তার সফর সঙ্গী জনৈক ব্যক্তি বলতে লাগল, সালাত 
আদায় করুন। সালাত আদায় করুন। রাবী বলেন, সালিম রে) ও তাকে বললেন, সালাত আদায় 
করুন। তিনি বললেন ঃ রাসূলুল্লাহ্‌ ঞ্রহ্রঃ -এর যখন সফরে কোন ত্বরা থাকত তখন এই দুই সালাত 
(মাগরিব ও ইশা) একত্রে আদায় করতেন । আমিও এ দু'টি একত্রে আদায় করতে চাচ্ছি। তিনি সফর 
_ অব্যাহত রেখে আরো অগ্রসর হলেন। এমনকি “শাফাক' CAN 
করে উভয় সালাত একত্রে আদায় করলেন। | 


০০ ০5 05411 455 02 ০৯০ 5 00505০08500 305 1 92112 A 
341 ২৪৪ 05 ৮১ Lilly Sd তিনি সিএ] বি 3 ৩1৫ 45] ০০০ ol 
, (2 তল ১22 ও 2৯9 ০৫ BEd 4১55 01 এও 
৯০১. ইব্‌ন আবী দাউদ (র).... ইব্‌ন উমার রো) থেকে বর্ণনা করেন যে, তার যখন সফরে. কোন 
ত্রা থাকত তখন তিনি 'শাফাক' অদৃশ্য হওয়ার পর মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। আর 
বলতেন, যন অম্ল নিত রিয়া রত হান টার, EE নি হার 
করতেন। 
ইমাম তাহাবী রে)-এর ভাষ্য 
তারা বলেন এতে (রিওয়ায়াত সমূহে) তার একত্রীকরণের পদ্ধতি কিরূপ ছিল তার দলীল বিদ্যমান 
রয়েছে। তাদের বিরোধী গণ তাদের বিরুদ্ধে দলীল দিতে গিয়ে বলেছেন যে, আয়্যুব রে) এর 
রিওয়ায়াত যাতে বলা হয়েছে, তিনি সফর করতে ছিলেন তারপর 'শাফাক' অদৃশ্য হয়ে গেল। 
তারপর তিনি অবতরণ কররেন। - 
নাফি' রে)- এর কোন সাীই ওই কথাটি উল্লেখ করেননি, উবায়দ্লাহ রে), মালিক রে) ও লায়স 
রে) কেউ না। এ ব্যক্তি যার থেকে আমরা এই বিষয়ে ইব্‌ন উমার (রা)-এর হাদীস বর্ণনা করেছি। 
এই হাদীসে ইব্‌ন উমার (রা)-এর আমলের সংবাদ দেয়া হয়েছে। তিনি নবী ক্র থেকে 
- (সালাতসমূহ) একত্রে আদায় করার উল্লেখ করেছেন। কিন্তু কিভাবে একত্রে আদায় করেছেন তা 
তিনি উল্লেখ করেননি । উবায়দুল্লাহ রে)-এর হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ শুই ওই দুই সালাতকে , 
একত্রে আদায় করেছেন। তারপর তিনি ইব্‌ন উমার (রা)-এর একত্রে আদায় করা কিরূপ ছিল তা 
উল্লেখ করেছেন এবং বলেছেন যে, তিনি “শাফাক' অদৃশ্য হওয়ার পর এরূপ করেছেন । তার উদ্দেশ্য 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৩৯ রা | 
EA www.Wwaytojannah.com : 


Contents - 


৩৪৬. 24 EE - তাহাবী শরীফ : 


_ এটা হতে পারে যে, যখন উভয় সালাতকে একত্রে আদায় করেছেন তাহলে ইশার সালাত “শাফাক" 
25055855555 
ফেলেছিলেন । | 

যেহেতু ইশার সালাত আদায় না করা পর্যন্ত তিনি ‘দুই সালাতের মাঝে একত্রে আদায়কারী” গণ্য 
হবেন না। তাই এভাবে তিনি মাগরিব ও ইশার মাঝখানে একত্রে আদায়কারী. হয়েছিলেন ৷ আমাদের 
রি রনি সুরার ররর 
করেছেন। 


১১০০৭ ১০4০৭ ১০40 55 05 ০০১ 0 03 5৩৪০- নী 
SLA 81 ০১81 ২৯১০ 01১৯ Tl © এ৯ সাল Al STE: ০১০০৯ ৩০৪১ 
2০ ০০০১৮ 2৯০ ১০০ 00058 ৯০০৯ ৮৯৭ Oe 
৮৮৭ খর ৬441 4৮-০০৪০ UGG ES ES ৩81 ৮৪ Se 

ূ 17571 


৯০২. ফাহাদ (র)..... নাফি' (র) থেকে বর্ণনা করেন যে, (একবার) ইব্‌ন উমার (রা) এর সফরে 
তৃরা ছিল, তিনি অব্যাহতভাবে চলতে ছিলেন। তিনি একমাত্র যুহর বা আসরের (সালাতের) জন্য 
অবতরণ করলেন এবং মাগরিবের সালাতের ব্যাপারে বিলম্ব করলেন । এরপর সালিম রে) তাকে. 
' আওয়ায দিলেন, বললেন, ‘সালাত’ | ইব্‌ন উমার রো) চুপ রইলেন। এরপর যখন “শাফাক” অদৃশ্য 
হওয়ার উপক্রম হল তখন তিনি অবতরণ পূর্বক উভয় সালাত (মাগরিব ও ইশা) একত্রে আদায় 
করলেন এবং বললেন ঃ চত ক বাবাকে ত ২17 কে জা ত্বরা থাকত। 
ব্যাখ্যা | 

বস্তুত এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, ত তার মাগরিবের সালাতের জন্য অবতরণ করা 'শাফাক' অদৃশ্য 
হওয়ার পূর্বে ছিল । সুতরাং আয়্যুব (র)-এর হাদীসে নাফি“ (র)-এর উক্তি ‘শাফাক অদৃশ্য হওয়ার পর’ 
হতে একথার সম্ভাবনা রয়েছে যে, তার উদ্দেশ্য ছিল শাফাক অদৃশ্য হওয়ার নিকটবর্তী তথা উপক্রম 
হয়ে পড়েছিল। এ ব্যাখ্যা অনুযায়ী তীর থেকে এ বিষয়ে বর্ণিত রিওয়ায়াতের মধ্যে পারস্পরিক 
বৈপরিত্য থাকে না। 

এ হাদীটি উসামা রো) ব্যতীত অন্য রাবীণণও নাফি' (3) থেক রিওয়য়াত করেছেন, যেমিজাবে 
15227 চি 


লি tie SE 
০৮০০ ৪৮৯১৫৪০১31১ YG Ue AL i ৮ ৪৩ 1d Us IS 


০4০ 9৩ ৯০1, ৩০৪৭] ০০০৪এ। ৪৪ SES uot ph ০৫ US El 


TUE annah.com 


| Contents 
অধ্যায় 8 সালাত TE টি ৩০৭ 
EE La KE LE sg TE aE 
টা 21৫4 ৮ জিও পু লক EY 21:১৫ প্‌ ৯.৮ ৮৪ চি? 


৯০৩. ববী উল তারিন 4 . নাফি- রে) ERLE SE আবদুল্লাহ So 


ইব্‌ন উমার (রা)-এর কিছু জমি ছিল। সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমি তার সঙ্গে বের হলাম । 
. আমরা এক স্থানে অবতরণ করলাম । এক ব্যক্তি তার নিকট এসে সংবাদ দিল যে, “সফিয়া' বিন্ত - 
আবী উবায়দ (রা) মুমূর্ধ অবস্থায় রয়েছেন । আমার আশঙ্কা যে, আপনি তাকে (জীবিত) পাবেন না। 
তখন তিনি দ্রুতবেগে চললেন । এক কুরায়শী ব্যক্তি তার সফরসঙ্গী ছিলেন। আমরা চলুতে লাগলাম । 
অবশেষে যখন সূর্য অস্তমিত হলো তিনি মোগরিবের)সালাত আদায় করলেন না। আমি লক্ষ্য ও 
প্রত্যক্ষ করেছি যে, তিনি সর্বদা সালাতের হিফাযত করতেন, এরপরও যখন দেরী করছেন, তখন 
আমি বললাম £ আল্লাহ্‌ আপনাকে রহম করুন। “সালাত” আদায় করুন)। তিনি আমার দিকে 
তাকালেন না. এবং পূর্বের মত চলতে লাগলেন । এ অবস্থায় যখন (পশ্চিম আকাশের) লালিমা প্রায় 
অদৃশ্য হওয়ার উপক্রম হলো, তিনি অবতরণ করলেন. এবং মাগরিবের সালাত আদায় করলেন। 
58555771795 
£ যখন সফরে কোন ত্রা থাকত তখন রাসূলুল্লাহ শশ্লঃট এরূপ করতেন। 


০554 ০.০ 


EEE RE OB Pe CNP CO 


% 


৮০০১০৭ Gall ১৯০০৪ | ০১ ১৪ Sl তত GEST 03০58০ ১০ ০১১৯৭) ্‌ 
i; sols ০১০৯1৮০০১৭1 ৪ SS pid TR Se lS E395 Ue 
TE SEAN SSO 81555571745 
৪355 50০9 935 Ld Gi ০০০ ০০১০ ০৪ 35 ০৯ 

+ ১০109 ৯51 Bir, 


৯০৪. ইয়াযীদ ইব্‌ন সিনান '(র).... নাফি' (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা 
একবার ইব্‌ন উমার (রা)-এর সঙ্গে (সফরে মক্কা থেকে) আসছিলাম । আমরা তখনও পথেই ছিলাম 
যে তীর স্ত্রী (সফিয়া) বিন্ত আবী উবায়দ-এর মুমূর্ষু অবস্থার সংবাদ দেয়া হল। তিনি দ্রন্তবেগে 
চলতে লাগলেন । যখন সূর্য অস্তমিত হল এবং সালাতের জন্য আযান হল তখনও কিন্তু তিনি' 
অবতরণ করলেন না। অবশেষে সন্ধ্যা হল, আমরা. ধারণা করলাম, তিনি (সালাতের কথা) ভুলে 
গিয়েছেন, এজন্য আমি তীকে-সালাতের কথা স্মরণ করিয়ে দিলাম তিনি চুপ রইলেন (এবং আরো 
অগ্রসর হলেন) ৷ তারপর “শাফাক' (আকাশের লালিমা) অদৃশ্য হওয়ার উপক্রম হলে অবতরণ করে 
মাগরিবের সালাত আদায় করলেন । তারপর যখন শাফাক অদৃশ্য হয়ে গেল তখন তিনি ইশার সালাত 
আদায় করলেন । তারপর বললেন ৪ ভিডি তাহ: গতর নিরসন 
থাকত, তখন আমরা এরূপ করতাম ৷ . - . 


www.waytojannah.com 


Contents 


৩০৮ ৃ ক এ রী | রা তাহাবী শরীফ 


ইমাম তাহাবী রে)-এর বিশ্লেষণ 
বস্তুত এই সকল রাবীগণ নাফি (র) থেকে রিওয়ায়াত করেন যে, ইব্‌ন উমার (রা)-এর অবতরণ 
‘শাফাক’ অদৃশ্য হওয়ার পূর্বে ছিল। আমরা নার্ফি রে) থেকে আয়্যুব রে)-এর উক্তি “যখন শাফাক 
অদৃশ্য হয়ে গেল” এর সম্ভাবনার কথা উল্লেখ করেছি যে, এতে “শাফাক' অদৃশ্য হওয়ার নিকটবর্তী 
হওয়ার সম্তানাও রয়েছে। সুতরাং আমাদের জন্য সর্বোত্তম বিবেচনা হচ্ছে যে, এই সমস্ত রিওয়ায়াতকে 
. একমত্য বিষয়ের উপর প্রয়োগ করা বৈপরিত্যের উপর নয়। তাই আমরা ইব্‌ন উমার (রা) থেকে 
বর্ণিত রিওয়ায়াতকে যে “মাগরিবের সালাতের জন্য তার অবতরণ 'শাফাক' অদৃশ্য হওয়ার পর 
ছিল”_ এটাকে এই অর্থে প্রয়োগ করব যে তা শাফাক' অদৃশ্য হওয়ার নিকটবর্তী ছিল । যখন কিনা : 
তার থেকে এটাও বর্ণিত আছে যে, 'শাফাক' অদৃশ্য হওয়ার পূর্বে তার ওই অবতরণ ছিল। আর 
একান্তই যদি "ওই হাদীসসমূহের মধ্যে বৈপরিত্য থাকে, তাহলে ইব্‌ন জাবির রে)-এর হাদীস এ 
দুইটার মধ্যে উত্তম হিসাবে বিবেচিত হবে। যেহেতু আয়্যুব রে)-এর হাদীসেও ব্যক্ত হয়েছে যে, 
রাসূলুল্লাহ্‌ জু দুই সালাতকে একত্রে আদায় করতেন তার পর তিনি ইব্‌ন উমার (রা)-এর আমাল 
কিরূপ ছিল তা উল্লেখ করেছেন। আর ইব্‌ন জাবির (রা)-এর হাদীসেও রাসূলুল্লাহ শুন কর্তৃক দুই 
সালাতকে একত্রে আদায় করার পদ্ধতি কিরূপ ছিল তা ব্যক্ত হয়েছে। সুতরাং এটাই উত্তম হবে। 
তারা যদি বলেন £ আনাস (রা) থেকে হাদীস বর্ণিত আছে, যাতে একত্রীকরণের পদ্ধতি কিরূপ ছিল 
EER UR RRO OO 


Ck UE 


ৰ EEE OE OE HT 

GES লে saad ১০৩ 0৪১০ তে 
৯০৫. ইউনুস (রে).... আনাস ইব্ন মালিক (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত ত করেছেন। অর্থাৎ যখন 
রাসূলুল্লাহ্‌ শর্ট কে কোন দিন সফরে দ্রুত চলতে হত তখন তিনি যুহর ও আসরকে একত্রে আদায় 
করতেন । আর যখন রাতে সফরের ইচ্ছা পোষণ করতেন তখন মাগরিব ও ইশার সালাতকে একত্রে 
আদায় করতেন। তিনি যুহরের সালাতকে আসরের প্রথম ওয়াক্ত পর্যন্ত বিলম্ব করে উভয়কে একত্রে 


আদায় করতেন । এবং মাগরিবকে বিলম্ব করে মাগরিব ও ইশাকে একত্রে আদায় করতেন, যাতে 
০৮ 


ব্যাখ্যা | ৃ ll 
তারা বলেন, এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি জু আসরের ওয়াক্তে যুহর ও আসরের সালাত 
আদায় করেছেন এবং উভয়ের মাঝে তার একত্রীকরণের পদ্ধতি এরূপই ছিল।- 
প্রথমোক্ত মত পোষণ কারীগণ তাদের বিরুদ্ধে দলীল দিতে গিয়ে বলেছেন ৪ এই হাদীসে সেই 
সম্ভাবনাও রয়েছে যা আমরা উল্লেখ করেছি। আবার এ সম্ভাবনা রয়েছে যে, একত্রীকরণের পদ্ধতির 


www:waytojannah.com 


| Contents 
অধ্যায় ৪ সালাত | | ৩০৯ 


বর্ণনা ইমাম যুহরী (র)-এর উক্তি, নবী শুক্ল থেকে বর্ণিত নয় । যেহেতু তিনি অধিকাংশ সময় 
. এমনটি করে থাকেন যে, হাদীসকে নিজের উক্তির সঙ্গে মিশিয়ে দেন, যার কারণে তা হাদীসের অং 
হওয়ার সন্দেহ সৃষ্টি হয়। আবার এটারও সম্ভাবনা আছে যে, তীর উক্তি 8 “আসরের প্রথম ওয়াক্ত 
পর্যন্ত” দ্বারা “আসরের ওয়াক্তের নিকটবর্তী হওয়া’ বুঝানো হয়েছে । আর যদি সেই মর্ম হয় যা আমরা 
পূর্বে উল্লেখ করেছি যে, এর দ্বারা আসরের ওয়াক্তে পড়া আবশ্যক হবে না। তাই এই হাদীসে যাতে 
বলা হয়েছে যে, তিনি তা আসরের ওয়াক্তে আদায় করেছেন, এর স্বপক্ষে কোন দলীল নেই ৷ যদিও 
মূল হাদীসে তিনি আসরের. ওয়াক্তে এ সালাতগুলো পড়েছেন বলে উল্লেখ. আছে । প্রকৃতপক্ষে এর মর্ম 
হলো তিনি ওই দুই সালাতকে একত্রিত করেছেন.।. যেহেতু আবদুল্লাহ্‌ ইব্‌ন উমার (রা)-এর 
রিওয়ায়াত যা আমরা তারই সুত্রে নবী শাহ শঃ থেকে বর্ণনা করেছি তার বিরোধী ৷ এ বিষয়ে আয়েশা 
(রা)-ও তার বিরোধিতা করেছেন ৪ | 


8০১০ ০০০১০৭1০৪0৩, ১২০১ ৩৪ 21115 0105 21552 -5 Kl 
i EE 4111 ১০০, ০৫ ER ২০০ ১০০১ ০ eo EE 
AC EEE a 
৯০৬. ফাহাদ (র)...... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন. যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ জুই সফর 
অবস্থায় যুহরের সালাতকে বিলম্বে ও আসরের সালাতকে আগে (প্রথম ওয়াক্তে) এবং মাগরিবের 
সানগাতফে মিলে ও ইশার সালাতকে আগে পথম ওয়াজে) আদায়করছেন। 
তারপর আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ (রা)-এর সুত্রেও আমরা রাসূলুল্লাহ্‌ লুট থেকে রিওয়ায়াত করেছি 
্‌ দিদি ১০৮৮৮৮7৮57৮ সত | 


৮০৮৩ 


১০১০0 YU ALAN Lake ais (০০০০১ ১২ ১৯৮৪০ লিনা 
্‌ ESL SE EEE NE ৯০০৯০৭১৯০০২ 
ভি 

3 lie pl ৬১০৩ ০৯81 des 
৯০৭. EE EE EE EN থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
রাসূলুল্লাহ্‌ শুই কে কখনও বে-ওয়াক্ত সালাত আদায় করতে দেখিনি । তবে তিনি মুযদালিফায় দুই 
EO UCC UO AUCH S27 ন ললে অহ 
বি (রাড হুরতের বিডির 


বিশ্লেষণ 

বস্তুত আমরা যা কিছু উল্লেখ করেছি, এতে সাব্যস্ত হল যে, ত তারা রাসূলুল্লাহ্‌ শুই কে যেভাবে দুই 
সালাতকে একত্রে আদায় করতে দেখেছেন তা আমাদের বিরোধীগণ যে ব্যাখ্যা করেছেন তার 
পরিপন্থী । এটাই হচ্ছে রাসূলুল্লাহ্‌ গুন কর্তৃক দুই সালাতকে একত্রে আদায় করা সম্পর্কীয় বর্ণিত 
হাদীসসমূহের বর্ণনার ভিত্তিতে সঠিক মর্ম নিরূপণে এই অনুচ্ছেদের যথার্থ বিশ্লেষণ । তাতে উল্লেখ 


WWwWW.Wayto) annah.com 


Contents 


৩১০ | | এ তাহাবী শরীফ 


করা হয়েছে যে, রান রা জান রা 


করেছেন, যেমনিভাবে সফর অবস্থায় দুই সালাত একত্রে আদায় করেছেন। সুতরাং কারো জন্য কি . 


ভয়-ভীতি ও কোনরূপ কারণ ব্যতীত আবাসে সূর্যের রং পারিনা রা পির করে যৃহরর 
সালাত আদায় করা জায়িয হবে? 
অথচ রাসূলুল্লাহ শু সালাতে ক্রটি বা অবহেলা সম্পর্কে নিয়োক হাদীসে বলেছেন £ 


১৯৯১১53১8০1 0509586 EE EE EE E> _5০/ 
Ee CEE LEY 


৯০৮. আবু বাকরা (র).... আবু কাতাদা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, র 
শুট বলেছেন ৪ নিদ্রাবস্থায় (সালাতের সময় অতিবাহিত হয়ে গেলে) এটা ত্রুটি বলে গণ্য হয় না। 


তবে ক্রুটি হচ্ছে জাগ্রত অবস্থায় সালাতকে অন্য ওয়াক্ত পর্যন্ত বিলম্ব করা (তথা যথাসময়ে সালাত 


আদায় না করা)। | 


ব্যাখ্যা | | 
রাসূললহ শু বলেছেন যে, সালাতকে পরবর্তী ওয়াক্ত পর্যন্ত বিলম্ব করা ক্রটি বা. অবহেলা হিসাবে 
গণ্য হবে.। আর তার ওই বক্তব্য ছিল মুসাফির অবস্থায় । এতে প্রমাণিত. হয় যে, তিনি এর দ্বারা 
মুসাফির এবং মুকীম উভয়কেই বুঝিয়েছেন। অতএব যখন পরবর্তী ওয়াক্ত পর্যন্ত. সালাতকে 
বিলম্বকারী ক্রটি.বা অবহেলাকারী হিসাবে গণ্য, তাই এটা অসম্ভব ব্যাপার হয়, রাসূলুল্লাহ শই 
এরূপভাবে দুই. সালাতকে একত্রে আদায় করেছে যাতে ক্রুটি বা অবহেলা সাব্যস্ত হয়। বরং তিনি 


উভয় সালাতকে অন্য পদ্ধতিতে একত্রে আদায় করেছেন। (অর্থাৎ) তা থেকে প্রত্যেক সালাতকে তিনি | 


স্ব-স্ব ওয়াক্তে আদায় করেছেন। 


ইনি হলেন, ইব্‌ন আব্বাস রো), যার সূত্রে রাসূলুলাহ্‌ জুল থেকে বর্ণনা করেন যে, তিনি প্রঃ দুই 


. সালাতকে একত্রে আদায় করেছেন । ১ 
SEAL ST উহ LS LULL UG BL CS YG ES ৮১০ A. ৭ 


হন 0 0 0 


. » (৪১%। ০০০৪৩ 2৯০৯৮55৮2৯0 405 ০৭ 
৯০৯. আবু বাক্রা (র).... ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন 8 অপর 
ওয়াক্ত না আসা পর্যন্ত সালাত ফউত (কাযা) হবেনা ৷ রি | 
ইব্‌ন আব্বাস (রা) বলেন £ পরবর্তী সালাতের গা এসে ঢোলে প্রমো সালাত ফটত (কোথা) 
হয়ে যায়। এতে সাব্যস্ত হল যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ -এর দুই সালাত একত্রে আদায় করা প্রসঙ্গে যা 


কিছু জানা গেল, তা তার EL TN OE 


LLM et বলেছেন ৪ 


2৯৮: bi UG; stats 1০8০০ AU U0 ate os a Se os | 


০৮১৯ ৪৩ ০ ০০৯ ৯৯ 


Www.Wwaytojannah.com 


Contents 


- অধ্যায় £ঃ সালাত . ই পা ভি এ ও ৩১১ 


৯১০. আবু বাক্রা (রা).... উসমান ইব্‌ন আবদিল্লাহ্‌ ইব্‌ন মাওহাব (র) থেকে বর্ণনা করেন যে, ' 
তিনি বলেছেন £ একবার আবু হুরায়রা (রা)-কে জিজ্ঞাসা করা হয় যে, সালাতের মধ্যে ত্রুটি বা 
_ অবহেলা কি? তিনি বললেন, অপর ওয়াক্ত আসা পর্যন্ত তা বিলম্ব করা। | 


ব্যাখ্যা 

(বিরোধীগণ) বলেছেন, এর উপর সেই হাদীসটিও প্রমাণ বহন করে, যা রাসূলুল্লাহ থেকে বর্ণিত 
আছে, যখন তাকে সালাতের ওয়াক্তসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তখন তিনি প্রথম দিনে 
আসরের সালাত আদায় করেছেন, যখন প্রতিটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে গিয়েছিল। তারপর 
দ্বিতীয় দিন যুহরের সালাত হুবহু ওই (প্রথম দিন আসরের) ওয়ার্ডে -ই আদায় করেছেন। এটা প্রমাণ 
বহন করে যে, এটা উভয়ের ওয়াক্ত । 

উত্তরে তাদেরকে বলা হবে, এতে আপনাদের উল্লিখিত বিষয়ের স্বপক্ষে কোনরূপ প্রমাণ নেই। যেহেতু 
এতে এ সম্ভাবনাও রয়েছে যে, তার উদ্দেশ্য হল, তিনি দ্বিতীয় দিন যুহরের সালাত সেই ওয়াক্তের 
নিকটবর্তী সময়ে আদায় করেছেন, যেই ওয়াক্তে তিনি প্রথম দিন আসরের সালাত আদায়. 
' করেছিলেন । আমরা এই বিষয়টি এবং এর দলীল “সালাতের ওয়াক্ত’ অনুচ্ছেদে উল্লেখ করেছি। এর 
স্বপক্ষে দলীল হল রাসূলুল্লাহ্‌ গু -এর এই উক্তি, “এ দু" ওয়াক্তের মাঝখানে হলো (সালাতের 
মুস্তাহাব) ওয়াক্ত ।” যদি বিষয়টি এরূপ হত যেমনটি আমাদের বিরোধীগণ. বলেন, তাহলে ওই দু'টার 
পূর্বাপর সমস্তটা ওয়াক্ত হওয়ার কারণে “এর মাঝখানে ওয়াক্ত” থাকবে না এবং না এ বিষয়ের দলীল 
হবে. যে, রত আাধাভারুহ থেকে প্রতিটি তালের জয়াল অন্য তি রাগ বৃহ যার 
সাথে অন্য সালাতের কৌন সম্পর্ক নেই। 


ভি জারি না 
(অনুচ্ছেদে) রিওয়ায়াত করেছেন। এরপর তারা উভয়ে বলেছেন, “ওই দু'টি সালাতের ত্রুটি হল 
পরবর্তী ওয়াক্ত আসা পর্যন্ত পরিত্যাগ (বিলম্ব) করা”। এতে সাব্যস্ত হল, প্রতিটি সালাতের ওয়াক্ত 
EEN দির এ ভরা 
বিশ্লেষণ ৷ 


ইমাম তাহাবী (র)- এর ঝুক্িতিত্তিক দলীল . 

বস্তুত যুক্তির আলোকে এর বিশ্লেষণ হল- আমরা দেখতে পাচ্ছি যে, রাজি 
বিষয়ে একমত্য পোষণ করেছেন যে, ফজরের সালাতকে এর ওয়াক্তের আগে বা পরে আদায় করা 
সমীচীন নয়। যেহেতু এর নির্দিষ্ট একটি ওয়াক্ত রয়েছে। যা অন্য সালাত সমূহের ওয়াক্ত নয়। সুতরাং 
যুক্তির দাবি হল অনুরূপভাবে অবশিষ্ট সালাতগুলোর প্রতিটি ওয়াক্ত অপরটির ওয়াক্ত থেকে পৃথক হবে 
এবং ওইগুলোকে সংশ্লিষ্ট ওয়াক্তের আগে বা পরে আদায় করা জায়িয হবে না। KE 

যদি কোন ব্যক্তি আরাফাত ও মুযদালিফা’র সালাতকে (একত্রীকরণের) কারণ হিসাবে উত্থাপন করে . 
পোষণ করেছেন যে, যদি ইমাম (হজ্জের সময়) আরাফাতে অন্য দিনের ন্যায় যুহরের সালাত সংশ্লিষ্ট 
ওয়াক্তে এবং আসরের সালাত সংশ্লিষ্ট ওয়াক্তে আদায় করেন, তাহলে তিনি গোনাহগার হবেন। 


www.waytojannah.com . 


Contents 
৩১২ ৭ | ০ তাহাবী শরীফ 


' অনুরূপভাবে মুযদালিফায় মাগরিব ও ইশার সালাতের প্রতিটি অন্যদিনের ন্যায় নিজ নিজ ওয়াক্তে 
আদায় করলেও গোনাহগাৰ হবেন। 

আর যদি মুকীম অবস্থায় এরূপ করেন অথবা মুসাফির অবস্থায় আরাফাত ও মুযদালিফা ব্যতীত 
অন্যত্র এরূপ করেন (প্রতিটি সালাতকে নিজ নিজ ওয়াক্তে আদায় করেন) তাহলে গোনাহগার হিসাবে 
বিবেচিত হবেন না। এতে সাব্যস্ত হল যে, আরাফাত ও মুযদালিফা (এবং তাও হজ্জের সময়) এর . 
জন্য এই বিধান নির্দিষ্ট এবং এই দুই স্থান ব্যতীত অন্য স্থানের জন্য ভিন্ন বিধান রয়েছে। 
যা কিছু আমরা উল্লেখ করেছি, এতে সাব্যস্ত হল যে, দুই সালাত একত্রে আদায় করা প্রসঙ্গে আমরা ' 
রাসূলুল্লাহ্‌ গ্রশ্রঃ থেকে যা রিওয়ায়াত করেছি, তা হল প্রথম সালাতে বিলবে এবং ছিতীয়টি 
পেরবতীটি) কে জলদি আদায় করা । 

7515 PLES HV aA 


০.৮ ০ ০ ee & 


OE UE a 
০২ তন ১৯ ১০ ৮৯৩ ৬১৯ ১০ THE ll lI Sn ৮৯১ 0 

EG (১০৭৪ ৪২৯ ১১৯ ০ DEG ০১৯ ১০ PIES এ৯৯015 oil 

৮৯৮. মুহাম্মদ ইবন নো'মান সাক্তী (র)...... আবূ উসমান রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি ও সা'দ ইব্‌ন মালিক (রা) হজ্জবৃত পালনের জন্য রওয়ানা হলাম এবং আমরা অত্যন্ত 


দ্রুত যাচ্ছিলাম । আমরা. (আরাফাতে) যুহর ও আসরের সালাতকে একত্রে আদায় করতাম । এর ” 


একটিকে আসরকে) আগে এবং অন্যটি (যুহর)কে বিলম্বে আদায় করতাম । (অনুরূপভাবে) মাগরিব 
ও মাকে রে অয় ভার চিক রা রং সুমিকে (হাসে সদা করত ররর | 
আমরা মক্কায় পৌছে গেলাম ॥ 


হু. £ এ ডু 2852 ঠা #0 4 hs “02 2090, পকী“ 
S25 CS UG LL oot ts dota U0 58 CE a 


LE ANE TNE সপ ১৩০০৭০৯০০৮৬ 
«Bl ০১1০০৪823০0 


৮৯৯, ৯. ফাহাদ ইব্‌ন সুলায়মান (র) টানা আবদুর রহমান ইব্‌ন ইয়াযীদ রে) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি একবার আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর হজ্জবত পালনে তীর সঙ্গে ছিলাম । .. 
তিনি যুহরের সালাতকে বিলম্বে ও আসরের সালাতকে জলদি আদায় করতেন এবং মাগরিবের 
গেলে আদায় করতেন। 

বস্তুত এই অনুচ্ছেদে দুই সালাতকে একত্রে আদায় করার পদ্ধতি সম্পর্কে আমরা যে মত পোষণ 
৮ ইমাম আবূ ইউসুফ রে) ও ইমাম মুহাম্মদ রে)-এর 
অভি মত । 


Wwww:waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত রি | ৩১৩ 


এ ০9%০। ভো এ৮। ১৪/০৭। 25৭ 
৯. অনুচ্ছেদ ঃ “সালাতুল উস্তা” (মধ্যবর্তী সালাত) কোন্টি? 


AES te SEE IE al sl ASL A SLES 
১5১9০০০০1১৪ ১০০১০] 0559125820৪ ও 
জিব | ৮৯ 0৮৪৯ ৮৮ 51151 ০০ SCs el ১০১২১ ll 1১1১ ০০০ 
০50 পুলি ৫ 0107 11582521175 
6০7০3596105 i Al ০0৮ ১৪ যি 55105 0552 HG ৮15 
নট নি Nie cE 
৯১১. রবী" ররর রর দারা নিট যাবারকান (রো) মৈরেনারিরেন 
যে, তিনি বলেছেন, একবার কুরায়শের কিছু সংখ্যক লোক জমায়েত ছিলেন। তাদের নিকট দিয়ে 
যায়দ ইব্‌ন সাবিত (রা) অতিক্রম করছিলেন । তারা তার নিকট নিজেদের দুই বালককে “সালাতুল 
উস্তা’ (মধ্যবর্তী সালাত) সম্পর্কে তাকে জিজ্ঞাসা করার জন্য প্রেরণ করলেন। তিনি বললেন, তা 
. হল যুহরের সালাত। এরপর তাদের মধ্য থেকে দুই ব্যক্তি উঠে তার নিকট গেলেন । তিনি বললেন, 
তা হল যুহরের সালাত । যেহেতু রাসূলুল্লাহ্‌ গুুঃ যুহরের সালাত দ্িপ্রহরের সময়ে (সূর্য ঢলে যাওয়ার 
পর) আদায় করতেন। তার পিছনে এক বা দুই কাতার (মুসন্লী) হত লোকেরা তখন তাদের 
দবিপ্রহরের বিশ্রাম এবং ব্যবসায় লিপ্ত থাকত। এই প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা আয়াত অবতীর্ণ 
করলেন 8৪. ৮০,911 55, ৩০111 1০ 1,552 “তোমরা সালাতের প্রতি যত্নবান 
হবে বিশেষত সালাতুল উস্তার (মধ্যবর্তী সালাত) প্রতি” তখন নবী (সা) বললেন £ লোকেরা হয় 
সালাত পরিত্যাগ করা থেকে বিরত থাকবে নয়ত আমি তাদের গৃহ জ্বালিয়ে দিব । 


১০১১০৯১১৮ gra be 8505 UU GS Sone 05 UU ELE ANY 

Smee সি পুল ক এ ০৫ 03১০৮5১৫১৪১ ১০ ৪১৯০ ১০০৪০ 

লি ০1১৮৭১৫১০৪৭ le slant এ Si REE 
১১১৪1 Bs Slo HLS টি nll slay 


৯১২. ফাহাদ (র) দু রা িভাত থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী জুল | 
যুহরের সালাত দ্বিপ্রহরের সময় €হোজির' অথবা হাজিরাহ শব্দ বলেছেন) আদায় করতেন। তার 
রগ নর চারার ররর ত জে করেত রাতে অর ত কর | 


5০4০9. 


tll ssl 11০41 ৮5 1১১০ 
হাব শরীক ১ম খণ্ড -৪ 80 3 


Wwww.waytojannah.com 


| | Contents - 
৩১৪ . ্‌ তাহাবী শরীফ 


“তোমরা সালাতের প্রতি যত্তবান হবে; বিশেষত “সালাতুল উসৃতা’ বা সালাতের ভুতি) থেহেড 
এর পূর্বেও রয়েছে দু'টি সালাত এবং এর পরে দু'টি সালাত। | | 


PEE EE ১১৯০ ০৯ 00৯08 JG EAL is sl CES ANY 


২০৯০৯৯৪৭১৪১ 8 EE AES ALS UP 

| ডি 
৯১৩. আব বিশূর রকী' (র)..... মিরার জন থেকে বর্ণনা করেন যে, তিমি. বলেছেন, 
তা (সালাতুল উস্তা) হল যুহরের সালাত । 


৯৪৮০৪ BLS ye pla FS US JU CS JUG G3 ৩৭ BAIS ANE 


ds oli ০ 4০ ০০ ০৯5 nl ০০ ll 


পা 


৯১৪. ইব্‌ন মারযুক (র) নি . যায়দ ইব্‌ন সাবিত (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


টি EE OR SEMROR 


পা GEE ০০০, ০%০ ৮০. 


৯১৫. ইউনুস র)...... ETE তিমি যায়দ ইবন 
সাবিত (রা)-কে এটা বলতে শুনেছেন। 


401০৯ el CI 80 gd ১13 E22 ১০ ৪০৯০ 0 ৩৯৬১০ ১০1 (5 ৭৬৭ 


£ 
2 


০৬ 


০ পা হারে পা পা০89 পাত 


USE lh SS 0৮ ২৯৯ ৯০৮০0১8০৮১৪ ১১ 01 ১5 ০১ 55৫ ৮০ 


৯১৬. নার রি ইয়ামীদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইবন কুসাইউ (র)' থেকে বর্ণনা করেন যে, ' 
তিনি বলেছেন, পা নিত নভি “আমি আমার পিতা 
রা 
2 
০০০০০4০০4১৮ এ. ৯১০৯৮ ০1 nl 
৯১৮৪ 005 ৩৯১৪ ০৪ 2 11875 ১৯০০1 001১১৯32954 pels । 
০৩১ ০৯৯০৭ এ ১ SES BLL GDL ৪ ০ ক 


০: ৩৮৩ চে 


YS (5 বইও জিত Blan 5 ০১ ১১১৪ 01৯৮৯ 1 le 
+ ৯৯1০১১০১০০৩ 9০ a5 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত. , | ্‌ | ১ ১৫ 


৯১৭. রাওহ ইবৃনুল ফারাজ (র)..... আবদুর রহমান ইব্‌ন আফলাহ্‌ ত) থেকে বর্ণনা করেন যে, 
একবার তীর কিছু সংখ্যক সাথী তাকে 'সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) সম্পর্কে জিজ্ঞাসা: করার 
জন্য ইব্‌ন উমার (রা)-এর নিকট পাঠাল । তিনি বললেন, তাদেরকে সালাম দিয়ে বলবে যে, আমরা 
পারস্পরিক আলোচনা করতাম যে, সেই সালাত যা চাশ্ত (পূ্বহ্নের)-এর পরে আসে । তিনি 
বললেন, তারা আমাকে পুনঃ তার নিকট পাঠাল । আমি বললাম, তারা আপনাকে সালাম বলছে এবং 
' বলছে যে, আমাদেরকে স্পষ্টরূপে. বলে দিন যে, সেটি কোন্‌ সালাত। তিনি [ইব্ন উমার. (রা)] 
বললেন, তাদেরকে সালাম দিয়ে বলবে, আমরা পারস্পরিক আলোচনা করতাম যে, এটা সেই 
সালাত, যাতে রাসূলুল্লাহ্‌ শুট TE আমরা 
আগে থেকেই জানতাম যে, তা ছিল যুহরের সালাত । - 


বিশ্লেষণ 

ইমাম আবু জা'ফর তাহাবী (র) বলেন, একদল আলিম এই মত গ্রহণ করেছেন, যা আমরা উল্লেখ 
করেছি ৷ তারা বলেন, তা হল যুহরের সালাত । তারা সংশ্লিষ্ট বিষয়ে সেই রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ 
করেছেন, যা দিয়ে যায়দ ইব্‌ন সাবিত (রা) দলীল দিয়েছেন এবং আমরা তা তারই সুত্রে রবী“উল 
মুআয্যিনের হাদীসে উল্লেখ করেছি। উপরন্তু তারা এ বিষয়ে ইব্‌ন উমার (রা) থেকে বর্ণিত হাদীস 
দ্বারাও প্রমাণ দিয়েছেন, যা আমরা উল্লেখ করেছি। 

পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন. তীরা বলেছেন, যায়দ 
ইব্‌ন সাবিত (রা)-এর হাদীসে নবী শুরুই থেকে শুধু তার উক্তি এতটুকু বর্ণিত আছে ৪ “হয়. লোকেরা 
(সালাত পরিত্যাগ করা থেকে) বিরত থাকবে, নতুবা আমি তাদের উপর তাদের গৃহ জ্বালিয়ে দিব” । 
নবী জ্রকঃ যুহরের সালাত দ্বিপ্রহরের সময় (সূর্য ঢলে যাওয়ার পর) আদায় করতেন এবং তার সঙ্গে 
মুসল্লীদের এক কাতার বা দুই কাতার থাকত । এই প্রেক্ষিতে আল্লাহ্‌ তা'আলা এই আয়াত অবতীর্ণ 
করেন। এর দ্বারা তিনি (যায়দ রা) প্রমাণ পেশ করেছেন যে, তা হল যুহরের সালাত। বস্তুত এটা 


. তার নিজস্ব অভিমত, রাসূলুল্লাহ্‌ গ্রঃশ্লঃ থেকে তিনি তা রিওয়ায়াত করেননি । আর আমাদের মতে এই 


আয়াতে সংশ্লিষ্ট বিষয়ের উপর কোন দলীল নেই । যেহেতু এতে সম্ভাবনা রয়েছে যে, এই আয়াত: 
_সালাতুল উস্তাসহ অপরাপর 'সমস্ত সালাতের প্রতি যতুবান হওয়ার জন্য অবতীর্ণ হয়েছে। তাতে 
যুহরের সালাতও উদ্দেশ্য; কিন্তু তা যে সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত) তা নয়। সুতরাং এই 
আয়াত দ্বারা সমস্ত সালাতের হিফাযত করা ওয়াজিব হয়ে গেল। আর তার হিফাযত হল £ যখন ওই 
সালাতগুলো পড়া হবে তখন তাতে উপস্থিত হওয়া ৷ নবী হুল তাদেরকে সেই সালাত সম্পর্কে যাতে 
_ তারা উপস্থিত হওয়ার ব্যাপারে ক্রটি বা অবহেলা করত বলেছেন ৪ হয় তারা বিরত থাকবে, নয়ত 
আমি তাদের উপর তাদের গৃহ জ্বালিয়ে দিব। এর দ্বারা তীর উদ্দেশ্য ছিল, সেই সমস্ত লোকেরা এই 
সালাতকে বিনষ্ট করা থেকে বিরত থাকবে, যার হিফাযতের নির্দেশ আল্লাহ্‌ তা'আলা তাদেরকে 
দিয়েছেন, নতুবা আমি তাদের উপর তাদের গৃহ জ্বালিয়ে দিব। বস্তুত এর কিছুতেই 'মধ্যবর্তা সালাত' 
কোন্টি, এ ব্যাপারে কোন্রূপ প্রমাণ নেই। | 

একদল আলিম বলেছেন, সত এর এই উক্তি যুহরের সালাতের ব্যাপারে ছিল না, বরং তা 
ছিলা তয় আয় রানু কাগারে। L 


WwWww.waytojannah.com 


| - -.. Contents 
৩১৬ রী .... তাহাবী শরীফ ' 


LE fs 


2 8০ 


লাল Ee 
HEI ৬৪ Leal ০০ ০5৮ | 
৯১৮. ইব্‌ন আবী দাউদ (র)...... আবদুল্লাহ্‌ (রা) সুতে নবী শু থেকে রিওয়ায়াত করেন, তিনি 


এরূপ কতিপয় Cee ui যারা জুমু'আর সালাত থেকে পিছে থাকে, “আমার ইচ্ছা 
হয় যে, 2৮8557৮4751 
লোকদের গৃহে অগ্নি সংযোগ করি যারা জুমু'আ থেকে পিছনে থেকে যায় ।” 


ইব্‌ন মাসউদ (রা)-এর ব্যাখ্যা 

এই ইব্‌ন মাসউদ (রা) বলছেন যে, নবী জুহু -এর ওই উক্তি তাদের ব্যাপারে ছিল, মারার 
(সালাত) ছেড়ে দিয়ে নিজেদের গৃহে বসে থাকে। তিনি এই হাদীস দ্বারা জুমু“আ যে “সালাতুল 
উস্তা' -এর উপর প্রমাণ পেশ করেননি, বরং তিনি এর পরিপন্থী বক্তব্য প্রদান করেছেন, আর তা 
হল আসরের সালাত । ইনশাআল্লাহ্‌ তা'আলা এই বিষয়টি যথাস্থানে আমরা অবতারণা করব । 

কিছু সংখ্যক তাবেঈনও এ বিষয়ে ইব্‌ন মাসউদ রো) যা বলেছেন তার সাথে একমত পোষণ করেছেনঃ 


৪০৩4 


ক 
le ৯৮ ঢা ও ৪4৬৮১ 5, [নি SLA 9৫ 40৪ ৮৮৯1/০০ ৮৮৪৪৩ 
| La 8৬০ ছা. 


৯১৯. HA (র)...... হাসান রে) থেকে বর্ণনা করেন যে, তিমি বলেছেন, সেই সালাত যার 
ব্যাপারে রাসূলুল্লাহ্‌ শুন সেই সমস্ত লোকদের গৃহ জ্বালিয়ে দেয়ার ইচ্ছা পৌষণ করেছিলেন, তা ছিল 
জুমুআর সালাত |. . 

আবু হুরায়রা রো) থেকেও পূর্বোক্ত মতের পরিপন্থী বক্তব্য বর্ণিত আছেঃ 


#202 202 AEA 


4১11 551 we is KIL এ 01৮৯৩ O31 01 4৩ Cle ০০০ 3 ০০১৩৪ ৩৯ দা 


এজ ১৫] ১৪ eds (Ty 005 BE 411 0০১01 ১১০১০ 21০০ ৩১০১। ১০ 
০4০ 2 ৯০ ০০250 03555 Bll Sal 2০০০৮৯০৪৮৮৯ 9৯০০৭ 21 
টি 7 


০ পুপুপ পু 


৯২০. বার ররর রা SRG রাজি গা োিতর 
সহঃ বলেছেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, আমি ইচ্ছা করেছি যে, আমি কোন 
ব্যক্তিকে কিছু জ্বালানি কাঠ সংগ্রহের আদেশ করব, তা সংগ্রহ হলে সালাতের আদেশ করব। তারপর. 


ড/%4%/.৬1891018101081.00]া) 


Contents 
অধ্যায় £ সালাত SC | ৩১৭. 


এর জন্য আযান দেয়া হবে । পরে এক ব্যক্তিকে আদেশ করব, সে লোকের ইমামতি করবে । আর 
আমি লোকদের পেছনে থেকে গিয়ে তাদের ঘর জ্বালিয়ে দিব (যারা জামা'আতে আসে না)। যাঁর 
হাতে আমার প্রাণ তার শপথ! যদি তাদের কেউ জানত যে, এরখানা মাংসল হাড় অথবা দুই টুকরা 
বকরীর সুন্দর খুর.পাবে তাহলে তারা ইশার সালাতে অবশ্যই উপস্থিত হত। 


EXE ৩৩ 


১০1 71 ০ ০৯ 05 কইিও এ 85155 058 2০ 21555 লা 
| + ১47 4৯০ ০৪৯৪ 
৯২১, রী সুআহমিন রে) রি .. আবুঘ্‌ যিনাদ (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
০১০ এডি লা (5 UG ake ae C5 058 51৬০ চি] 
০ ০৪051 le 0851 bolo Dl 008 BE Al ১০ 8০1০৬ তা ১5৮০৯ 
০১ ES পও CAE ও SAD সি পা sla pall ssl 
৬০৩৭০০০৪৯৪০ ১৪2 5১৯০০705841 al 


282 SLA dl ০০৯৪ ৬ 
৯২২. ফাহাদ (র)...... আবু হুরায়রা (রা) সূত্রে নবী গু Ee তিনি বলেছেন, . 
মুনাফিকদের উপরে ফজর ও ইশার সালাত অপেক্ষা কোন সালাত ভারী (কষ্টকর) নয়। যদি তারা. 
জানত তাতে কি ছওয়াব রয়েছে তাহলে নিশ্চয়ই তারা তাতে হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হত। 
আমার ইচ্ছা হচ্ছে মুয়াযযিনকে ইকামতের নির্দেশ দেই, তারপর কোন ব্যক্তিকে লোকদের ইমামতির 
জন্য আদেশ করি। এরপর আগুনের একটি শিখা নিয়ে তাদের ঘর জ্বালিয়ে দেই, যারা সালাতের জন্য 
পি do 


/ 


০ te ছি ০.4 ০6 9 প ৫2 ভর শ্রু প্ Cf ক ৩৬ ক পা কাজ উর 
#2022 02 2°22 


ee Le a in 


১2 EN CN ০০55 935 11 ১] EC UN 


sin Jal ৫০ BAILS ১৭০ পিই সন 152 481 sll ১৩৯ 

17171575175 
৯২৩. ইব্‌ন মারযুক (র)...... আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ জুস থেকে বর্ণনা করেন যে, 
একবার তিনি হুই ইশার সালাতে বিলম্ব করেন; যার কারণে রাতের এক তৃতীয়াংশ অতিক্রান্ত হয়ে 


যায় বা এর নিকটবর্তী সময় হয়ে যায় । তারপর তিনি এলেন । অথচ তখন লোকদের মধ্যে কেউ কেউ 
কাপড় খুলে ঘুমিয়ে পড়েছিল । ফলে তিনি অত্যন্ত রাগান্বিত হলেন । এরপর বললেন, যদি কোন ব্যক্তি 


www.waytojannah.com 


Contents 


৩৮ | ভাবী শরীফ 


EE ET সারার যার রর রাত 

তারা গ্রহণ -করবে। কিন্তু তারা এই (ইশার) সালাত থেকে পিছে থাকে । আমি চাচ্ছি যে, কোন 

ব্যক্তিকে লোকদের সালাত পড়াবার নির্দেশ দেই, ত রদ ক থক হয খে 

গিয়ে যারা এই সালাত (ইশা) থেকে পিছনে থাকে, তা আগুন-দিয়ে জ্বালিয়ে দেই৷. 7 
«AL 4৯০০৪১১০১০০ S08 সা ৪০১৫০ il ৪ UG Sf ১৬০ AYE 

৯২৪. ফাহাদ (র)...... আসিম (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 

আবু হুরায়রা: (রা)-এর অভিমত a hat EB , 

- এই আবু হুরায়রা রো) বলছেন, নবী ঞ্শ্ঃ় এই কথা যে সালাতের ব্যাপারে বলেছেন তা হল ইশা 

(-র সালাত)। কিন্তু এতে “মধ্যবর্তী সালাত’ হওয়ার উপর কোন দলীল নেই। বরং তিনি নবী হুঁ 

থেকে এর পরিপন্থী রিওয়ায়াত করেছেন, যা আমরা ইনশাআল্লাহ্‌ যথাস্থানে বর্ণনা করব। 


তাবেঈনদের মধ্য থেকে সাঈদ. ইব্ন' মুসাইয়্যাব Ls 
একমত পোষণ করেছেন। 


2 CES CT 0345 CEE El 3 ১08০7 এত 


৮ ৩ & Us i ১৬২1 ৯৫ ৩০ dl 52 ৪০৮ 
| | | : 8৯ Cia ১১০ ০৮৭5 

৯২৫. ইব্‌ন মারযূক (রা): রি .সাঈদ-ইব্ন মুসাইয্যার (র) থেকে বর্ণনা করেন যে তিনি. বলেন, 

ই সালা কে চত বলছে জলির নিতে ই হব কাছি 

তা হল ইশা'র সালাত। . - 

জাবির (রা) থেকে (উল্লেখিত) এই সমন্তের পরিপন্থী বিষয় বর্ণিত আছে। আর রাসূলুল্লাহ শু এর 

পক্ষ থেকে ওই বক্তব্য সালাতের অবস্থার জন্য ছিল না, বরং অন্য কোন অবস্থার জন্য ছিল $ 


5 EE CL AY 
0১৯১৬১৮০৪০৪) 9 পু 40:1৮:55 0 14৯০1005520 SCS 
১৯১৬ be EUS UL CS le UG Cpt Ce le 0৯৮০3০৯১৭০5 পে 

sl EES এ SIU দত Ce 283 


৯২৬. রবীনউল মুআযযিন রে) রী? . আবুষ্‌ যুবাইর রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি একবার. জাবির (রা)-কে জিজ্ঞাসা করি যে, রাসূলুল্লাহ্‌ শুরুই কি এ কথা বলেছেন, 8 “আমার 
যদি কোন বাধা না হত, তাহলে আমি. কোন এক ব্যক্তিকে নির্দেশ দিতাম যে, সে-লোকদের ইমামতি 
করবে । তারপর.আমি তাদেরকে তাদের ঘরে জালিয়ে দিতাম”! জাবির: রো) বলেন ৪.তিনি তা 
জনৈক ব্যক্তির কারণে বলেছেন, যার সম্পর্কে তার কাছে একটি সংবাদ পৌছেছিল, তখন বললেন, 
. “যদি সে বিরত না হয় তাহলে আমি তাকে ঘরে জ্বালিয়ে দেব” | :- নি ইক ডি 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত - "" oo এ র ৩১৯ 


জাবির রো)-এর ব্যাখ্যা 
বস্তুত এই জাবির (রা) বলছেন, নবী গ্রহন -এর পক্ষ থেকে ওই বক্তব্য এরূপ বস্তু থেকে পিছনে 
থাকার জন্য ছিল, যার থেকে পিছনে থাকাটা বাঞ্চনীয় নয়৷ সুতরাং এই রিওয়ায়াতে এবং পূর্ববর্তী 
নি 'সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত) কোনটির স্বপক্ষে কোনরূপ 
প্রমাণ | 
যেহেতু আমাদের উল্লিখিত আলোচনার ভিত্তিতে যায়দ ইবন সাবিত রো) থেকে বর্ণিত.রিওয়ায়াত 
দ্বারা ওই বিষয়ের (সালাতুল উসতার) উপর দলীল. পাওয়াটা নাকচ হয়ে গেল, তাই আমরা সেই. 
. রিওয়ায়াতের দিকে প্রত্যাবর্তন করেছি যা ইব্‌ন উমার (রা) থেকে বর্ণিত । এতেও নবী হ আহঃ থেকে 
কোন কিছু বর্ণিত নেই । বরং তা তীর নিজস্ব বক্তব্য । যেহেতু তিনি বলেছেন, “তা হল সেই সালাত 
‘যাতে রাসূলুল্লাহ্‌ প্র্ন্ঃ-কে কা'বার দিকে ফিরিয়ে দেয়া হয়েছিল” 

ইব্‌ন উমার (রা) নিনজা রি তত সানা সমা বহ 


DLS UG Ce SY 17555756555 —-AYV 
১1 ১০০৪১ ০১১৪৪০৪০৩০৯ ১ 4০ এ CE UG ০০১৫ CSC 
+ reall isle sgl ssl JG JG al be Ls Se Slt onl ১০ 


৯২৭. মুহাম্মদ ইবৃন খুযায়মা (র)ও ইউনুস (র).... সালিম রে) তার পিতা (আবদুল্লাহ্‌ ইব্‌ন উমার 
রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, সালাতুল উস্তা হল আসরের সালাত। _' : এট 
যেহেতু এ বিষয়ে ইব্‌ন উমার (রা) থেকে বর্ণিত রিওয়ায়াতে বৈপরিত্য পাওয়া গেল, তাই এতে 
প্রমাণিত হয় যে, ৬ 559 
বর্ণিত রিওয়ায়াতের দিকে প্রত্যাবর্তন করেছি ঃ | 


AES LEE i OE —AYA 


ll ১১ ০৯১00516551 Ts ৪ EN Ale ls CAL 5 
৯২৮. আবূ বাক্রা (র)..... আবু রাজা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি 
ইব্‌ন আব্বাস (রা)-এর পিছনে ফজরের সালাত আদায় করি।-তিনি রুকুর পূর্বে- দু'আ) কুনুত 
পড়লেন এবং বললেন, এটা “সালাতুল উস্তা?। 
১81১০০০৯৩৩৫) ৯৮ ১৪০৪০১6৯৯05 4 ১১৫ 5217৬ AYA 
call ১৬1০ ৯৯ JG le 
৯২৯. আবূ বাক্রা রে)... ৮ ইব্‌ন আব্বাস (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তা হল 
ফজরের সালাত । 


নীরব লি তি তি লা, 


ERY] 


ds mle onl ১০ 4০০ ০০৪ ৯৯ 
৯৩০. : ইব্‌ন মারযূক রে)... ০০ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। | 


WWW.Wwayto)j annah.com 


| Contents 0 | | 
৩২০ ৃ | ২. তাহাবী শরীফ 
১:৯০ ৮১০35 0 CS 045১৪০১০৮40 0595 তা ১৪ ৮০ পাও 
+ 415৭ ule cml ১০ Sales ০০০০ ০৯ ৯৭০ ১০ 

৯৩১. ইব্‌ন আবী দাউদ রে)..... ইব্‌ন আব্বাস (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
"1 Se ETE NE EEE LIE OEE EEL 
IES all ৯০ ৬৯ Lue 2৮৯ ৯৪ 95 LAO ভা be pl so 

CRs ১৪০ ১৯ BG Al Al ০০ AS ০4। ৩৯০ 
৯৩২. আবু বাক্রা (র)...... আবুল আলিয়া (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
আমি আবু মুসা আশৃ'আরী (রা)-এর পিছনে ফজরের সালাত আদায় করি। আমার পার্শ্বে দৌড়ানো) 
নবী শহৰ -এর এক সাহাবী বললেন, এটা হল “সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত)। . 
নি রেডি িনত ভিসা 
পেশ করেছেন ঃ 


LE ০.4 ০) 


ূ ১05411050০০ Mill 1 25 টি | 
“তোমরা সালাতের প্রতি যত্ববান হবে বিশেষত “সালাতুল উস্তা' মেধ্যবর্তী, সালাতের প্রতি) এবং 
আল্লাহ্র উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দীঁড়াবে।” তার মতে এই কুনুত হল ফজরের সালাতের 
কুনৃত। তাই তিনি এর দ্বারা সাব্যস্ত করেছেন যে, মধ্যবর্তী সালাত হল সেটা, যার মধ্যে তার মতে 
কুনৃত রয়েছে। . 

রাডার এর বভব্যের বিরোধিতা করা হয়েছে 


0 এ ne Ss ot SN 


9.4 ০. 


০৯১৩ hth ০৯০০৩৯৩০০০০ ELD ১০৯ SS shalt on 
«SL 0৮৭ 048 

৯৩৩. আলী ইব্‌ন শায়বা রে)..... যায়দ ইব্‌ন আরকাম (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 

বলেছেন, আমরা সালাতে কথা-বার্তা বলতাম । অবশেষে এই আয়াত অবতীর্ণ হয় ৪ | 

2505 41195 ৮৮০) 512 ০12০০05158০ 

“তোমরা সালাতের প্রতি যত্নবান হবে বিশেষত “সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) এর প্রতি এবং 

আল্লাহ্র উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দীড়াবে।' এরপর আমাদেরকে চুপ থাকার নির্দেশ দেয়া 

হয়েছে। 


59. se: BR LAOS E 


www.waytojdannah.com 


Contents | 
অধ্যায় 8 সালাত রি ৩২১ 


৯৩৪. বিডির আমি ইয়াধীদ ইব্‌ন হারূন রে)-কে অনুরূপ উল্লেখ করতে 
শুনেছি। 


২2১1 ১১৯৮৪ 0০৯ ছি SN Es হু (১5 008 TAL ১০: নি 
০৬৫৭1 ০৪ উঠ LE JUG sale be real ১5 সি ১৯০4০ 0০৯, 
. ২০001 ০০৯, 2841 515 হা ১১৯ 81 


০৪65 9 


৯৩৫. জুরি বির হন sec সুফইয়ান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 0, 

(5 আয়াত-এর ব্যাপারে মানসূর রে) থেকে, তিনি মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, লোকেরা (সাহাবীগণ) সালাতের মাঝে কথা-বার্তা বলতেন । অবশেষে এই আয়াত অবতীর্ণ 
HEA Sh VUE 


LL Ln sith ০৮ 0৩১54 মিটারে ১১৯ 
alii চিল 1227 


নিত 


৯৩৬, . আবু বিশূর রী" রে) SE মুজাহিদ রে) এই আয়াত "5:3 411১5 (“এবং 


আল্লাহ্‌র উদ্দেশ্যে তোমরা বিনীতভাবে দাড়াবে”) প্রসঙ্গে বলেন, ‘কুনুত’ হল রুকু, সিজ্দা, বাহ নিচু 
রাখা এবং আল্লাহ্‌র ভয়ে দৃষ্টি অবনত করা । - 


bE oi EL LE 55456575588 নী 
(1৮51০ & ৮৮ ১০ ১১৭৬৯ ৩০৯৫ ০১৪] US 9100 i ale 

: 4541 2০০556১০১০2 
হি তা . আমের আশৃশা'বী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন: যদি কুনুতের 
সেই মর্ম হত যা তোমরা বলছ তাহলে নবী জুলু -এর জন্য তা থেকে কোন অংশ থাকত না। 
কুনুতের মর্ম হল আনুগত্য । অর্থাৎ 41৮.) ৭11 ৫১০ ০১০৪০ ৬০ 9 “এবং যে ব্যক্তি তোমাদের 


(আযওয়াজে মুতাহ্‌ হারাত) থেকে আল্লাহ্‌ ও তার রাসূল- -এর আনুগত্য করে ।” 
00৪2৭ ES 008 0৪৮৭1 52 EEL Lk 05 2495 ১৮ ০০৯০ 0০ AYA 


৪৮885, এ বিন 5, 2 


JG ১১৮25 HNL আজ পে ১: ১০৬১ ১০০ ৯ ৮০০ 
+ 3১ ৮৯ ১১] 


৯৩৮, না নয আবুল আশহাব (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি একবার জাবির ইব্‌ন যায়দ (র)-কে ‘কুনুত’ সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, সমস্ত 
সালাতই কুনৃত। তোমরা যা করছ আমি জানি না তা কি।. 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৪১ 


WwWww.waytojannah.com 


Contents 
৩২২ e তাহাবী শরীফ 


ইনি হলেন যায়দ ইব্‌ন আরকাম (রা) এবং তার সাথে সেই সমস্ত মনীষীগণ যাদের উল্লেখ আমরা 
করেছি, তারা সকলে বলছেন £ এই আয়াতে তাদেরকে যেই কুনূতের নির্দেশ দেয়া হয়েছে তা হল 
সেই কথাবার্তা থেকে নিশ্চুপ থাকা যা তারা সালাতের মাঝে করতেন । সুতরাং এই আয়াতে উল্লিখিত 
কুনুত দ্বারা ফজরের সালাতের কুনূতের উপর দলীল হওয়ার সম্ভাবনা নাকচ হয়ে গেল। কতিপয় লোক 
এই কথাও অস্বীকার করেছেন, ইব্‌ন আব্বাস (রা) ফজরের সালাতে কুনৃত পড়তেন । আমরা তা. 
‘ফজরের সালাতে কুনৃত' অনুচ্ছেদে এর সনদ সহকারে রিওয়ায়াত করেছি। যদি এই আয়াতে 
উল্লিখিত কুনৃত ফজরের সালাতের কুনৃত হত তাহলে তিনি তা ছেড়ে দিতেন না। কেননা কুরআন 
শরীফ-এর নির্দেশ দিয়েছে। 

AA থেকে এ বিষয়ে তীর নিজস্ব মতামতের স্বপক্ষে অন্য দলীলও বর্ণিত আছেঃ 


5 0 008 lll ৯15৯ ০৯ 65 0৪ 065 01০০০ ০12 LSC =A 


ll JU le onl oe ke ১৪ ১১৪১ ০১৪ ১5 SSIS LAs all 
641১5 এ ১195 052 08 all A তোলা 
৯৩৯. হাক HE হা ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, “সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত) হল ফজরের সালাত, তা রাতের অন্ধকার এবং দিনের 
আলোর মধ্যে পার্থক্যকারী । 
এই ইব্‌ন আব্বাস (রা) এই হাদীসে সংবাদ দিচ্ছেন যে, যে কারণে ফজরের সালাতকে “মধ্যবর্তী 
সালাত’ নত কহত জত কহ ছা ত রমার জা বহরে আল্লাহ্‌ 
তা'আলার বাণী ৪ 
১১১৪ <! [০০535 “এবং তোমরা আল্লাহ্র উদ্দেশ্যে বিনীতভাবে দাড়াবে”-এর দ্বারা তারা যে 
ফজরের সালাতের কুনুত উদ্দেশ্য নিয়েছেন, সেই কুনৃত দ্বারা দীর্ঘ কিয়াম (দৌড়ানো) বুঝানো হয়েছে। 
যেমন নবী শুুঁহুই বলেছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে, কোন্‌ সালাত উত্তম? তিনি বললেন, 
'দীর্ঘ কিয়াম বিশিষ্ট সালাত ৷’ আমরা বিষয়টি সনদ সহকারে এই গ্রন্থের যথাস্থানে উল্লেখ করেছি। 
আয়েশা রো) থেকেও বর্ণিত আছে যে, তিনি বলেন, ফজরের সালাত দীর্ঘ কিরাআতের কারণে দুই 
রাক'আত বহাল রাখা হয়েছে। এই বিষয়টিও আমরা অন্য স্থানে উল্লেখ করেছি। আবার এ সম্ভাবনাও 
রয়েছে যে, +: দ্বারা ওই কুনুত সমস্ত সালাতে হওয়া বুঝানো হয়েছে, তা সালাতুল উসৃতা হউক 
পার ক (যা জার মথে তা সিন 
সালাত ঃ 


০৮. লু - 


5 ১০5৪ এ. চা 


WWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ৩২৩ 


৯৪০. ফাহাদ (র)...... যির ইবৃন উবায়দিল্লাহ আবাদী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি ইব্‌ন আব্বাস (রা)-কে বলতে শুনেছি “সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত) হল- আসরের 
সালাত । 2২:0৪ 411 15 “এবং তোমরা আল্লাহ্‌র উদ্দেশ্যে বিনীতভাবে দাড়াবে” । 

বস্তুত যখন সংশ্লিষ্ট বিষয়ে ইব্ন আব্বাস রো) থেকে বিভিন্ন বক্তব্য বর্ণিত আছে, তাই আমরা চাচ্ছি 
অন্য (রোবী)দের রিওয়ায়াত দেখব, যারা এর দ্বারা আসরের সালাত ব্যতীত অন্য সালাত উদ্দেশ্য 
নেন। নবী (সা) থেকে এরূপ হাদীস বর্ণিত আছে, যা এর স্বপক্ষে প্রমাণ বহন করে, তারা নিম্নোক্ত 
রিওয়ায়াত উল্লেখ করেছেন £ 


21 AEN 


FRE 


28 
চপ HIE ০৪ ৯ ৮৯৯ ১১১০] এ EE না ও 19)1 ৫০৮1০ 
০০৭১ ০১০০০১২০১১০৪৭ ৪১৮৮ THR SIL ৩ ০০১০৯ 
55510065501 065 Cli 005 পর 41 Jy be UBS Ua এ এও 
৯৬৮০৩ ০৪০৪ Baal পিস le ha AS 525 দলা পে 

+ all 
EE EEE CEE নর আবু জাফর মুহাম্মদ ইব্‌ন আলী (র) ও নাফি' রে) 
থেকে বর্ণনা করেন যে, উমার ইব্‌ন খাত্তাব (রা)-এর আযাদকৃত গোলাম আমর ইব্‌ন রাফি“ (র) 
তাদের দু'জনকে বর্ণনা করেছেন যে, তিনি আযওয়াজে মুতাহারাতের যুগে কুরআন শরীফের কপি 
লিখতেন । তিনি বলেন, উম্মুল মু'মিনীন হাফসা বিন্ত উমার (রা) আমাকে এক কপি লিখার জন্য 
দিয়ে বললেন, যখন সূরা বাকারার এই আয়াত পর্যন্ত পৌছবে তখন আমার নিকট না আসা পর্যন্ত তা 
লিখবে না। আমি তোমাকে তা সেভাবে লিখাৰ যেভাবে আমি তা রাসূলুল্লাহ্‌ শ্রশ্র্ঃ থেকে সংরক্ষণ 
করেছি। তিনি বলেন, যখন আমি সেই পর্যন্ত পৌছলাম, তখন আমি তার নিকট সেই কাগজ নিয়ে 
এলাম, যাতে তা লিখছিলাম। তিনি বললেন, লিখ ঃ 


ral sles sil ১৪1 ০৮) 519৯৮ 
ভরা রা রি রিভার 
Ob tt এপ ০০ 2 


৯৪২. ইউনুস (র)...... আমর ইব্‌ন রাফি (র) হাফসা রো) থিডে অনুযধ নিও়ারাত করেছেন! 
বিনয়! ভুল _এর উল্লেখ করেননি । 


Wwww.waytojannah.com 


Contents 


৩২৪ তাহাবী শরীফ 


H 


৯৪৩. ইউনুস রে) টা আয়েশা রো)-এর আযাদকৃত গোলাম আৰু ইউনুস রে হে থেকে বর্ণনা করেন 


যে, তিনি বলেছেন, আয়েশা রো) আমাকে নির্দেশ দিয়েছেন। তারপর তিনি হাফসা (রা) থেকে আলী 
করিনি রা এর ডিনার এ টানার, | 


০৮45 % 


21 ld en SU 
১০০৯ ২০৯। Le ES ৪ ১০০ Lh sla ৩৯০১০ 409৯৭ 
১২] los shit ১৪০99 le 1৯৭ এ LY li fas 4৫ 

. ০5094011055 
৯৪৪. রী হারার উমা বিনৃত আবদির রহমান রে) থেকে বন করেন যে 


তিনি বলেছেন, আমি একবার আয়েশা (রা)-কে আল্লাহ্‌ তা'আলার বাণী 'সালাতুল উস্তা' সম্পর্কে 
বি ছি সালা এ 


নিত বিশেষত মধ্যবর্তী সালাত ও আসরের সালাতের গত এবং 
তোমরা আল্লাহ্‌র উদ্দেশ্যে বিনীতভাবে দাড়াবে” 1.7 

কহ আলিব্যণ বরের তাহ ভু থেকে বৰ্ণিত এই সম নাত মুতাবিক যখন আলা 
তাআলা $ ই 

4 2521 52185 
বলেছেন এতে প্রমাণিত হলো যে, 'সালাতুল উস্তা' আসর ব্যতীত (অন্য সালাত)। কিন্তু আমাদের 
মতে এতে সে বিষয়ের স্বপক্ষে কোন দলীল নেই যা তাঁরা উল্লেখ করেছেন৷ কেননা হতে পারে 
আসরকে 'আসর'ও বলা হয়ে থাকে এবং “উস্তা'ও বলা হয়ে থাকে । সুতরাং এখানে এর উভয় নাম 
উল্লেখ করা হয়েছে। কিন্তু এটা তখন.সম্ভব হবে যখন এ সমস্ত রিওয়ায়াতে প্রাপ্ত প্রসিদ্ধ কিরাআতের 
উপর (“সালাতুল-আসর'-এর অতিরিক্ত কিরাআত প্রমাণিত সাব্যস্ত হবে। কিন্তু দলীলরূপে প্রতিষ্ঠিত 
তিলাওয়াতের দ্বারা এর পরিপন্থী সব কিছুই নাকচ হয়ে গিয়েছে। এটাও বর্ণিত আছে যে, এ বিষয়ে 
হাফসা রো)-এর মুসহাফে (কুরআন শরীফের bl আমাদের প্রথমোক্ত বর্ণিত রিও্ধায়াতের 
পরিপন্থী বর্ণনা রয়েছে ৪ 


WwWWww.waytojannah.com 


Contents 


“অধ্যায় ঃ সালাত ৩২৫ 


উহ 5 LASS (008 345 92 পে 055 855 02 504০৮ Ato 
শি ক গল ৪ ০ Ed 09 ০০৫ ৩০৪০০০০৪৩১৮ ১৪ LL নি 

+ ১০৭ ৭11 1৬০৯৪ ০০০]।, bla sll ও 25511 5 11 ০ ska 
৯৪৫. আলী ইব্‌ন শায়বা (রা)...... আম্র ইব্‌ন রাফি“ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
হাফিয রত উর) এর মুসহাফে লিখিত ছিল ৪ ও 

SCE EDT SE Aa Lr al Eat 
“তোমরা সালাতের প্রতি যত্নবান হবে, বিশেষত “সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাতের), তা হলো 
আসরের সালাত এবং তোমরা আল্লাহ্‌র উদ্দেশ্যে বিনীতভাবে দাড়াবে ।” প্রথমোক্ত রিওয়ায়াত সমূহে 
উল্লিখিত আল্লাহ্‌ তা'আলার ইরশাদের মর্ম যা আমরা বর্ণনা করেছি, তা এই রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত 
হয়ে গিয়েছে যে, আসরের সালাতকে ‘সালাতুল আসর’ এবং “সালাতুল উস্তা'ও বলা হয়। সুতরাং 
এর দ্বারা সেই সমস্ত লোকদের উক্তি প্রমাণিত হল যাদের মতে এর দ্বারা “সালাতুল আসর*ই উদ্দেশ্য । 
এ বিষয়ে বারা ইব্‌ন আযিব রো) থেকে বর্ণিত রিওয়ায়াত হাফসা (রা), রি es 
(রা). HRA ALE GEL LS 


লি MESES NS PANNE 2 


TE Ss Sens EE Se DY LTE CE att 
sls ৬৮০৪] sss lta de yb SI UG ole 2 


গুদ 2. ৮ 


UG 3৯১৯০ ৪ ৮৯ Ls i BE alt Spry ste ও (2০55 

+ ৮৮০91 ১৪/০৯119 ০1911 le kalo 
৯৪৬. আবু ভুরায়হ মুহাম্মদ ইবন যাকারিয়া ইব্‌ন ইয়াহইয়া রর) ee বারা ইব্‌ন আযিব (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ৮.1]. ৪/-০119 ০১11০০11৮51 ॥ ৯ অবতীর্ণ হয়, 
আমরা তা রাসূলুল্লাহ্‌ & হা রি কিতা বানা 
রহিত করে এই আয়াত অবতীর্ণ করেন & যা যারা 


৮911, TAA 
বস্তুত বারা ইব্‌ন আযিব (রা) এই হাদীসে সংবাদ দিচ্ছেন যে, প্রথমোক্ত তিলাওয়াত সেটি, যেটি 
আয়েশা (রা) ও হাফসা (রা) রিওয়ায়াত করেছেন। আর এই তিলাওয়াতকে সেই তিলাওয়াত রহিত 
করে দিয়েছে যা. দলীল দ্বারা প্রতিষ্ঠিত. যদি তার দ্বিতীয় উক্তি ‘সালাতুল উস্তা’ আসরের 
রহিতকরণের জন্য হয় যে, এটা “সালাতুল উস্তা’ উন SEEN 
ঘাদি এর এক নামের ভিলাওয়াত রহিত করার এবং অন্য নামের তিলাওয়াতকে বাকি রাখার জন্য হয় 
তাহলে সাব্যস্ত হল যে, “সালাতুল উস্তা' দ্বারা সালাতুল আসর-ই উদ্দেশ্য । যেহেতু আমাদের এই 


- WWW.Waytoj annah.com 


Contents 


৩২৬ _ তাহাবী শরীফ 


নাকি রাহি ভাবির থেকে বর্ণিত 
হাদীসের দিকে প্রত্যাবর্তন করেছি 8 


008 25105 35 BTS CS 05 এগ ০৮ (0৯05 00৮502৪50০৯ av 
slo ye 8195 2 ০1১৯২ CEL 4০৪৮০ ০০৪০ ১০ ০৬৯৪ ৮০ 
৩৪০। ০৬5১৭ ৮1 ও HEE Te ULE RE 551 
LL UG IDG ৯১১১৪ Sly বিডি TEL 

+ 22H ১১০০0০৪০১0৪ 


৯৪৭. আলী ইব্‌ন মা’বাদ (র) মর আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা 
আহযাব যুদ্ধে রত ছিলাম তখন তারা (মুশরিকরা) আমাদেরকে আসরের সালাত থেকে বিরত রাখে 
এবং সূর্য অস্তমিত হওয়ার উপক্রম হয়ে গেল। রাসূলুল্লাহ্‌ কঃ বললেন, “হে আল্লাহ! হে আল্লাহ্‌! যে 
সমস্ত লোকেরা (কাফিররা) আমাদেরকে “সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) থেকে বিরত রেখেছে 
তাদের অন্তরসমূহকে আগুন দিয়ে ভরে দাও, তাদের ঘরসমূহকে আগুন দিয়ে ভরে দাও এবং তাদের 
কবরসমূহকে আগুন দিয়ে ভরে দাও।” আলী রো) বলেন, (যায তাহার: [করত তা 
হল ফজরের সালাত । 


ইনি হচ্ছেন আলী (রা), যিনি বলছেন, তারা (সাহাবীগণ) নবী £ শু -এর বক্তব্য প্রদানের পূর্বে 
এটাকে ফজরের সালাত মনে করতেন। অবশেষে তারা সেই দিন নবী শর।-কে এটা বলতে 
শুনেছেন, তখন তারা জানতে পেরেছেন যে, তাহল আসরের সালাত। 


(৮৯৫ ১০৫৯। ০০ Ls 95 এই] ১৪? 51 ESS 3১১০ ০১১1 (58১০ 7548 
০৯৯১ ১০০০১০০০ SEE বলি ৪৪ নল BE ০০০1০ পরত ১০০১৭ ১৮ 

, ৮085০১5০505 ১5 ভিডি ১5 3315 ৪5 
৯৪৮. ইব্‌ন মারযুক (র) ... . আলী (রা) সূত্রে নবী শপ থেকে বর্ণনা করেন যে, তিনি খন্দক যুদ্ধের 
দিন খন্দকের একটি ফাকে বসেছিলেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি আলী 


(রা)-এর এই উক্তির উল্লেখ করেননি যে, আমরা এটাকে ফজরের সালাত মনে করতাম । 


alps ১৮৯৮৭ ০৪ sel (58113 sl i ৬১10১০৯7৭৫5 


১০০৮1 ৪০০৮5 Ud Le EE ৪ 0৪১৯০০৯১৪০০ D2 


রঃ 


w 


Tih ৩38 কট lla ৬৯ ie SMES Led Sa 


- ৯৪৯. আবু বিশ্র রকী“ (রা)...... যির ইব্ন হুবায়শ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি উবায়দাকে বললাম, আমাদের জন্য আলী (রা)-কে “সালাতুল উস্তা’ (মধ্যবর্তী সালাত) 
নাগে ভিজ বরন । তিনি ডাকে ভিজ নী লেন তেন) অতন উর করছে রং 


WWW.Wwayto)j annah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত | ৩২৭ 
এটুকু বৃদ্ধি করেছেন যে, আমরা ওটাকে ফজরের সালাত মনে করতাম। অবশেষে আমি নবী 
শুক -কে এটা বলতে শুনেছি। 


০০৪০৩ “~~ #033: ০4 ০৮4 


০৪) ১০ ২৯15 02 ৮০৯০০ 9০8০৮০৯০৮3৭ 5০৬ ০০৪০ -৭০, 
রি ০৯১ 0৪ গু ০১৪ LAS hse Le 

৮০৪11 
৯৫০. আলী (র)...... আবদুল্লাহ্‌ (রা) সূত্রে নবী এ্্হ্॥ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । তবে 
তিনি “আমরা ওটাকে ফজরের সালাত মনে করতাম”- আলী (রা)-এর এই উক্তি উল্লেখ করেননি। 


ঃ ০4০০ পক 


4155 ০১০০০ ০5১৪ Alb ০৯ এ ০০১৭০ উহ 0 UUs S352 ও ০৪০৯ -৭০১ 


পা পাতা 


৯৫১. ইব্‌ন মারযুক রো)... মুহাম্মদ ইব্‌ন তালহা (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
পান নানা নত 


44... ৩ ৩৫ £ 


টি ডি নি 
৯৫২. আলী (রো)...... ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, একবার নবী হুল এক যুদ্ধে 
তাশরীফ নিয়ে. গেছেন। তিনি যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করার পূর্বেই আসরের সালাতের ওয়াক্ত চলে 
গিয়েছে এবং সন্ধ্যা হয়ে গেছে । তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। 
- ১৮৮০ 8০ 345৪ 019৯ ০০ ২০০ Se 42350 JUG 3915 ৮21021৮১৪০০ ৩ 
৯৫৩. ইব্‌ন আবী দাউদ রে)..... হিলাল রে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


০৮৩৫০ ৪০44 ৫4 পপ #20382 


8 


পে 
“ৰ # 


৯৫৪. বররগজিলা ররর মন ইব্‌ন আব্বাস (রা) সূত্রে নবী শর থেকে 
বর্ণনা করেন যে, তিনি খন্দকের যুদ্ধের দিন বলেছেন। তারপর অনুরূপ উল্লেখ করেছেন। 

ইব্‌ন আব্বাস (রা)-এর অভিমত ূ 

ইনি হলেন ইব্‌ন আব্বাস (রা), যিনি নবী শুই থেকে বর্ণনা করেছেন যে, তা হল “সালাতুল আসর'। 
সুতরাং ত তার থেকে এর পরিপন্থী অভিমত কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? 
১1৮১৮১9৯08৯ 8৪৬ 0৪ 005 engl CS 05995 লা 51175, _৯০০ 


পাপা ০9৩ ০০০৫4 


৪০২০৯ 1 ১৯ ৬৮৭৭। 8০৮৯১ 9৬ ১০ ১০৪০ ০ শন ০০ UUs 


WwWww.waytojannah.com 


Contents 


৩২৮ | | মি ্‌ _ তাহাবী শরীফ 


৪ ৪ rll এস sl FEE cl Jl চিলি ৮ ৯১:০০ ০৮১৯ ৪1 421 
AALS IS Ups CAST 0085 (55 SUG sll 8৪1০1 15০8৬৮8৯45৮ 
EE El EAE MESSE eel 
CR 
৯৫৫. হানার হর চির আবু হুরায়রা (রা) চির রনি একবার তিনি 
দামেশ্‌কে এসে আবূ কালসাম দাওসী-এর পরিবারের নিকট উঠলেন। তারপর তিনি মসজিদে গিয়ে 
এর পশ্চিম (কোণে) অবস্থান নিলেন। লোকেরা “সালাতুল উস্তা" (মধ্যবর্তী সালাত) সম্পর্কে 
আলোচনা করছিল এবং পরস্পরে তাতে মতভেদ করছিল। তিনি বললেন, এতে আমরা মতভেদ 
করেছি, যেমনিভাবে তোমরা মতভেদ করছ। একবার আমরা রাসূলুল্লাহ্‌ শ্ন-এর ঘরের আঙ্গিনায় 
ছিলাম । আমাদের মাঝে এক নেককার"ব্যক্তি আবূ হাশিম ইব্ন উত্বা ইব্ন রবী“আ ইব্‌ন আব্দ . 
শাম্‌স ছিলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে এ সম্পর্কে অবহিত করছি। এরপর তিনি 
রাসূলুল্লাহ্‌ হুই -এর নিকট গেলেন? আর তিনি-তার সাথে সাহসী (সেংকোচহীন) ছিলেন । অনুমতি 
0 EO UR UU NRE 


#07? 2 0 


Ee PET OE ২৯০৭ 


410১4330588 OE ৯ 


oo #0 


৯৫৬. ইব্‌ন আবী দাউদ (র). পা আবু হুরায়রা (রা) EEN THE UE তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ জুলু বলেছেন, 'সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত) হল আসরের সালাত। 


০০ ৮১০৯৪ ০ 5৪ ১০05 05 05 98505 Us ০৪ 585০ ৯০ 


#02 


Ee be Salt De BES ৯০ CY Al OU CE UG CI 0 YEG 

L&E in ১০ 
৯৫৭. ইব্‌ন মারযুক (র) ও আলী ইবৃন মা'বাদ (র).,. সুরা (রা) সূত নবী জল থেকে অনুরূপ 
_রিওয়ায়াত করেছেন। 


বস্তুত এই সমস্ত মুতাওয়াতির হাদীস বিশুদ্ধ সনদে রাসূলুল্লাহ ভুলত থেকে বর্ণিত হয়ে এসেছে যে. 
 সালাতুল উস্তা” মধ্যবর্তী সালাত) হল আসরের সালাত ৷ এ 


রাসূলুল্লাহ্‌ ্ুশ্লঃ-এর মহান. সাহাবীগণও এ কথাই বলেছেন ৪ 


wWww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত A . ৩২৯ 


রা ১০ ৬ ৯০০৮৯ ১৪ লিও CS ০০ ১৪0৪ UG GY nl CS - AOA 


৪5) ০5০, 


+ ১১০০] 83০ SR Blan 00 ৮১৪ ৮৮ 5855, 


৯৫৮. ইব্‌ন মারযূক (র).... উবায় ইব্‌ন কা'ব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
“সালাতুল উস্তা’ হল আসরের সালাত। 


১০৯০০৭০০৩০১ ১555055859/857 _%০৭ 
১৫৯, ইরনমারযুক ঢ). টা চির লা 


ie i GOS MEE রি AL 


প পা ০.০. 


৯৬০. রবী“উল-জীষী (র).:... হী থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


৫ ৩8049 £2৫.84 


১১০০০ ০৪ Ill 0 JG ১০৮৯০ ০০ SS US 005 595 তা ওঠা ৮৭৯ দা 


রাকা ০ 4505 5৯ 05 01855 ৭11 ১০০ 


১০5৮৩ or 2 


২৮৮ ll 5৮০০ এইট SAN এত ৪৭058 ২৮৮০ ৪১৯১০ ৪০৪০ 
dl I 3 al mill dll ১1785525355 471 


3 13 0175 SUES ২০০01 1১০৯০ ১৪ Lal ২৪1০ ৮১০১ 


SAS hl ০৭৪০৭ ye ys US ci Lee 

. l Ld A 9০৮1 2 ০59৪ 
চিড় EO তৈরি ETE OE EES EME SE 
তিনি একবার আবু হুরায়রা (রা) কে “সালাতুল উস্তা' সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তিনি. বললেন, 
আমি অতি সত্তর তোমায় কুরআন পড়াব যাতে তুমি তা জানতে পারবে। আল্লাহ্‌ তা'আলা কি নিজ 
কিতাবে বলেননি? | এ 5 ssl ps HO LLC Les A 
এর দ্বারা যুহরের সালাত উদ্দেশ্য । J-4। 5% ৭! “রাতের রাতের অন্ধকার পর্যন্ত”-এর 'দ্বারা মাগরিব 


(সালাত) উদ্দেশ্য, 50541 ১০০১৪ sland ৯91০5 ৯৮০ ৩ “ইশার সালাতের পরে এই 
তিনটি.তোমাদের পর্দার সময়” এর দ্বারা ইশার সালাত উদ্দেশ্য 1 তিনি বলেন ৪ BN 
[১১৫১০ ৩ “নিশ্চয় ফজরের সালাত (ফিরিশতাদের) উপস্থিতির সময়”. -এর দ্বারা ফজরের সালাত 
হিরা চি চারি Ta Lo 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৪২ 


pr 


WwWww.waytojannah.com 


Contents 


৩৩০ তাহাবী শরীফ. 


যত্নবান হবে, এরর SEE নি এবং “তোমরা আল্লাহ্‌র 
উদ্দেশ্যে বিনীতভাবে দাড়াবে” এর দ্বারা আসরের সালাত উদ্দেশ্য । 


নামকরণের কারণ 

যদি কোন ব্যক্তি বলে বিয়ের নানার কেন? 

তাকে বলা হবে £ এ বিষয়ে লোকেরা (আলিমগণ) দুই প্রকার বক্তব্য প্রদান করেছেন $ একদল 
বলেন, এ নাম এ জন্য রাখা হয়েছে যে, এটা রাতের দুই সালাত (মাগরিব ও ইশা) এবং দিনের দুই 
7 777%5777 


১০/৯০/০৭৬৮ ০০০৯৪০ ৯৫৮৪০৯৯০৬২৬ 


০৮৮০০ 


ক পালা পা প০৩ 


AR oh edi Cala LTE 
০০০০০ এও (2১0 ০১১১০] ০০৮৪ ২0041 ৪ Al gt ০৮৫০ al 
{EE A Lh ১1195 DME 005 aN Cdl 
৯৬২: কাসিম ইব্‌ন জা’ফর (রা).... আবূ আবদুর রহমান আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন আয়েশা 
(রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যখন ফজরের সময় আদম (রা)-এর তাওবা কবুল হয় 
তখন তিনি (কৃতজ্ঞাতা স্বরূপ) দুই রাক'আত সালাত আদায় করলেন, এটা ফজরের সালাত হয়ে 
গেল। ইসহাক? (আ)-এর কুরবানী যুহরের সময় পেশ করা হয়, এতে (কৃতজ্ঞতা স্বরূপ ইবরাহীম 
(আ) চার রাক'আত সালাত আদায় করলেন। এটা যুহরের সালাত হয়ে গেল। উযায়র (আ)-কে পুনঃ 
জীবিত করে তাকে বলা হল, আপনি কত দিন (সময়) অবস্থান করেছেন? তিনি বললেন, একদিন । 
তারপর সূর্য দেখে বললেন, অথবা দিনের কিছু অংশ। এরপর তিনি চার রাক'আত সালাত আদায় 
করলেন। এটা আসরের সালাত হয়ে গেল। এটাও বলা হয়েছে যে, উযায়র আ)-কে ক্ষমা করে দেয়া 
হয়। মাগরিবের সময় দাউদ (আ) ক্ষমাপ্রাপ্ত হয়েছেন । তখন চার রাক'আত আদায় করার জন্য 
দাঁড়িয়েছেন, যখন ক্লান্ত হয়ে পড়েছেন তখন তৃতীয় রাক'আতে বসে গেছেন। তাই মাগরিবের তিন 
রাক'আত হয়ে গেল। ইশার সালাত সর্বপ্রথম আমাদের নবী এর্ঃ আদায় করেছেন। বস্তুত এ জন্যই 
তারা আসরের সালাতকে “সালাতুল উস্তা' (মধ্যবর্তী সালাত) বলেন। | 
সুতরাং আমাদের মতে এ বিশ্লেষণ বিশুদ্ধ । কেননা যদি ফজরের সালাত প্রথম সালাত এবং ইশার 
সালাত আখেরী সালাত হয় তাহলে প্রথম এবং শেষের মাঝে মধ্যবর্তী সালাত আসরের সালাত হবে । 
এ জন্যই আমরা বলি যে, মধ্যবর্তী সালাত হল আসরের সালাত । আর এটাই হচ্ছে, ইমাম আবু 
হানীফা রে), ইমাম আবু ইউসূফ €র) ও ইমাম মুহাম্মদ রে)-এর অভিমত । - : 


১. বিশুদ্ধ মতে ইসমাঈল যবীহুল্লাহ (আ)-রে কুরবানীর জন্যই ইবরাহীম (আ) আদিষ্ট হয়েছিলেন (দ্র. ভিযারে হর্যা 
কাছীর, ৩য় খণ্ড, পৃ. ১৮৬) ট্রিক! 


5 annah.com 


Contents 


অধ্যায় £৪ সালাত ; ৃ ৩৩১ 


০৪ ৯০:28:05 ০ we #0 % ০৮৪০. 4 ৮ 
১০. অনুচ্ছেদ £ঃ ফজরের সালাত কখন আদায় করা (মুস্তাহাব) 
Unie ০০ 85৮5 Se ০৪০০০ 25508 05815055552 শা 


০০৪৪০ all ৪৪০ পু 4111 1575 ত 014 আন CASE 


+ Sl ৪৯১৮৫ ৩০৯1441 ০৮৯০৪ ৫৪ ১৮৩০৯ 


৯৬৩. ইউনুস (র)...... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মুসলিম মহিলারা 
রাসূলুল্লাহ্‌ গ্ু্ঃ-এর সঙ্গে নিজেদের চাদরে আবৃত হয়ে ফজরের সালাত আদায় করতেন। তারপর 
ক চির ররর COLE ভিত হি 


(১৯১৭1 ৮০ ২ 2151 001 ৪ sal sal LER OS ado 1 ৪1155 =A 


রহিত 


পা 


৯৬৪. ইব্‌ন আবী দাউদ (র)..... যুহরী (র) থেকে রিওয়ায়াত করেছেন । 


০ Slashes 3 cult ES J ১৬৯১৭ 0০ La LS UG 5915 ০21 nl CSS -৭৩ 
Lea ০৯৯৮৫ (9 005 Sl লতি এত Lisle ৩০ 41 ৩০ টন) ১৭ ৮৯০11 ৬০০ 

lll ০৪ 0০৯ 
৯৬৫, ইব্‌ন আবী দাউদ (র)....... আয়েশা রো) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি 
বলেছেন, অন্ধকারের কারণে তাদের একে অপরকে চিনতে পারত না । 


পণ ওর oe ০০০৫০ ৩প%কুড ৪ 


১৮৯০ ১০০১০৮১ এ ১০ ১ 1৯3 nl 1 ৩০৪ ০০১৪৪ USS AM 

+ ill ০৯ ০৯০৯৪ (৭৩ ০০৪ খত ০০ ১৪৯১ Lila ০০ ৮৯৯০৭। ০১০০৪ 
৯৬৬. ইউনুস (র).....আয়েশা (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন, 
অন্ধকারের কারণে তাদেরকে চেনা যেত না। 


০৬৩ ০১০359০১540 4505 035৮ জি 


টিন গা 


£ 


পর - 


৯৬৭. রান রে)..... বাশীর ইব্‌ন আবী মাসউদ রে) তার পিতা উজ 
থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ গুশ্ঃ$ একবার ফজরের সালাত অন্ধকারে আদায় করেন। এরপর 


Www.Wwaytojannah.com 


Contents 
৩৩২ . : ্‌  তাহাবী শরীফ 


আরেকবার তা ফর্সা করে আদায় করেন ৷ তারপর আর তিনি ফর্সা হওয়ার দিকে প্রত্যাবর্তন করেননি । 
এর ৮757 | 


#206070 FF FFs “ous 


Ee la ১৯ 008,582 55785 ES 0058 তিন ০2 ১৮৮2 0৪৮৯ AWA 
57257552557 
২০৩০০১০০৯৫৪ ৪৪০1৯৪1১০৬১ ০০ ৩ ০০৯৮ Sie bs 


০৭০৮ 2. 48 পা পাপা ঞে 


Eas 5 4011০ ০5 0০০ ১০৬ 05158 05 ইত ০০০0 all 
এ ০00০৯৪৪০৮০৭ 9০০ এই Ll ae 
৯৬৮. ESE TE 777 EOI IETE থেকে বর্ণনা করেন, যে 
তিনি বলেছেন, একবার আমি. ইব্ন যুবাইর (রা)-এর সঙ্গে ফজরের সালাত অন্ধকারে আদায় 
করেছি। তারপর আমি আবদুল্লাহ ইব্‌ন উমার (রা)-এর দিকে ফিরলাম এবং বললাম, এটা কি? 
তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ শ্রশ্ন॥় আবূ বাকর (রা) ও উমার (রা)-এর সঙ্গে আমাদের এইরূপ 
সালাত-ই ছিল৷ যখন উমার (রা) শহীদ হয়ে গেলেন তখন উসমান (রা) ফজরের সালাত ফর্সা করে 
ছি 


Ue ee EEO te fT OE -৭+% 


9 FEE 0০/9 


ও 1011৮০৮০০০৪ YU lh os SS SLL sos pl ১০ ৪০০২০৮ 


24320 ocd ss -0o- 0-3 


০৮০৮2৮11705 ULL Sols 


৯৬৯. ইব্‌ন মারযুক (র) ৫ আনাস ইব্‌ন মালিক (রা) ও যায়দ ইব্‌ন সাবিত (রা) থেকে বর্ণনা 
করেন যে, তারা বলেছেন, একবার আমরা রাসূলুল্লাহ্‌ শুরুই -এর সঙ্গে সাহ্রী খেয়েছি। তারপর 
আমরা সালাতের জন্য বের হয়েছি। আমি (কাতাদা রা)-কে বললাম, এর মধ্যবর্তী কতটুকু বিরতি 
9 ডা 


নিবি পক PONE ৮০ 4% 275 25৩5 HE 
CUE of 25 Bel SL LEG 52 G0 3 ae 


রর 


৯ বাদ ইন BE * যায়দ ইৰ্ন সাবিত রো) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


AA 


of Ee BE ৬৯ ৯৯05০ US St ৯০১৪ LDL Ein 03 
uli alt 3৮০০2199435 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত | | ৩৩৩ 


৯৭১. আবু বাক্রা রে)..... মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন হাসান রে) বরা হাদি তিনি 
বলেছেন, যখন হাজ্জাজ (ইব্‌ন ইউসুফ শাসকরূপে) এলেন, তখন তিনি সালাতকে বিলম্ব করে 
দিলেন। আমরা এ বিষয়ে জাবির ইব্ন আবদিল্লাহ (রা)-কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন, 
রাসূলুল্লাহ্‌ জর অথবা বললেন, তারা (সাহাবীগণ) ফজরের সালাত অন্ধকারে আদায় করতেন। 


টি HE EE 


৯৭২. ইব্‌ন মারযুক (র) ee দাতি ই ৰা থেকে বণনা কেন যে, তিনি বলেছেন 
তারা (সাহাবীগণ) ফজরের সালাত অন্ধকারে আদায় করতেন। 


EE EEE 15751 8৮১৮4 
25224251555 ১০০৯০ 
৫৪ ৬৯৩ পা 
self এ ই ee সই 2 ০০৭ খা Syl ile all 

Cll ০০০০ এ 05 


৯৭৩. ইব্‌ন মারযুক (র). nes .সফিয়া বন্ত উলায়বা ও দুহায়বা বিন্ত উলায়বা উরে কায়লা বিনৃত 
মাখরামা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার. রাসূলুল্লাহ্‌ শ্রু্্ট-এর দরবারে এলেন। তখন ' 
তিনি প্রঃ সাহাবীগণকে নিয়ে ফজরের সালাত আদায় করছিলেন। ফজর উদিত হতেই ইকামত-বলা 
হল এবং তখন আকানে দুম তারকারাজি দৃ'্ঃমান ছিব। আর অন্ধকারের কার্ণে লোকদেরকে চেনা 
যাচ্ছিল না। | 


চে CAE EE. AE AE “Fes e 


Eh OF 90 br BO HLS bE CS GLA _৭$৫ 


6.৫ পা০ ৩ 


পু ৮৩০৩ 


০০0159৩3045 53১5৫ Ls Sl Vy 358, 

. ১০ হিতে 801০১৯৩২০০0 941055-৮-15 
৯৭৪, নারি, (র). --যুরগামা ইব্‌ন উলায়বা ইব্‌ন হারমালা আম্বরী (র) তার 
পিতা-পিতামহ (রা) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেন; একবার আমি আমার গোত্রের কিছু 
আরোহীদের সাথে রাসূলুল্লাহ্‌ গুশ্লঃ়-এর খিদমতে উপস্থিত হলাম । তিনি আমাদেরকে নিয়ে ফজরের 
শীত আদি রিল দি থর হল হাজত গম করা) ত ন হামি নানা 
লোকদের চেহরা চিনতে পারছিলাম না। -. 


www.waytojannah.com 


Contents 


৩৩৪ | তাহাবী শরীফ 


০4 ০4 


১০ ১৮৪ 0 ০৪ SLA 3০৮5৭ 2 55০০৯ 0৬৪০০৪33০৮৭ ০2 0৪০৭ _৭০ 
ds কউ | ০০ ১০৯ ০০ 41 ১০ Ll ০৫ Len 


৯৭৫. ইব্‌ন মারযুক রে)..... যুরগামা ইব্‌ন উলায়বা রে) তার পিতা-পিতামহ সূত্রে নবী শঁ ১০ 
থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


ইমাম তাহাবী (র)-এর অভিমত 

ইমাম আবু জা*ফর তাহাবী (র) বলেন, একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন এবং 
তারা বলেছেন; ফজরের সালাত অনুরূপভাবে অন্ধকারে আদায় করা হবে । যেহেতু তা (অন্ধকারে 
আদায় করা) ফর্সা করে আদায় করা অপেক্ষা উত্তম । 

পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করেছেন। তারা বলেন, বরং তা 
অন্ধকারে আদায় করা অপেক্ষা ফর্সা করে আদায় করা উত্তম। 

চারা সংশ্লিষ্ট বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াতসমৃহ দ্বারা প্রমাণ দিয়েছেন ঃ 


JG 2230০ ০০ ০২) CS 0৪১10 ০৪ ৩১০০ 05 JG 0১841 ৩৯ Cs ৮১৪১২ AVN 


ঢা 52০45 40 ০০৪৮ 0 259 ০২ ০০৬০ Me el নন ও 
৩1৮৯০ ৬০ Gib ও al ০০৪ ৮৯1 ly ২1১১০ হল ০৫ Coli dl 


১১৪ (9 3 SE এব। 35550195555 পর ৪৪০০২০০1১৯৬ 
(০৯ 441০5 05 pl 15৯ ০০ SEC জি Ls AL oh 2 ১৬০০|। ৬১৯ ০৪ 


Sea 2 HME এ ও) ৪ ০ ১০১৯৬৯১১১১০ 


৮8৮ 


+ 1১৩১ ৬ all 00১55 ১5511 6১৯ > Bull 


৯৭৬. রাওহ ইবনুল ফারাজ (র)..... আবু ইস্হাক (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ রে)-কে বলতে শুনেছি যে, একবার আবদুল্লাহ (রা) হজ্জবুত 
পালনের জন্য গেলেন। আলকামা (র) আমাকে তার সঙ্গে থাকার জন্য নির্দেশ দিলেন। মুষদালিফার 
রাতে যখন ফজর উদিত হল তখন তিনি বললেন, ইকামত বল! আমি বললাম, হে আবু আবদুর 
রহমান, আমি তো আপনাকে কখনও এ সময় সালাত আদায় করতে দেখিনি । তিনি বললেন, 
রাসূলুল্লাহ্‌ শুই এই দিনে এই স্থানে এই সালাত এই সময়ই আদায় করতেন। আবদুল্লাহ্‌ রো) 
বললেন, ওই দুই সালাত সংশ্লিষ্ট ওয়াক্ত থেকে সরিয়ে আদায় করা হয়। মাগরিবের সালাত যখন 
লোকেরা মুযদালিফায় এসে যায় এবং ফজরের সালাত ফজর উদিত হওয়ার সাথে সাথেই আদায় করা 
হয়। আমি রাসূলুল্লাহ্‌ শ্্লঃ-কে এভাবেই. করতে দেখেছি। 


৯:1০ ০০৯৩১০৮০৬৩০ ০৪০৯ ০৪ ৩০৪৮ ০৪ ১০৯৮৬৯ ৯৬৬ 


25515515577 85 


্ N 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত " ৩৩৫ - 


40৮০. 


ul ৩ 4011 00 01 0815 পইড়া ০০ 02৯ SUNLESS 
Ta dl 08 1০৯ ০৪০০৩ ১৪০২ ৯৯৪ ১৯১০০৭1১৭১০ 
+ tell 


৯৭৭. হুসাইন ইব্‌ন নাস্র (র)...... আবদুর রহমান ইব্‌ন ইয়াধীদ রে) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, একবার আমি আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর সঙ্গে মক্কা শরীফ গেলাম. । তিনি 
কুরবানীর দিন ফজরের সালাত ফজর উদিত হতেই আদায় করলেন । তারপর বললেন, রাসূলুল্লাহ্‌ 
হই বলেছেন, এই দুই সালাত এ স্থানে নির্ধারিত ওয়াক্ত থেকে স্থানান্তরিত করা হবে, মাগরিব ও 
ফজরের সালাত, যা এ ওয়াক্তে পড়া হয়। 

32218522922 


৯৭৮. ইব্‌ন আবী দাউদ রে)..... টো থেকে ব্বনা করন লে, ভিনি অর 
তায়েফের দুর্গ (অবরোধকালে) রাসূলুল্লাহ্‌ শ্রশ্নঃ-এর সঙ্গে উপস্থিত ছিলেন । তিনি আমাদেরকে নিয়ে 
ফজরের সালাত সেই সময় আদায় করতেন, ০০০০০০১০০০০ 
তার পতনের স্থান দেখতে পেত। 


Le ১৯:০0 ০০৪ ৮০ ০২ Ale CE ০০৪১০১০92১৫ ৪০৭ _৭৬৭ 
বু 4১৫১৯০৫৮২০১ ০১০০০৪৪৯০৪০ ৪।৭ 
৯৭৯: ইয়াযীদ ইব্‌ন সিনান রে) es EE EES HEE EP OUP 
যে, তিনি বলেছেন, আমি জাবির ইব্‌ন আবদিল্লাহ (রা)-কে বলতে শুনেছি যে, নবী প্রঃ ফজরের 


সালাতকে তার নাম অনুযায়ী বিলম্ব করে আদায় করতেন (কেননা ‘ফজর অর্থ” উষার উন্মেষ ঘটা, 
আলো উদ্ভাসিত হওয়া, তিনি ফর্সা করে সালাত আদায় করতেন) । 


Sx ibs e lit JUS ale ae ২৮১ EX Ee চাট ১5555815578 
dil Ju le SE তা এ ৪) ভা ০ চা Ee SLES UG 249 ০০০ 
1 04544415255 5১৮০ ৯০ ১০১০০4২0852 

+ ২৮০11 11 ৯4৮ 625 . 


www.waytojannah.com 


Contents 


৩৩৬ | - তাহাবী শরীফ 


৯৮০. কা রাজা ৫ সাইয়ার ইব্‌ন সালাম রে) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, একবার আমি আমার পিতার সঙ্গে আবু বারযা (রা)-এর নিকট উপস্থিত হই। 
আমার পিতা তাকে রাসূলুল্লাহ্‌ শ্ুঃ্লঃ-এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তিনি 
গ্ঃ্ট ফজরের সালাত শেষ করে এমন সময় ফিরতেন যে, মানুষ তার সঙ্গীর চেহারা চিনতে পারত। 
তিনি তাতে ষাট থেকে একশত আয়াত পৰ্যন্ত পাঠ করতেন। 


বিশ্লেষণ রা 
তারা বলেন, এই সমস্ত হাদীস রাসূলুল্লাহ্‌ হুঃ কর্তৃক ফজরের সালাত বিলম্বে এবং ফর্সা করে আদায় 
করার সপক্ষে প্রমাণ বহন করে। আর আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা)-এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, 
তিনি (প্রঃ) ফজরের সালাত সকল দিনে সেই ওয়াক্তের পরিপন্থী ওয়াক্তে আদায় করতেন.ষেই 
৮7255887795 
থেকে স্থানান্তরিত করা হয়েছে । -. : 
আবূ জাফর তাহাবী. (র) বলেন, এই সমস্ত রিওযাথীত এবং পূর্ববর্তী রিওয়ায়াতসমূহে এরূপ কোন 
কিছু নেই যা'ওইগুলোর কোন একটির ফযীলত (শ্রেষ্ঠত্‌) বুঝায়। এরূপও হতে পারে যে, তিনি 
কখনও একটি কাজ করেছেন, অথচ এটা ব্যতীত অন্যটি তদপেক্ষা উত্তম, যেন এতে তীর উম্মতের 
জন্য. অরকাশ সৃষ্টি হয় ।-যেমনিভাবে-তিনি (মাঝে মধ্যে) একবার একবার অঙ্গ ধৌত করে উযু 
করেছেন । অথচ তিনতিনবার অঙ্গ ধৌত করে-তার উযু.করা'ছিল তদপেক্ষা উত্তম । তাই আমরা চাচ্ছি . 
এই সমস্ত রিওয়ায়াত ব্যতীত তার থেকে বর্ণিত অন্য রিওয়ায়াতসমূহের প্রতি লক্ষ্য করব । তাতে 
হিলি রেট AAS MLM We 
লক্ষ্য করছি ঃ 
SELLE LS RASS pT CS US An BL RE Any 
JG ass on AS ৬০১৪ ১৯ এতশত ০৪ 8455 2 ০১৪ 2 pale ৬৪ Ue 
* 032% UG 31 ১৯৯] 1৮০1 ১৫৪০৯০ CEG ০৯৪0 1১১. বু? 4411 ০০ 
৯৮১. আলী ইবৃন শায়বা (রা).:... রাফি“ ইবৃন খাদীজ রো) থেকে বর্ণনা করেন যে,. তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ এ্্ঃ বলেছেন, তোমরা ভোর ফর্সা হওয়ার পর ফজরের সালাত আদায়. কর। 
তোমরাঠযখন ভোর ফর্সা হওয়ার পর ফজরের সালাত আদায় করবে, হবে বিরাট ছওয়াবের 
কাজ অথবা বলেছেন, তোমাদের ছওয়াব হবে । 


১০০০০ উদ টি 8462 0৮585155003 ১১৪১5 158৮5. a 
8 
দি বিন তিনি 86:৮1 013 19105 এ 41015155127 

AD Elo Cs 


WwWWww.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত | ll | . ৩৩৭ 


৯৮২. রাওহ ইব্নুল ফারাজ রে)...... 'আসিম ইব্‌ন উমার ইব্ন কাতাদা রে)-এর মাধ্যমে তার 
আনসার সম্প্রদায়ের কতিপয় সাহাবী রো) থেকে বর্ণনা করেন যে, তারা বলেছেন, নবী শু 
বলেছেন, তোমরা ফজরের সালাত খুব ফর্সা করে আদায় কর.। যতই তোমরা ভোর ফর্সা হওয়ার পর 
ভি RT 


Eid AS pl Sep ls sit 

্ ১৯১৫ ES SG ০৯০ 1১১১ 
৯৮৩. আলী ইব্‌ন শায়বা (র)..... রাফি“ ইব্‌ন খাদীজ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন 
রাসূলুল্লাহ্‌ শুক্ল বলেছেন, ফজরের সালাত ফর্সা করে আদায় কর। কেননা এতে রয়েছে বিরাট 
ছাওয়াব। 


০4০০: ০ 40545 U3 1915 4117 Lal te 


Uke %5 ৮5৯০০ 
৯৮৪, মুহাম্মদ ইব্‌ন হুমায়দ (র)..... আসিম ইব্‌ন উমার রে) তার আনসার সম্প্রদায়ের কতিপয় 
সাহাবী রো) থেকে বর্ণনা করেন যে, তারা বলেছেন, রাসূলুল্লাহ্‌ কুলু বলেছেন, তোমরা ফজরের 
সালাত খুব সকাল (ফর্সা) করে আদায় কর। যৃতই-ভোর ক্স করে তা আদায় করবে, তাতে রয়েছে 
বিরাট ছাওয়াব । 


বা ভে ভা এড 5, 


EE 411 0545 UG IG Ess ১৫৫৪৭ ১০১৪১৬০১৭৯০ ১০৭১ 5 be 


টি রি, ূ + ১৯৭7০] 4১৩০5151953 
৯৮৫, এবার ইন রীনা ..রাফি ইব্‌ন খাদীজ (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, রাসূু্লাহ্‌ ছি বলেছেন, ফজরের সালাতকে তোমরা আলোকিত ফর্সা) করে 
NULL Ge HG 


৮০:৪০ 


i soa ie oe tle চারি নী 
৯৮৬. আলী ইবন মা'ৰাদ 3)... বিলাল রো) সুত্রে নবী জে) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৪৩ . 


Wwww.Waytojannah.com 


. Contents | | 
৩৩৮  তাহাবী শরীফ 


ইমাম আবূ জা’ফর তাহাবী (র) বলেন £ এই সমস্ত রিওয়ায়াতে ফযীলতের সময়ের যে সংবাদ 
দেয়া হয়েছে তা হল ফজরকে আলোকিত (ফর্সা) করা । আর প্রথমোক্ত দুই অংশে সেই ওয়াক্ত 
সম্পর্কে সংবাদ দেয়া হয়েছে যাতে রাসুলুল্লাহ্‌ শুর সালাত আদায় করতেন, সেটা' কোন্‌ ওয়াক্ত? হতে 
পারে তিনি উম্মতের জন্য অবকাশ সৃষ্টির উদ্দেশ্যে কখনও আধারে আবার কখনও আলোতে (ফর্সায়) 
আদায় করেছেন। কিন্তু তন্মধ্যে উত্তম হল যা রাফি‘ ইব্‌ন খাদীজ (রা)-এর হাদীসে বর্ণনা করা 
হয়েছে। এ ব্যাখ্যা অনুযায়ী এ বিষয়ে রিওয়ায়াতগুলোতে পারস্পরিক বৈপরিত্য থাকে না। বস্তুত এই 
অনুচ্ছেদে রাসূলুল্লাহ্‌ প্রঃ থেকে বর্ণিত রিওয়ায়াতগুলোর সঠিক বিশ্লেষণ এটাই । 

এ বিষয়ে তার পরবর্তী মেনীষী)দের থেকে বর্ণিত রিওয়ায়াতসমূহ নিম্নরূপ ৪ 


০১ ১০৮৯ (৬৪ JU 0১০11 ০৯ EU CS YG ৩ শীট 0৪৬৯ _৭/৬ 
০১০০৯ ১০ ৮০৯৭) ১৩1০2] ১০ ০৯৫ Sn IF ০৮০০৭ JE ০০৪ 
SII সা ১৮৯ ৩৭ ৮০৪ Uli ৮40৮ lon 5 ৮০0০৮৯০৪005 os Lal 

LNA: 
৯৮৭. মুহাম্মদ ইব্ন খুযায়মা (র) ...... হিব্বান ইব্‌ন হারিস (র) থেকে বর্ণনা করেন, যে তিনি 


বলেছেন, একবার আমরা আলী ইব্‌ন আবী তালিব (রা)-এর সঙ্গে সাহরী খেয়েছি। তিনি যখন 
সাহ্রী থেকে অবসর হলেন, তখন মুআযধিনকে নির্দেশ দিলেন, সে সালাতের জন্য ইকামত বলল । 
ইমাম তাহাবীর ব্যাখ্যা 

ইমাম আবূ জাফর তাহাবী রে) বলেন, এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, আলী (রা) ফজর উদিত 
হওয়ার সময় সালাত আরম্ভ করেছেন । এতে এ কথার স্বপক্ষে কোন দলীল নেই যে, তিনি সালাত 
থেকে কখন অবসর হয়েছেন আর কখন শেষ করেছেন। সম্ভবত তিনি তাতে দীর্ঘ কিরাআত পাঠ 
করেছেন (যার কারণে) আধার ও আলো উভয়টা পেয়েছেন। আর আমাদের মতে এটাই উত্তম 
ব্যাখ্যা) । আমরা চাচ্ছি যে, এ ব্যাপারে তার থেকে এরূপ কোন রিওয়ায়াত বর্ণিত আছে কিনা, যা 
এর স্বপক্ষে প্রমাণ বহন করে। 


ocd vw ০০৩০০ ৩ ০74 ror o-oo so ৩4 EE ALLE এ ০. ০4০. 48 
০৮০ ৪১৪১৪ ১৪১৩ ৮০৯ 5৩1১ ০৮০ 4৪511 nt ELSIE AN ১০০ 21 0১৮৯ ~AAA 
রাত রা পা ন পা পা EA পু 
Bane ০৫, 24585 পুতি 5 হজ রহিত Tone ৪ cL oso ৫৩ os. 214 
১551 


৯৮৮, আবূ বিশর রকী রে) ছা দাউদ ইব্‌ন ইয়াধীদ আওদী রে) তার পিতা (ইয়াধীদ) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, আলী ইব্‌ন আবী তালিব (রা) আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় 
করতেন। আমরা সূর্যের দিকে তাকিয়ে দেখতাম এই আশঙ্কায় যে, এই বুঝি (সূর্য) উঠে পড়ল। 

এই হাদীস থেকে জানা যাচ্ছে যে, LRU NT 
কথাই বুঝাচ্ছে, যা আমরা উল্লেখ করেছি । 

তার (রা) থেকে এ বিষয়ে ফর্সা করে পড়ার নির্দেশও বর্ণিত আছে 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় $ সালাত ৮... | ৩৩৯ 


০ be ae Sh ৬৮০ ১০ 58505 005 os CS 05 চস CED aA 

Tl 8910 058 Ce ৩০ 08 2495 ০৪ 
৯৮৯. আবু বাক্রা (র)...... আলী ইব্ন রবী“আ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
আলী (রা)-কে বলতে শুনেছি ঃ হে কান্বার! ফর্সা কর, ফর্সা কর। 


০০৮৯৮] 350552৮8০01 005 ০ 0205 005 pi _৭%, 

(3৮1 ১৯৪10 ss এপ০ ও 30 ২৯৯ ৭ ৩০ ৮০112154412 
টি 

৯৯০. ফাহাদ (র)...... আবদে খায়র রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আলী (রা) 

ফজরের সালাত কখনও আধারে, কখনও আলোতে (ফর্সাতে) আদায় করতেন। 

সুতরাং তার ফজরের সালাত আঁধারে আদায় করার মধ্যে এই সম্ভাবনাও রয়েছে যে, এর সাথে 

ফর্সার নাগাল পাওয়া যেত। উমার ইব্‌ন খাত্তাব (রা) থেকেও অনুরূপ বর্ণিত আছে ঃ 


DEAS তা ১০১০০৫০৮০৪৫ 0100 20481 52 05 0 50৩০৯ -৭৭ 
(2১০ :4:-1511555 ১৯৮৮ 035 02০৮ 9৫ 05 ০0107 8০5 9০ 
০৪০] ৪৯113 ৮১৫০] ০৮০০৪ ০০১৪৪ 5০০৪ Ey EDS ৩৪৪ 
৯৯১. ফাহাদ রে)...... জা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, উমার ইব্‌ন 
খাত্তাব (রা) ফজরের সালাত আঁধারে, আলোতে (ফর্সাতে) এবং এর মাঝামাঝিও আদায় করতেন। 
হিলি ডো যা হু রাহি খৰত যায: ও সুজয় হে ছে সুর জিরা রতি 
করতেন।, ৰ 
বান অব মুতাজাভিরি হয় রি আছে। মাতে বুঝা রাও তিনি কমা 
অবস্থায় সালাত শেষ করে ফিরতেন। 


এ 9. পাত পাপ 


nl be ৯৪০০ nm টি be dss এছ এ পা ৭৭ 
PE AG 


৯2৬ 2০:57 oh ১০ 02 411 ত5 ০৮541 
১৪] | 113 সিডি 


ELT পা 


১. এখানে মাসানী বলতে বড় সাতটি সূরা যথা বাকারা, আলে ইমরান, নিসা, মায়িদা, আনআম, আ'রাফ ও ইউনুসকে 


রা রে লিল সরা খেকে. লাহ রড ভুত যক বা বহার ই কাই 
২খ, সিডির 


Wwww.waytojannah.com রর 


Contents 


৩৪০ i | - তাহাবী শরীফ 


৯৯২. ইউনুস রে)..... আবদুল্লাহ্‌ ইব্ন.আমের ইব্‌ন রবী'আ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমরা একবার ফজরের সালাত উমার ইব্‌ন খাত্তাব (রা)-এর পিছনে আদায় করেছি। তিনি 
তাতে সুরা ইউসূফ এবং সূরা হাজ্জ ধীর কিরাআতে পাঠ করেছেন । আমি বললাম, আল্লাহ্র কসম! 
রিবন বডি ভাব 
হ্যা। 


ভিডি (১8 0103 ০১১৯ ১211০ ১০৮০ রত 31251087015 02 52১৪ 85 
১১০55 ৮১1 ৮০৪15150150 380535০9৫৭1 EL ULL SY 
50551855055 
৯৯৩. ইয়াধীদ ইব্‌ন সিনান (র)..... সায়িব ইব্‌ন ইয়াধীদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার আমি ফজরের. সালাত উমার (রা)-এর পিছনে আদায় করেছি। তিনি তাতে সূরা 
বাকারা পাঠ করেন। লোকেরা যখন সালাত থেকে ফিরলেন তখন তারা সূর্য উদিত হয়েছে কিনা তা 


দেখতে. লাগলেন । তারা বললেন, সূর্য উদিত হয়ে গিয়েছে। তিনি বললেন, যদি উদিত হয়ে যেত 
তাহলে আমাদেরকে গাফিল পেতে না।. 


৮5205255৩ ০৮ 


১১০৬০০০১০০০ ০০৪৯ ১ AG CE UG 35 নতি aa 
08০1৭ 2 21০8৯ pall ৯৪৮০ ৮৮৪ Cs ha JEG O° 25 be ৪৮০ 
bead 05 0 ০৯ ০৭। 9৮5 আক 52 SIG 


৯৯৪. ই) টি ইয়াধীদ ইব্‌ন ওহাব রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার উমার (রা) আমাদেরকে নিয়ে ফজরের সালাত. আদায় করলেন । তিনি (তাতে) সুরা বানী 
টি থকা অত নামি অতি রকমে নি 
দেখতে লাগলাম যে, সূর্য উঠে গেল নাকি! 


SIG as 0২৪ ০65 এ ০৪ ৯04635905০৯ ১০১৪ 0০০৯ ৭৭5 
6৫10 pall isla ৪৪ ৮৭1১8 JG ২৯৩ ১৩ ৯৪ ১০ Pie ১৯ lll আও 
| < 05154 i 


৯৯৫. ইয়াযীদ ইব্‌ন সিনান (র) EE যায়দ ইবন ওহাব” (র) থেকে বৰ্ণনা করন যে; তিনি বলেছেন, 
উমার (রা) ফজরের সালাতে সূরা কাহফ এবং সূরা বানী ইসরাঈল পাঠ করেছেন। 


5 -%৭৯ 


এ + ০ ৮২০ প পি 


www.waytojannah.com : 


Contents 
অধ্যায় £ সালাত | ৩৪১. 


৯৯৬. ইউনুস (র)...... আবদুল্লাহ্‌ ইব্ন আমের (র) থেকে বর্ণনা করেন যে, উমার ইব্‌ন খাত্তাব 
(রা) ফজরের সালাতে সুরা কাহফ এবং সুরা ইউসুফ পাঠ করেছেন। 


81:48:90 4:2৩ 


0849৮৮4০505 05 CA LD CS UG 2১ ০ ৯১ CH AAV 


85551 (20150153155 all ০০ ১০২৮০ ls LC 


EE ভিন 


ইনুর 


৯৯৭. রন (ihe রা HO) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার আমাদেরকে নিয়ে আখ্নাফ ইব্‌ন কায়স (রা) ‘আকুল কুফা’ নামক স্থানে ফজরের 
সালাত আদায় করলেন ৷ তিনি প্রথম রাক'আতে সূরা কাহ্‌ফ এবং দ্বিতীয় রাক*আতে সূরা ইউসুফ 
পাঠ করেন। তিনি বললেন, আমাদেরকে নিয়ে উমার (রা) ফজরের সালাত আদায় করলেন এবং 
তিনিও তাতে উক্ত দুই সূরা পাঠ করেন। 


১ ১৩০ ৫৭৪ ৪ 02৬0 ৩৫৩ ৪ 
bs ee bt ho UG 1201528574০ জে 
৮৯: SLs হা Sl aisle i, oh) 
১8411728085 2551১5৬৯112 Sb 


০৯34 ০১৯ ০০৮৮ 5৮০555092০৯ od) Sl 1১571 


5 চা ১০ 91 


৯৯৮. না, ড় তি ৬ রীতি থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, একবার আমাদেরকে নিয়ে উমার ইব্‌ন খাত্তাব (রা). মক্কাতে ফজরের সালাত আদায় 
করলেন। তিনি প্রথম রাক'আতে সূরা ‘ইউসুফ’ পড়তে পড়তে এই আয়াতে পৌছলেন ৪ 


১2০৫ ১৪১ :৩১৯৭। ৩০ ০০ লও “শোকে তার চক্ষু সাদা হয়ে গিয়েছিল এবং সে 
ছিল অসহনীয় মনস্তাপে ক্রিষ্ট” সুরা ৪ ১২ আয়াত ৮৪)। | 

তারপর রুকু করলেন এরপর দীড়ালেন এবং দ্বিতীয় রাক'আতে সুরা 'নাজ্ম” পাঠ করে সিজ্দা 
করলেন তারপর দীড়িয়ে সূরা নাজ্ম পাঠ করলেন এবং দাড়িয়ে সূরা যিলযাল পাঠ করলেন এবং 


এরূপ উঁচু আওয়াজে কিরাআত, পাঠ করলেন যে, বিহিত 
শুনতে পেত। 


WWW.Wwayto) annah.com 


Contents 


উহ প্র তাহাবী শরীফ 


৬০ ১৫৯] ০০ 4 শি 0 0৮৪ এআ Pe EAE ১91 zl 18888 
১৪ জি all ০০০ as ৮০০ 491 4591 ৩০ ৪১7 5৯০21 
| বু It pL Ll ts ঠ 
৯৯৯. নিন হারা ইবরাহীম তায়মী (র) তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি 
757 এর সঙ্গে ফজরের সালাত আদায় করেন । তিনি প্রথম রাক'আতে সুরা ইউসুফ 
74 


a ৬ পা 


LU KL Es ha রনির 
১০০০. ইব্ন মারযুক (র)..... হুসাইন ইব্‌ন সাব্রা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার আমাদেরকে নিয়ে উমার (রা) সালাত আদায় করলেন ৷ তারপর অনুরূপ উল্লেখ করেছেন। 
ইমাম আবূ জা’ফর তাহাবী (র) বলেন, যখন উমার (রা) থেকে এই সমস্ত রিওয়ায়াত বর্ণিত আছে 
যা আমরা উল্লেখ করেছি, আর আবদুল্লাহ ইবৃন আমের (র)-এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, তার ওই 
কিরাআত ছিল ধীরলয়ে কিরাআত। তাই আমাদের মতে (আল্লাহই ভাল জানেন) তিনি আধারে 
সালাত আরঙ করতেন এবং অত্যন্ত ফর্সা, করে তা শেষ করতেন । আর তিনি ভার গতপর্রদে্ নিকটিও 
রি লা 


পু ৪ ০৮৩০. পা পাক লে তল পৃ প% পা ৪ “#0 EEA 
॥০% ০ £029" 


* FL ITs ali U0 i রাতে 


১০০১. ইব্‌ন আবী দাউদ (র)..... মুহাজির রে) থেকে বর্ণনা করেন যে, সিনে 
আবু মুসা (রা)-কে লিখলেন যে, ফজরের সালাত জীধারে আদায় করবে এবং দীর্ঘ কিরাআত পাঠ 
করবে। 


2100 ১১০০ ১৪ ৬১৪০৪ ৮০৬ ১05 4৪ 395 লা ১ RS 0. 
রানার? 
১০০২. আলী ইব্‌ন শায়বা রে)...... মুহাজির (র) উমার (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত ত করেছেন। 


ব্যাখ্যা 

আপনি কি তাকে রো) দেখছেন না যে, তিনি তাদেরকে আঁধারে সালাত আরম্ভ করার এবং দীর্ঘ 
কিরাআত পাঠ করার নির্দেশ দিচ্ছেন । আমাদের মতে এর দ্বারা তীর উদ্দেশ্য হুল যেন তারা ফর্সা 
হওয়ার সময় পর্যন্ত পৌছে যান। অনুরূপভাবে উমার রো) ব্যতীত যাদের থেকে আমরা এ বিষয়ে কিছু 
রিওয়ায়াত করেছি তারাও এই অভিমত গ্রহণ করেছেন । 


WWww.waytoj annah.com 


Contents . 


অধ্যায় £ সালাত | | ৩৪৩ 


১০ ২2০15 JG ১০১ ৩৫ ১০৯০৫ 525 08 ০0৪ i ওক ০৮৯ ক 
Ia Ll aol SNES es JES pl SETS 
১০০৩. সুলায়মান ইব্‌ন শু'আইব (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার আমাদেরকে নিয়ে আবূ বাকর (রা) ফজরের সালাত আদায় করলেন। তিনি 


(তাতে) সূরা আলে ইমরান পাঠ করেন। লোকেরা বলল, সূর্য উদিত হওয়ার উপক্রম হয়ে পড়ল। 
তিনি বললেন, যদি উদিত হয়ে যায় তাহলে তোমরা আমাদের গাফিল পাবে না। 
23৩ হি ১৪ HUGS pee Ll ৬১৮০০৪9০১৪০ তা ১৪ CSS —S. রি 
১:০0) 1৪:১1, ৮৮৯০৫ ৬০১০৯] ১২ ৭11 ১০ 05 ৪৮৪৮৭] 9 এ আলি 
UG GL as এই ১১৪০]। ১০০৪ RB pall ৬০০০০ 91 
+ CALE ses 3505 81 085 855 ais ০০৫ ৮৮5 ৪ 
১০০৪. ইব্‌ন আবী দাউদ (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন হারিস ইব্‌ন জায আয্যুবায়দী রে) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, একবার আমাদেরকে নিয়ে আবু বাকর (রা) ফজরের সালাত আদায় 
করলেন। তিনি দুই পূর্ণ রাক'আতে সুরা বাকারা পাঠ করেন । তিনি যখন সালাত শেষ করলেন, 
উমার (রা) তাকে বললেন, সূর্য উঠে যাওয়ার উপক্রম হয়ে গেছে। তিনি বললেন, যদি উঠে যেত 
তাহলে তোমরা আমাকে গাফিল পেতে না। 
ইমাম আবূ জা’ফর তাহাবী রে) বলেন, এই আবু বাকর (রা) ফর্সা করা ব্যতীত আঁধারে সালাত 
আরম্ভ করেছেন। তারপর তাতে কিরাআতকে দীর্ঘ করেছেন, যাতে করে সূর্য উদিত হওয়ার আশংকা 
দেখা দিয়েছিল। এটা সাহাবীগণের উপস্থিতিতে এবং রাসূলুল্লাহ্‌ শ্রহ্লঃট-এর যুগের নিকটবর্তী সময়ে 
হয়েছে। কিন্তু তাদের থেকে কেউ-ই তার আমলের ব্যাপারে প্রতিবাদ করেননি । এতে প্রমাণিত হয় 
যে, তারা তার অনুসরণ করেছেন। তার পরে উমার (রা) ও অনুরূপ করেছেন । উপস্থিতদের থেকে 
কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করেননি ৷ এতে প্রমাণিত হল যে, ফজরের সালাতে এরূপ-ই করা হবে ।. 
রাসূলুল্লাহ্‌ গ্য্ঃ-এর আমল থেকে তারা যা কিছু অবহিত হয়েছেন তা এর পরিপন্থী নয়। 
যদি কোন প্রশ্নকারী বলে যে, ইব্‌ন উমার (রা)-এর এই উক্তির মর্ম কি? যখন তিনি আধারে 
ফজরের সালাত, আদায় করলেন । তখন তিনি মুগীস ইব্‌ন সুমাই রে)-কে বলেছেন £ “রাসূলুল্লাহ 
গু আবু বাক্র (রা) ও উমার (রা)-এর সঙ্গে আমাদের সালাত এরূপ-ই হত। যখন উমার রো) 
শহীদ হয়ে গেলেন, তখন উসমান (রো) তা ফর্সা করে আদায় করেন ।” 
উত্তরে তাকে বলা হবে যে, হতে পারে এর দ্বারা তিনি সালাত আরম্ভ করা বুঝিয়েছেন, শেষ করার 
ওয়াক্ত উদ্দেশ্য নয়। ফলে এটা প্রথমোক্ত রিওয়ায়াত সমূহের মুতাবিক হয়ে যায়। আর তাঁর উক্তি 
“উসমান রো) ফর্সা করে আদায় করেছেন” এর মর্ম হবে ৪ তারা সেই ওয়াক্তে সালাত শেষ 
করেছেন, যা নিরাপদ এবং যাতে তাঁরা অতর্কিত আক্রমণের কোনরূপ আশংকা করেন না। 
০০০০০ 


WWW. wate annah.com 


Contents 


এ সম্পর্কে উসমান (রা) থেকেও এরূপ রিওয়ায়াত বর্ণিত আছে, যাতে বুঝা যাচ্ছে যে, তিনি তাতে 
95777587575 


“Lo পাপা 


হা 2 ২৮85 ০১7 PO 
ne pls DUDS SSE OG be ০০৮৪৮০০৭০৩৩ 


পা সেল 


+ 0352 UEC ৮৮৬ 
১০০৫. ইউনুস (র)..... ফরাসী ইন ভর হানাফী, রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি একমাত্র সূরা ইউসুফ উস্মান ইব্‌ন আফ্ফান (রা) থেকে শিখেছি। (কেননা) তিনি 
তা ফজরের সালাতে বার বার.পাঠ করতেন। . :... 
এটাও প্রমাণ বহন করে যে, তিনি এ ব্যাপারে প্রথমোক্ত দুই মনীষী (আবু বাকর রো) শু উমার 
(রো)]-এর মতই আধারে সালাত আরম্ভ করতেন এবং ফর্সা অবস্থায় (সালাত শেষ করতেন) 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) ও ফর্সা করে সালাত শেষ করতেন। 


সার ন্‌ 

উর বি 
১০০৬. ফাহাদ রে)......হারিস ইব্‌ন সুওয়াইদ (র)- থেকে বৰ্ণনা করেন-যে, তিনি. “তায়ম* গোত্রে 
তার. ইমামের সঙ্গে সালাত আদায় করতেন। তিনি তাদেরকে নিয়ে সূরা ‘সাদ’ পাঠ করতেন ।.তারপূর 
7755 


1 উনি দাত 


০৮৬ SpE IE Ds Taio 
১০০৭. আহ লা হালি বন বহার না ও) রি সবার রহমান ইল কৈ থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা ইব্‌ন মাসউদ (রা)- এর সঙ্গে সালাত আদায় করতাম । তিনি 
ফজরের সালাত ফর্সা করে আদায় করতেন। ' 
বস্তুত আমরা এই হাদীস দ্বারা বুঝতে পেরেছি.যে, আবদুল্লাহ্‌ (রা) ফর্সা করতেন। এতে তো আমরা 
জানতে পারলাম যে, সালাত থেকে তার অবসর গ্রহণ সেই সময় হত। কিন্তু এই সমস্ত হাদীসে এ 
কথার উল্লেখ নেই যে, তিনি কোন্‌ সময় তা আরম্ভ করতেন সুতরাং আমাদের মতে এটা অন্য 


সাহাবাদের নাভি OTT UR তাহ উহ জাত জগ রাহি 
ভু -এর যুগেও এমনটি করতেন। 


‘' WWWw.Waytojannah.com 


Contents 


অধ্যায় '$ সালাত | ৩৪৫ 
UG LC 052501 3৪ LA 05 JG ০501 ০৯৪ 158290৮০0০৯ NCA 


# #62 


TE S000 CESS CAE তন 


২:55 


2 1155১5৩৮12০ ৫৮58৮৮ BEY 


উট MT, - ১০৫৮1 2 tat 53 
Sok "ইসমাঈল ইব্‌ন ইয়াহইয়া মুযানী (র).. নি ত ৰানিৰ বন 
যে, তিনি বলেছেন, আমি আবু হুরায়রা রো)-কে বলতে শুনেছি £ আমি মদীনা এলাম এবং তখন 
রাসূলুল্লাহ্‌ & হট খায়বারে অবস্থার্ন করছিলেন। বনু গিফারের জনৈক ব্যক্তি লোকদের ইমামতি 
কুরছিলেন। আমি তকে অনেছি বে হি নর সতের পথ্য বর রাড সূরা সন একু 


. Ee AE A Jal ২০৮৯৯ ba ba 0s ops 
CEE TEM EE RE sll tie tle 


১০০৯." রানা aie EER: it থেকে, অনুরূপ বায়াত করেছেন তত 
তিনি বলেছেন, সিবা' ইবন উফাতা গিফারীর)-কে নীলা প্রতিনিধি করা হয়েছিল এবং আমি 
তার পিছনে সালাত আদায় করেছি। : 


সিরা ইব্‌ন উরফাতা 

রা চি দিদা 
ফজরের সালাত পড়াতে গিয়ে 'তাতে এমনভাবে দীর্ঘ কিরা'আত করতেন যাতে আলো-আধার 
উভয়টিই পাওয়া যেত। এ বিষয়ে আবুদ্‌ দারদা (রা) থেকেও কিছু বর্ণিত আছেঃ ই aL 
SLE 05 এন AS CE 05005১৮০0৯5 
ূ 08255527257 ১০০০১১2১4০5 05৬০ 


সিএ নি 0 

০9৯৪ 19১১1 55০ | 
১০১০. আহমদ ইব্‌ন দাউদ (র)... নে হাত গল ভা 
বলেছেন, একবার আমাদেরকে. নিয়ে মুআ’বিয়া, (রা) ফজরের সালাত আধারে আদীয় করলেন । এতে 
আবুদ্‌ দারদা (রা)-বললেন, এই সালাতকে ফর্সা করে পড়, এটা-তোমাদের জন্য অধিক শিক্ষার 
কারণ । পক্ষান্তরে তোমরা নিজেদের প্রয়োজনে তাড়াতাড়ি অবসর হতে চাচ্ছ। . 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৪৪ . 
| WwWww.waytojannah.com 


Contents 


৩৪৬ তাহাবী শরীফ 


বিলক 

আমাদের মতে এটা (আল্লাহই উমর জ্ঞাত) আবুদ দারদা বো) কর্তৃক দের বিরুদ্ধ প্রতিবাদ 
জ্ঞাপন এ জন্য ছিল যে, তীরা ফর্সা হওয়া পর্যন্ত দীর্ঘ কিরাআত পাঠ করেননি, আঁধারে সালাত আর 
করেছেন বলে প্রতিবাদ করেননি । . 

অতএব আমরা রাসূলুল্লাহ্‌ হুই -এর সাহাবীদের থেকে যা রিওয়ায়াত করেছি তা হল ফর্সা হওয়া 
অবস্থায় তারা সালাত থেকে অবসর হতেন। এর সাথে আমরা এটাও রিওয়ায়াত করেছি যে, তিনি 
জে) ওই সালাতে দীর্ঘ কিরাআত পাঠ করতেন। এতে সব্যাস্ত হল যে, ফজরের সালাতে তা (ফর্সা 
করা) পরিত্যাগ করা কারো জন্য সমীচীন নয়। আর আধারে এই সালাত এরূপভাবে পড়া যেতে 
পারে যে, বত ক ভিন নাত 
সমান্তিতে। 

যদি কোন ব্যক্তি প্রশ্ন উখাপন করে বলে যে, আয়েশা (রা) থেকে বর্ণিত এই হাদীসের মর্ম হবে 
কি যাতে তিনি বলছেন, “মহিলাগণ নবী শুুহুই-এর সঙ্গে ফজরের সালাত আদায় করতেন । তারপর 
তারা (বাড়ি) ফিরতেন আর আঁধারের কারণে তাদেরকে চেনা যেত না”? 

উত্তরে তাকে বলা হবে ঃ সম্ভবত এটা তাতে দীর্ঘ কিরাআতের বিধান চালু হওয়ার পূর্ববর্তী ঘটনা । 


রা ৬ bs 28 রর শপ Tee | a ৪ রি পি নি ০৯৯, 


০ পপা৩প 


Loo 


০০152 2075 sya a 0০১ 5553 ET 

. 94108522719 04205555300 ০0455 
১০১১. ইব্‌ন আবী দাউদ (র)...... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি. বলেছেন, প্রথমে 
সালাত দুই দুই রাক'আত ফরয হয়েছে । যখন নবী ল্য মদীনা আগমন করেন তখন মাগরিব ও 
ফজরের সালাত ব্যতীত প্রত্যেক সালাতের সঙ্গে অনুরূপ (আরো দুই) রাক'আত মিলিয়ে দেয়া হয়। 
যেহেতু মাগরিব হল বে-জোড় এবং ফজরের সালাতে দীর্ঘ কিরাআতের কারণে (পূর্বের মত রেখে 


তি রদ বারা 
দিকে ফিরে যেতেন। 


আয়েশা (রা)-এর বক্তব্যের ব্যাখ্যা 

এই হাদীসে আয়েশা রো) ব্যক্ত করেন যে, ররর EE TE 
আদায় করতেন যেভাবে তিনি সফর অবস্থায় পড়েন ৷ মুসাফিরের জন্য সালাতে সহজীকরণের বিধান 
রয়েছে। তারপর কতিপয় সালাতে সংযোজন এবং কিছুতে দীর্ঘ কিরায়াতের হুকুম দেয়া হয়েছে। 
সুতরাং সম্ভবত তার আধারে সালাত আদায় করা এবং মহিলাদের সালাত থেকে সেই সময় বাড়ি 
প্রত্যাবর্তন করা যে আঁধারের কারণে তাদের চেনা না যাওয়া এটা সেই সময়ের ব্যাপার যখন তিনি 
বর্তমানে সফরের সালাতের ন্যায় সালাত আদায় করতেন । এরপর তাতে দীর্ঘ কিরাআতের নির্দেশ 
দেয়া হয়েছে। আর হতে পারে তিনি আবাসের অবস্থায় দীর্ঘ কিরাআত পাঠ করতেন এবং সফর 


WwWww.waytojannah.com- 


Contents 
অধ্যায় ৪ সালাত ৩৪৭ 


অবস্থায় সংক্ষিপ্তভাবে পাঠ করতেন। তিনি বলেছেন, ফজরের সালাত ফর্সা কর অর্থাৎ তাতে দীর্ঘ 
কিরাআত পাঠ কর। পক্ষান্তরে এর এই মর্ম নয় ফর্সা অবস্থার শেষ সময় সালাত আরম্ভ কর । বরং 
এর মর্ম হল ফর্সা অবস্থায় তা শেষ কর। এর দ্বারা সাব্যস্ত হল যে, আমাদের উল্লিখিত রিওয়ায়াত 
দ্বারা আয়েশা (রা)-এর রিওয়ায়াত রহিত হয়ে গিয়েছে এবং এর সাথে সাথে পরবর্তীতে সাহাবীগণের 
আমলও এ কথার প্রমাণ বহন করে যে, তারা ফর্সার ওয়াক্তে সালাত শেষ করে ফিরে যেতেন । আর 
এ ব্যাপারে তাদের একমত্য রয়েছে । এমন কি ইবরাহীম নাখঈ (র).বলেছেন, যা আমাদেরকে 
(নিম্নোক্ত রিওয়ায়াতে) মুহাম্মদ ইব্‌ন খৃযায়মা রে) বর্ণনা করেছেন? 


পা 033 


Ee (১০১ -\. \Y 
. ১১২ 


১০১২. ুহা্দ ইব্‌ন খুযাসমা রে) হী ইবরাহীম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
মুহাম্মদ শুট -এর সাহাবীগণ ফজরের সালাত ফর্সা করে আদায় করার বিষয়ে যে রকম এঁকমত্য 
পোষণ করেছেন এমন এঁকমত্য অন্য কোন বিষয়ে পোষণ করেননি । 


ইমাম তাহাবী (র)-এর ব্যাখ্যা 

বস্তুতঃ তিনি [ইবরাহীম (র)] বলছেন, ত UE OE WOE ET TE 
করেছেন। অতএব আমাদের মতে (আল্লাহই উত্তমভাবে জ্ঞাত) সাহাবীগণের পক্ষে রাসূলুল্লাহ 
ভই এর আমলের পরিপন্থী একমত্য পোষণ করা ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত তাঁদের 
নিকট এর রহিত হয়ে যাওয়া এবং এর পরিপন্থী তার আমল সাব্যস্ত না হবে । তাই ফজরের সালাত 
আঁধারে আরম্ভ করা এবং ফর্সা হওয়া অবস্থায় শেষ করা রাসূলুল্লাহ্‌ শুক্ল ও তার সাহাবীগণ থেকে 
আমরা যা রিওয়ায়াত করেছি তার অনুকূলে রয়েছে। আর এটাই ইমাম আবু হানীফা (র), ইমাম 

আবু ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ ইব্নুল হাসান (র)-এর অভিমত । 


70.2 0 


| Ls lle Lat ELD SNL NN 

ন ১১. অনুচ্ছেদ ৪ যুহরের সালাতের মুস্তাহাব ওয়াক্ত 

৩৪ 45 5 018 এও MES 05 055 30155 005 88510. EC AY 

হি জি A be Be be BI 

ERE EGY 

১০১৩. আবু বাকরা রে) ধারার .. উসামা ইব্‌ন যায়দ রো) থেকে বর্ণনা করেন যে, ভিজা 
রাসূলুল্লাহ হুট মুহরের সালাত সূর্য ঢলে পড়লেই আদার করতেন । 


Www.waytojannah.com 


| | Contents . L 
৩৪৮ মা তাহাবী শরীফ 
4 ১০৬২ EE ks St 
j | Ege Horas AL 13০5৪ 
১০১৪. আবু বাক্রা (র)..:.:. মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন হাসান (র) থেকে বর্ণনা করেন-যে, তিনি 
বলেছেন, ভা 8521 hes 00 
বরে যগত জহর গর ন করছ ভুবনে রহ 


we #0 ক + 


EE BUG I LR ES J LES 05001 80০ CE, 


o-2 


CEU SDs ps ls 52 Sell ga Hho ১4০০ 


পা 


০৪, 


$b ৯৯ জপ ভি ৪৮৪০০৩০০৪১৩ 

নত এ - ১৯11 
১০১৫. রবী“উল মুআয্যিন (র)...... জিন আইনি ইট বেক কর 
বলেছেন, আমরা রাসূলুল্লাহ্‌ ফুল -এর সঙ্গে যুহরের সালাত আদায় করতামন তখন' আমি কন্কর বা 
মাটির একমুষ্টি-নিয়ে হাতের তালুতে রাখতাম এরপর অপর-তালুতে -ঢালতাম অবশেষে তা ঠান্ডা হয়ে 
বর আলপনা মোকাম জারা 


রর চিত | 


১০১৬. আবু বাক্রা রে).... খাব্বাব রো) থেকে বর্ণনা করেন যে, fe ota আমরা একবার 
রাসূলুল্লাহ্‌ জাই ক হের উঃ বনবারসির অভিযোগ করলাম। কিন্তু তিনি আমাদের 
27 i রিনি 


2.৫. 


2485400055৮ 855558 রর 
১০১৭. । আবু বিশ্র রকী রে) নাকে খাববাব রো) নিরবতা ESN EER 
বলেন, রাসূলুল্লাহ্‌ $ Lie LAO CAG: ডি 
অনুভূত হত। | 


wWww.Wwaytojannah.com 


Contents 
" অধ্যায় £ সালাত ৩৪৯ 


(১5 0103 ৯০১৪1 LS IG al CS IG ৮৬৯ ৩৩ ১৪৪ LE 005 ৮৫৪৮১৪০৯5১৬ 


০৫০০ 


০১৫০ GES UG একা ৩০ 4 ৩৯ ৩০ 31০০৯ ১২ ৪১০০০ ৩৯৪৩৭ 
| Uc di SLE dai 
NEE টি হারিসা ইব্‌ন মুদাররিব বা তীর ন্যায় অন্য কোন সঙ্গী থেকে রিওয়ায়াত 
করেন যে, খাব্বাব রো) বলেছেন £ আমরা রাসূলুল্লাহ্‌, শুই -এর নিকট উত্তপ্ত বালুকারাশির (সময় 
রিলিভার নিরসন ভি 
গ্রহণ করলেন না। : | ME . 


০ 5 - ০ যেটি ররর উর 
৪25৭ ০৮৫19: 9.7 


রোপা টি 


ন 


১০১৯. আবু উমাইয়া (র)....... খাব্বাব (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


এ ১৪১০৭ ১০1০১ CUE ES ৩৩ 3৮০ ৩১৩৩ a Cte No 4 


০46 


১৮514 ০ এ রনির [০2108 15 sl 


Caz 93 atl 
১০২০. আবু বাক্রা (র) ও ইব্ন মারযুক রে)....... আয়েশা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ জুলু অপেক্ষা শীঘ্র (প্রথম. ওয়ানডে যুহরের-সালাত্‌ আদায় করতে আর কাউকে 
আমি দেখিনি । তিনি তার পিতা এবং উমার রো)কেও বাদ দেননি । | 


০505 475৮৮১৯১০0৪ IG BI SY BEG জা এ 5 
০-০৭ 


হু 4০৩৮০ ৬৪০৮০ ৯৮০৯০০০২০৩০ ০৯০১০০০৯০ 3 
| | tl এ LSS Blk 2১555 501 : al ২ 
১০২১. TEE সাইয়ার ইব্‌ন সালামা রে) থেকে বর্ণনা করেন,যে, 
তিনি বলেছেন, আমি আবু হুরায়রা.(রা)-কে বলতে শুনেছি 8 রাসূলুল্লাহ্‌ জা ‘হাজির’ (মধ্যাহ্নের) 
সালাত, যাকে তোমরা যুহরের সালাত বলে থাক, সূর্য চলে যাওয়ার পরে আদায় করতেন। 


EAE ME + 2-02 o 20 


৪০০০ 3০251054058 টিতে, EEE EU ul FE চি 


21 ১১৮০ 0১5 MES ৭1055 9 25? ie Ls ৩২ ০০৭ Sain UL sss 


A 


Wwww.Wwaytojannah.com 


Contents 


৩৫০ তাহাবী শরীফ 


১৫450544428 SEH IS UG i Ls AT ৬৪৮ 


LS ৮5555 Us SH TE US ll ০০১০১০০০৫০৪ 

+ 08 Ls 
১০২২. ইয়াধীদ ইব্‌ন লিলান ধর) না হামাযাতুল আয়িবী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি আনাস ইব্‌ন মালিক রো)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্‌ শুই যখন কোন 
মনযিলে যুহরের পূর্বে অবতরণ করতেন তখন যুহরের সালাত আদায় না করে সেই স্থান ত্যাগ 
করতেন না । এক ব্যক্তি বলল, অর্ধদিন অর্থাৎ ঠিক দুপুর হলেও ? তিনি বললেন, ঠিক দুপুর হলেও । 


৪ #2042 0 


SS ABER AED LES AEE as খা 
1) ০৮৯ ০১৯ শষ ডি রে 
ররর ররর টড না 
ইব্‌ন মালিক (রা) বলেন যে, ০০০০০০০০০০০ 
যুহরের সালাত আদায় করতেন । 
CUE ১৫ SUL ১5 ATH 6 EUS CE UG লি ৮১০ ১210৯ NE 
০ ০০৫৩ পা ০9০4 ০০4৩ পা পাপ পা পা পপ ০ #6 EA পা রুপা ০৩999 Ge 
১০০ ০৮০4০ ০৮০ 55০19 01 ০৮ 2m lsc 001 9 Ls ty 
পপ পাও প০৫ ০4০ ৮ ০.0 oc 7 0/7 9৫ পপ oso ০৮৫৫4 ° & 
২11১ ০১৯ ১4৯11১৪৯০০০ ১৯401 ৯০০ ০৬৯ জি 055৩৮০০০৪৯০ ol all 
০৫০৭ ১৬৬ এ 5৯41 2118 315 ডিও 0৩ ail 
১০২৪. লা রাবি Ea TEI) বন মাসরূক রে) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি একবার আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর পিছনে যুহরের সালাত সেই সময় 


আদায় করেছি যখন সূর্য চলে পড়েছে। তিনি বললেন, সেই সত্তার কসম, যিনি ব্যতীত কোন মা'বুদ 
নেই, এই সালাতের ওয়াক্ত এটাই । 


ইমাম তাহাবী (র)-এর মন্তব্য 
ইমাম আবু জা’ফর তাহাবী রে) বলেন, একদল আলিম (ফকীহ) এই মত গ্রহণ করেছেন। তাঁরা সব 
সময় (পুরো বছর) যুহরের সালাত তাড়াতাড়ি ‘আওয়াল ওয়াক্তে আদায় করা পছন্দ করেন। তারা 
সেই সমস্ত হাদীস দ্বারা প্রমাণ-পেশ করেন, যা আমরা উল্লেখ করেছি। 

রে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তীদের বিরোধিতা করে বলেছেন, শীতকালে যুহরের 
সালাতকে তাড়াতাড়ি করা হবে, যেমনটি আপনারা উল্লেখ করেছেন, আর শ্রীক্মষকালে তা বিলম্ব করে 
। ঠান্ডা সময়ে আদায় করা বাঞ্চনীয় । তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন ৪ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত ৩৫১ 


~ 


24 ESE MET EDN EEA EEE CLEC 
০৮21১৯৮৫৮৮০ Li Ls J 2 ০৪ ও 0১০০0৪১১১০১ ৮১৯৯ ০১০০ 


1 25575575552 


পি পাবা পি র2% ৩ পা 6 ৩ পাপা পাপ পতি ৩ পরত 


2181 50956820555 21057519752 26401152055 45 


5৮591 ক রি 


৩ পপ পর 


৪০] 525 ১1131 SLAG snl কী দেও ০০১৭ 
১০২৫. ইব্ন মারযুক (রা)...... আবূ যার (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমরা 
একবার রাসূলুল্লাহ্‌ শ্র্ঃই-এর সঙ্গে এক মন্যিলে (সফরে) ছিলাম । তখন বিলাল (রা) আযান দিতে 
চাইলেন। রাসূলুল্লাহ্‌ শুই বললেন, হে বিলাল! থাম। তারপর তিনি আযান দিতে চাইলেন । তিনি 
জগলু বললেন, হে বিলাল, থাম । আবার তিনি আযান দিতে চাইলেন। তিনি বললেন, হে বিলাল 
থাম । অবশেষে এত বিলম্ব করা হল যে, এমনকি আমরা বালির টিবিগুলোর ছায়া পড়তে দেখতে 
পেলাম । তারপর রাসূলুল্লাহ্‌ গ্রশ্্ঃ বললেন, জাহান্নামের নিঃশ্বাস থেকে হয় গরমের তীব্রতা ৷ প্রচন্ড 
গরম পড়লে (কিছুটা) শীতল সময় সালাত আদায় করবে। 


পা ০৩৪ 


০৯১০০ glide Sl BS Us 255 tl gre he ৮ (58 0005 045 1585০ N.Y 


১৮৯১২০৭৪১৯৭ ক Ue EEG ose 


১ 


০৫৩ ৫৩৩ ০৮০ ৮৩০. 


৪2 ১5] 131 ৯১০৪ snl ig ০১৯ ০০ ll 
" ১০২৬. ফাহাদ (র)...... আবু সাঈদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ ভু 


বলেছেন, (যুহরের) সালাত (কিছুটা) শীতল সময় আদায় করবে । কারণ, জাহান্নামের নিঃশ্বাস থেকে 
হয় গরমের তীব্রতা । সুতরাং প্রচন্ড গরম পড়লে (কিছুটা) শীতল সময়ে সালাত আদায় করবে । 


প কু তপু Lot Li Lo 4 ৩2 ৩0 ০০:৪০:৪৫ 2: EE Bes কি ও 
(5 JU ০১৮০৭ 09 005 Al C5 UU ois ০ ৮5 0৪ JUG একি 0১8৯ NV 


ds EE ০৪১০০ ls ole ও 
১০২৭. ফাহাদ (র)...... আবু সাঈদ (রা) সূত্রে নবী হুঃ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


১০৯০৪ os EE সি 05৮৯১১৪ ৫0০০৪০৪৯-প 


2৫, ২8548 5 


NN 


৪ 


£ 


. এ 


১০২৮. ইউনুস (র)....... আবু হুরায়রা. (রা) সুত্রে রাসূলুল্লাহ্‌ শুক্ল থেকে অনুরূপ রিওয়ায়াত 
. করেছেন। 


:৬/%/%4.$/2510]9101091).00]া) 


| S Contents | 

৩৫২ | =" তাহাবী শরীফ 

5526 OA RT ET ER, সি 

25757857522 
, 4185 কঃ 


১০২৯, রহীউল জীষী। (র)....... .. হামা রে) সহ জজ থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


জা ৭ ্‌ ক ও . 0 Bd 


এত ইবুন খুযায়মা রে) ও ফাহাদ রে)... টা পল পল থেকে 
ত | - 


ও 


Le টার 


পা 24042 


A hs BF dn JL ০০ ৪১৮০ 


১০৩১. . ইউনুস বর আব ছার: রো) সূত্রে রাসূলুল্লাহ্‌ হয থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


- 


2 0B AS 12521525885 2 প০ ৩ 


জি চাটি 
১০৩২. ইউনুস (রে)... সাবুহ্ররা রো) সুনে FETE থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


১১ ১৯০৯ ৬০ SI LS এ sll ০২ St US ০০ ০১৪৯] 2 ০3 0১৪৩৯ ~\.TY 


Es I een SUES 02 5 tS ree be 


১০৩৩. ীউল সুআযবিন ও)... বনে EE 5 পরার 
বলেছেন, আবু হুরায়রা (রো) রাসূলুল্লাহ্‌ শ্রুশ্ঃ থেকে বর্ণনা করছেন। তারপর তিনি (প্রথমোক্ত 
হাদীসের) অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


85:55:9০ 


চারা Yé 


“০-৮ 9% ০৮৩ 


ANNE - 


Contents | 
অধ্যায় ঃ সালাত ৩০৩ 


ক্র জর্জ পু 


১৮০0৮5৯৪০4০ ১০ ১৮৯৭1 টিলা SS Bt JUG ES all Ed vl 8১২১৪ 


১০৩৪. Ge ARR (র)..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ বলেছেন, হারান ভারি কহর। 
কারণ, জাহান্নামের নিঃশ্বাস থেকে হয় গরমের ত তা! . 


JU ৯১০৯5 JG EEE ESL ELS ELE ০ 


Zo +70 


১1১৮৯৭1০০৬০ ১০১৪০১০৯7১০ ০১০১০০০৪ ০০০৮০৯১৮৪৪০ 


১০৩৫. জনি অৰি রো হ হাসান (রা) থেকে বর্ণনা করেন যে রাসুলুল্লাহ ও 
বলেছেন, জাহান্নামের নিঃশ্বাস থেকে হয় গরমের তীব্রতা । সুতরাং A rie 
করবে। 


22 ++ 
je PETG 8 Er রি LA 


ত তপ 25৮9৩ পি পাতা 


1 055০ ote ভ৩০৮০৪১১৯৯১১০০১১ ০১০০৬ & 


a KS 


6/0 
. 


M8 দেও ৩০ ৮৯ ০ ৩৯৪ GH 5০০4৪ 
১০৩৬. ফাহাদ রে) ও আবু যুর“আ (র).... আবু মুসা (রা) থেকে মারফু হিসাবে বর্ণনা করেন যে, 
নিত তোমরা যুহরের সালাত ঠান্ডা করে আদায় করবে। কারণ, যে গরম 

তোমরা অনুভব কর, তা হল জাহান্নামের নিঃশ্বাস। 

নিচ 25548 BES COR EON HEE 
হয়েছে । আর তা একমাত্র গরমকালেই হতে পারে। পক্ষান্তরে এই রিওয়ায়াতসমূহ আমাদের 
উল্লিখিত প্রথমোক্ত সেই সমস্ত রিওয়ায়াতের বিরোধী, UU গিরি রর 
গরমকালে যুহরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে । 
যদি কোন ব্যক্তি বলে যে, এই দুটির মধ্যে একটি অপরটি অপেক্ষা উত্তম হওয়ার ব্যাপারে কি প্রমাণ 
রয়েছে। 
উত্তরে তাকে বলা হবে ঃ যেহেতু বর্ণিত আছে যে, গরমকালে যুহরের সালাত তাড়াতাড়ি পড়া হত। 
কিন্তু তা পরবর্তীতে রহিত হয়ে যায়। 
ail LS Eee Se ০২ ০৯ 0 ৪০৪৬০ 2 রা ডি 


57515187575 


০০১৮৯ এ 75525828715 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৪৫ 
Wwww.waytojannah.com 


Contents 


৩৫৪ ও _ তাহাবী শরীফ 


91 00828 ০৯৫1০ lll ৪২০০ ঞ্ 41155515০০0 ২452 উন 

০৬০০15154১3 নী চে ৩০ ১1 ৪5০ 

১০৩৭. ইবরাহীম ইব্‌ন আবী দাউদ (র).... মুগীরা ইব্‌ন শু'বা (রা) থেকে বর্ণনা করে যে, তিনি 

বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুনু আমাদেরকে নিয়ে যুহরের সালাত সূর্য ঢলে পড়ার সাথে সাথে আদায় 

করেছেন । তারপর বলেছেন, সালাতকে ঠাণ্ডা করে আদায় করবে । কারণ জাহান্নামের গিিরিততে 
গরমের তীব্রতা হয়ে থাকে। 


ইমাম তাহাবীর ব্যাখ্যা ্‌ 
সুতরাং মুগীরা (রা) তার এই হাদীসে বলছেন যে, যুহরের সালাতকে ঠাণ্ডা করার ব্যাপরে রাসূলুল্লাহ্‌ 

জশ্লঃ-এর নির্দেশ সেই সালাতকে গরম ওয়াক্তে পড়ার পর ছিল। এতে সাব্যস্ত হল যে প্রচন্ড গরমের 
সময় যুহরের-সালাত জলদি করা রহিত হয়ে গিয়েছে। এবং প্রচন্ড গরমের সময় ঠাণ্ডা করে আদায় 
করা ওয়াজিব হয়ে গিয়েছে। | 
আনাস ইব্‌ন মালিক (রা) ও আবূ মাসউদ (রো) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ শুই যুহরের 
সালাত শীতকালে তাড়াতাড়ি এবং গ্রীষ্মকালে বিলম্বে আদায় করতেন 


৮11 SS UL Ue 55 441 ০৮505 05859510148 0১৯০৭, YA 


eA He AE ০24 LA AE EE AE 


১ elt 3 Se ১৪১৭১ p32 Lal ১৯১ fl 2 সক SS ০৪ 
ET EO #020 


21955756175 ১০৬০০ Ll ৬ ক AST ৫০ ০২ 
১০৯4০০৮০৩৩৯] ১55 ০২৮৯ ০5০৩ i 8৯০ ০৯৯ এ এজ 


‘hw 


, ৮3৭) ০5 25৬5 এ] 54 411 02০ 45122 1 


১০৩৮. ইব্‌ন আবী দাউদ (র)..... আবু মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ 
শন কে যুহরের সালাত সূর্য ঢলে পড়তেই আদায় করতে দেখেছেন। আবার কখনো তিনি প্রচণ্ড 
গরমের সময় তা বিলম্বে আদায় করেছেন। তারই ইসনাদে আবু মাসউদ (রা) থেকে এটাও বর্ণিত 
আছে যে, তিনি রাসূলুল্লাহ্‌ জ্্ঃ$-কে দেখেছেন যে, তিনি যুহরের সালাত শীতকালে তাড়াতাড়ি এবং 
গরমকালে বিলম্বে আদায় করতেন । 


Ci big ah am (5 JG ৮০১৪০] 4108 JG 5915 রী (১১১ 9.৭ 


০৮০,০৫০ 


0751 3, 


১০৩৯, । RHO ৫ আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি. 
বলেছেন, রাসূলুল্লাহ শর পচণ্ড ঠান্ডার সময় যুহরের সালাত জলদি এবং প্রচণ্ড গরমের সময় ঠান্ডা 
করে আদায় করতেন । 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত ২... - ৩৫৫ 


517 EN TE En নির্ঘাত 534 0৫ 
১০৪০. ইব্রাহীম ইব্‌ন মারযুক (র)..... নানার রিবা জরিনা নে ডিন রলেভো 
রাসূলুল্লাহ গুণ শীতকালে যুহরের সালাতকে জলদি এবং গ্রীষ্মকালে ঠান্ডা করে আদায় করতেন। 
ইমাম আবু জা"ফর তাহাবী (র) বলেন, আমাদের মতে যুহরের সালাতে সুন্নাত তরীকা এটাই । 
যেমনটি আবু মাসউদ (রো) ও আনাস রো) রাসূলুল্লাহ্‌ শুই -এর সালাত সম্পর্কে উল্লেখ করেছেন। 
অনুচ্ছেদের প্রথম. অংশে আমরা যা কিছু বর্ণনা করেছি, তাতে এরূপ কোন কথা নেই, যাতে এর 
পরিপন্থী আমল ওয়াজিব হয়। কারণ, উসামা (রা), আয়েশা (রা), খাব্বাব (রা) ও আবূ বারযা (রা) 
সকলের রিওয়ায়াত আমাদের মতে মুগীরা (রা)-এর ওই হাদীস দ্বারা রহিত হয়ে গিয়েছে, যা আমরা 
অনুচ্ছেদের দ্বিতীয় অংশে বর্ণনা করেছি। রইল (আবদুল্লাহ্‌) ইব্‌ন মাসউদ (রা)-এর হাদীস যে, তিনি 
সূর্য ঢলে পড়াকে যুহরের সালাতের ওয়াক্ত বলেছেন এবং তা তার ওয়াক্ত হওয়ার ব্যাপারে তিনি 
কসমও করেছেন। বস্তুত ওই হাদীসে এ বিষয় উল্লেখ নেই যে, এটা গ্রীম্মকালের না শীতকালের 
ওয়াক্ত, এবং এটা অন্যদের বর্ণনার পরিপন্থী হওয়ার কোন প্রমাণও নেই । ৰ 
আর এই আনাস ইব্ন মালিক রো), থেকে ইমাম যুহ্রী রে) রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ 
রুকু যুহরের সালাত সেই সময় আদায় করেছেন, যখন সূর্য চলে পড়েছে। তারপর আবু খালিদা (র) 
এসে এর ব্যাখ্যা করে বলেছেন, তিনি তা শীতকালে তাড়াতাড়ি এবং গ্রীষ্মকালে বিলম্বে আদায় 
করতেন । সুতরাং ইব্‌ন মাসউদ (রা) যা রিওয়ায়াত করেছেন তাতেও এর সম্ভাবনা রয়েছে। 
যদি যুহরের সালাত'জলদি আদায়ের ব্যাপারে কোন প্রমাণ পেশকারী নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ 
পেশ করে £ 
2105 00 slg al ০০১০০০৩০৮১0 008 00055 LG ELD oN 
50 0৯৯01 55005 ULE ১১১৮০১০০৮০৯ ১০০১০১০০৬, 
১২০ 1 ০5 লাকি JG BLA sia Ce 0685 Al 045 GUD A SAIL 
০০৩,১৪০ 51 ৮৮ ৬০৩ 0] 5 Seal ১১০ (৭ ০৪১ 4211 4১0 ২5৯ ll 55 ৯৯9 
80572585215 
১০৪১. ফাহাদ ইব্‌ন সুলায়মান (র)...... সুওয়াইদ ইব্‌ন গাফালা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার হাজ্জাজ যুহরের সালাতের আযান শুনেন। তিনি তখন “জাববানা'তে অবস্থান 
করছিলেন। তিনি তখন তার নিকট পয়গাম পাঠালেন যে, এটা কিরূপ সালাত আযান) ? তিনি 
বললেন, আমি আবু বাকর (রো), উমার (রা) ও উসমান (রা)-এর সঙ্গে এমনি সময় (যুহরের) 
সালাত আদায় করেছি যখন সূর্য ঢলে পড়েছে। তিনি বলেন, তারপর হাজ্জাজ তাকে ফিরিয়ে দিয়ে 
বল্ল তুমি আযানও দিবেনা ইমামতিও করবে না। 


www.waytojannah.com 


Contents 


৩৫৬ | তাহাবী শরীফ 


তাকে উত্তরে বলা হবে ৪ এ হাদীসে এরূপ' কোন কথা নেই যে, সুওয়াইদ (রা) তাদেরকে যে 
ওয়াক্তে দেখেছেন তা গ্রীষ্মকাল ছিল । সম্ভবত তা শীতকাল ছিল। আর তাদের মতে গ্রীপ্মকালের বিধান 
তার পরিপন্থী । এর উপর প্রমাণ হল লিমন". 


80 5 all UE C0 ET lk, 3218. JU ols ০2 53 by —\. EY 
১০৪৯ LD 25D LUKE is SY UL ০৪ ৩1 yo ২ ১০ 4231 ০০ 

. ১৪০৭৪ পি ৯১১1) ৯:১১: all 
১০৪২. ইয়াযীদ ইবৃন সিনান (র) ..... ইবন উমার শে) থেকে বর্ণনা করেন যে, উমার (রা) 


মন্কাতে আবু মাহযূরা (রা)-কে বলেছেন, তু তুমি প্রচ গরম এলাকাতে রয়েছে। সুতরাং সালাতের জন্য 
আযান ঠাণ্ডা করে, আরো ঠান্ডা করে দিও। 


বিশ্লেষণ 

আপনারা কি দেখতে পাচ্ছেন না যে, উমার (রা) দি 
কারণে ঠান্ডা সময় (আযান দেয়ার) নির্দেশ দিয়েছেন ? অতএব আমাদের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে, 
তার থেকে বর্ণিত সুওয়াইদ (রা) এর রিওয়ায়াতকে ভিন্ন অর্থে প্রয়োগ করা'। সুতরাং তা এরূপ ওয়াক্ত 
হবে যাতে গরম থাকবে না । 

যদি কোন প্রশ্নকারী বলে যে, সকল মৌসুমে যুহরের সালাত জদি পড়ার বিধান এবং তা ফিছ করা | 
যাবে না। যেমনটি খাব্বাব (রা), আয়েশা (রা), জাবির রো) ও আবূ বারযা (রা)-এর হাদীসে 
রাসূলুল্লাহ্‌ শ্শ্লঃ থেকে বর্ণিত আছে। আর তিনি তাঁদেরকে ঠান্ডা ওয়াক্তে সালাত আদায়ের নির্দেশ 
দেয়া প্রচন্ড গরমের কারণে তীর পক্ষ থেকে তীদের জন্য শুধুমাত্র অবকাশ ছিল। কারণ, তাদের 
SOV ELA ০০০০০ 
_রিওয়ায়াত উল্লেখ করেন ৪ 


০1০৬০ ১৫ ০৩০৪৪ ১০ ০১111 321 (5 08475 রো 505 JG 4৫৪ 154 -8.ঠা 
০৮৪ ০১০৪ রি এ] ১৬৯০২০5৮৮০3 ১৮৪1, রা ৯০০৭5 ০০ 00৪ 
10199211085 095 al 956 05 0০ 8০ এব Es ৩1০21৯4১653, 


১০৪৩. ফাহাদ (র)....... মায়মুন ইব্ন মিহরান (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
দ্বিপ্রহরে (সূর্য চলে পড়ার পর) সালাত পড়তে কোন রূপ অসুবিধা নেই। তারা (সাহাবীগণ) দ্িপ্রহরের 
সময় সালাত আদায় করা এজন্য পছন্দ করতেন না যে, তীরা মক্কায় সালাত আদায় করতেন, যেখানে 
প্রচন্ড ON UE DVL বলেছেন, তা ঠান্ডা করে 
আদায় করবে। : 


উত্তরে-তাকে বলা হবে ঃ VE UES NE SHEE যেমনটি তুমি উল্লেখ 
* করেছ, তাহলে রাসূলুল্লাহ্‌ জুলু তা সফরে বিলম্ব করতেন না। কারণ, সেখানে তো ছায়া এবং গৃহ 
ইত্যাদি থাকত না । যেমন আবু যার (রা)- -এর হাদীসে ব্যক্ত হয়েছে এবং তিনি তা তখন আদায় 


wWww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত + | | ৩৫৭ 


করতেন ৷ যেহেতু ছায়া ও গৃহ ইত্যাদি ব্যতীত তা তার প্রথম ওয়াক্তে ছিল । সুতরাং তাঁর সেই সময় 
সালাত আদায় না করা প্রমাণ বহন করে যে, ঠান্ডা সময় সালাত পড়া সম্পর্কে তার নির্দেশ এজন্য 
ছিল না যে, প্রচণ্ড গরমের সময় তীরা ছায়াতে থাকবেন অতঃপর বেরিয়ে গরম অবসানের অবস্থায় 
যুহরের সালাত আদায় করবে না। কারণ, যদি ব্যাপারটি অনুরূপ হত তাহলে তিনি ছায়া না হওয়া 
অবস্থায় তা প্রথম ওয়াক্তে আদায় করতেন। সুতরাং আমাদের মতে (আল্লাহ্‌-ই উত্তমরূপে জ্ঞাত) এ 
বিষয়ে তার এই নির্দেশ ওয়াজিব হিসাবে আরোপিত হয়েছে এবং এর সুন্নাত তরীকা এটাই ৷ ছায়া 
বিদ্যমান থাকুক বা না থাকুক । ইমাম আবু হানীফা (র), ইমাম আবূ ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ 
(র)-এর এটাই অভিমত । 


TG ei 
১২. অনুচ্ছেদ £ £ আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হবে, না বিলঘে ? 


| 4145১ pails 3a Stl TAS CL 55:05 


১৭ এত i) io ID ৮৯০০৭ ১০195 ০৯২০০ ৮এ৯০ সা UL 

০৮ ০ প ন ০4 0 
২ গে 
002 4 
চান 


সে জ 401310450০5 9 5৯০০০ 
১০৪৪, আলী ইব্‌ন মা’বাদ (ো)..... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুনু অপেক্ষা আসরের সালাত জলদি আদায়কারী কেউ ছিল না । আনসারের দুই 
ব্যক্তির ঘর রাসূলুল্লাহ্‌ শুরুই -এর মসজিদ (মসজিদে নববী) থেকে দূরে ছিল। (এক) আবু লুবাবা 
ইব্‌ন আব্দিল মুন্যির, যিনি বনু আমর ইব্‌ন আওফ গোত্রীয় ছিলেন এবং (দ্বিতীয়জন) আবূ আবাস 
ইব্‌ন খায়র, যিনি ছিলেন বনু হারিসা গোত্রীয়। আবু লুবাবা (রা)-এর বাড়ি ছিল “কুবা” (পল্লীতে) 
এবং আবু আবাস (রা)-এর বাড়ি ছিল বনু হারিসা গোত্রে । এরা দুইজন রাসূলুল্লাহ্‌ শুরুই -এর: সঙ্গে 
আসরের সালাত আদায় করে নিজ নিজ সম্প্রদায়ের নিকট আসতেন এবং তাদেরকে দেখতে পেতেন 
57555057575 
জলদি পড়তেন। ; 


র্প ০. রা পরা fF OF i চা পা কু পপর “0 পা ০ পুড়ে তা 
৯০ ০০০০০ 00005 3552 02 alll se 105৪ ০৪৪ 1 (১৪৯ 1.০ 
£225 ত ৮ ৫০ ৮৮:08:৯৪ হি A ০ পর “4497 ০ ন ০ i 0. ° 


Wwww.waytojannah.com 


- Contents 
৩৫৮ টি তাহাবী শরীফ 


১০৪৫. ইব্‌ন আবী দাউদ রে)...... আনাস ইব্‌ন মালিক রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমরা জালের সালাত আদার করতাম। তারপর কোন বাজি নব জামর ইনুন আওফের 
নিকট চলে যেত এবং তাদেরকে আসরের সালাত আদায়রত পেত। 


55175151065 এ০৮০০] SAE 008 55 ES 005 5915 1০2108৮৯7৮5 
4441 বারি 1175 ০১১০৭ ০০4৭ ৮০০ রে sl sal ০:৪৯ ০৪১০০ 
রানি পি ৮ Apt জিও সে all 2 SKY 
১8, রানির ১91 
১০৪৬. ইব্‌ন আবী দাউদ রে)..... আনাস ইব্‌ন মালিক রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাই 
শ্য। আসরের সালাত এমন সময় আদায় করতেন, তারপর কোন গমনকারী “কুবা' পর্যন্ত যেত। 
বের্ণনাকারী) যুহরী রে) অথবা ইসহাকের মধ্যে একজন বলেন, তারা (কুবাবাসী তখন) সালাতরত 
থাকত । অন্যজন বলেন, সূর্য তখনও উপরে (উজ্জ্বল) থাকত। 
১15 71515115352 ES IEG al BEE Shit 


240 # ESAT - ৮:৮৫ ০০:4০ 27701 02 4" 4৫০ ০ 
১৮১1 ০০০47492৩৮০ 45০৯ 09৮ 91 আও এক 0০০ ০১৪৪ 0০০৯৪১০৯০০৪ 


4" 2002 2 
নি 


২১০১০ sy 62305 নি 11 Cal ২৯১৫০ ০৯৮]। ৯১ EK ৩০ 
১০৪৭. ইব্‌ন আবী দাউদ (র) ও ইউনুস (র) আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমরা এমন সময় আসরের সালাত আদায় করতাম যে, কোন গমনকারী “কুবা" পর্যন্ত যেত। 
গমনকারী কুবাবাসীদের নিকটে এমন সময় পৌছতেন যে, সূর্য তখনও উপরে (উজ্জ্বল) থাকত ৷. 


০ ১৯৯51] Jl ৩২ ৮৪ 4০57৮1১২4০২ COE LES —\.EA 


2-8 


FA AS aad ES ৭4110 sl ১৮০০ be 625! 
Li BR ৮৬০] Ge 9115 5১৯1 06৪ 2251 ০০৪৪ ls 

| + NG UG 
১০৪৮. ইব্‌ন আবী দাউদ (র)...... আনাস (রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ প্রশ্নঃ এমন 
সময় আসরের সালাত আদায় করতেন যে, কোন গমনকারী “আওয়ালী* (মদীনার পার্শ্ববর্তী উঁচু 
মহল্লা)-তে পৌছাত, সূর্য তখনও উপরে (উজ্জ্বল) থাকত । ইমাম যুহরী (র) বলেন ঃ 'আওয়ালী” দুই- 
তিন মাইল দূরে অবস্থিত ছিল । আমার ধারণা তিনি চার মাইলেরও উল্লেখ করেছেন। 


2 


০০1 ১০ 491 ১৪ Sl EAS DE JUG el ৮৪ ০2 ০৪০৮৯ -৮, £৭ 
০১191 2৪১০৪ 22 Ls tilly Soin পু ৩৫ খু পেন 0০৮৪৯ 


G- Los 3 


El REE Ln LL 


WWwWw.waytojannah.com 


Contents 
_ অধ্যায় ৪ সালাত ৩৫৯ 


১০৪৯. ইউনুস ইব্‌ন আবদিল আ'লা (র)..... আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ রঃ আসরের সালাত এমন সময় আদায় করতেন যে, সূর্য তখনও অনেক উপরে উজ্জ্বল 
থাকত । কোন গমনকারী ‘আওয়ালী’তে গমন করত এবং “আওয়ালী'তে এমন সময় পৌছাত যে সূর্য 
তখনও উপরে (উজ্জ্বল) থাকত । 


“Fe ক. ৩ রি ০ 28 ৯৮ 4০৩ কুল বা 

৩০ ১১13) 001 ০]৮8 ৮৮৯০ ০৮৪44141১27 0 ০1৮৪ 42৪৯ ০১১ শশী 0১১৬৯ 7১১০, 
॥ 8:94 oc রি ৮০১৩৪ পশু পু পি প০০৩ Fs কু পারত পা ০9৩ ০ ০০ 
£ | _ পা পাপা | Zz রি 
১১ (৯ ০০৪৯ MISH AEN LAS milly rod জলি ক 

৮. ০ 0117, b 0828 7 পা 023 পা ০০০ ০/০ ৮০ % ৫০ sa RE ৩9 

১ ভা এ LE 4011 ১০০০ SU la ass gl 980 ২৯] 
১০৫০. মুহাম্মদ ইব্ন খুযায়মা (র)..... আনাস ইব্‌ন মালিক রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ জ্ুঃ় আমাদেরকে নিয়ে এমন সময় আসরের সালাত আদায় করতেন যে, সূর্য 
তখনও উজ্জ্বল থাকত । তারপর আমি আমার গোত্রের নিকট ফিরতাম, দেখতাম, তারা মদীনার এক 


প্রান্তে বসে রয়েছে। আমি তাদেরকে বলতামঃ উঠ, সালাত আদায় কর, রিড জলা 
আদায় করে ফেলেছেন। 


বিশ্লেষণ 

আনাস ইব্‌ন মালিক রো) হি হার যাবার হরর 
কাতাদা (র), ইসহাক ইব্ন আবদুল্লাহ রে) ও আবুল আব্ইয়ায রে) আনাস ইব্‌ন মালিক (রা) থেকে 
যা রিওয়ায়াত করেছেন, তা জলদি সালাত আদায়ের স্বপক্ষে প্রমাণ বহন করে । যেহেতু তাদের 
হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ শুইল তা (আসরের সালাত) এমন সময় আদায় করতেন যে, কোন 
গমনকারী তাদের উল্লিখিত স্থানে গমন করত এবং তাদেরকে এ অবস্থায় পেত যে, তারা তখনও 
সালাত আদায় করেনি । আর আমরা জ্ঞাত আছি যে, তারা সূর্যের রং হলদে হওয়ার পূর্বেই সালাত 
আদায় করে নিতেন । সুতরাং এটা জলদি পড়ার দলীল । 

ইমাম যুহরী রে) আনাস (রা)-এর উদ্ধৃতি দিয়ে যা রিওয়ায়াত করেছেন যে, “আমরা নবী শ্কঃ-এর 
সঙ্গে এমন সময় আসরের সালাত আদায় করতাম যে, আমরা “আওয়ালী'তে পৌছলেও সূর্য তখনও 
উর্ধ্বাকাশে থাকত । সম্ভবত তা উপরেও থাকত অথচ হলদেও হয়ে যেত। 

অতএব আনাস (রা)-এর এই হাদীসে ইয্তিরাব' দিব্যমান। কারণ, যা কিছু যুহরী (র) তার থেকে 
রিওয়ায়াত করেছেন এর মর্ম ওই হাদীসের পরিপন্থী, যা ইসহাক ইব্‌ন আবৃদিল্লাহ রে), আসিম ইব্‌ন 
উমার (র) ও আবু আব্ইয়া রে) আনাস (রা) থেকে রিওয়ায়াত করেছেন । সংশ্লিষ্ট বিষয়ে আনাস 
(রা) ব্যতীত অন্যদের থেকেও হাদীস বর্ণিত আছে। তা থেকে কিছু নিম্নরূপ £ | 


fF eo # লাল পা পু ২০ £০ ৩ পুরি পা পর পু ০ পপ পা ০ Ed 9 পক 

Cay 5551158122৬) ৮৮54১০10555 315 5459 এঠাডি। ০3105524554 

012 ৮. &, পপ পুত 2:1227 ০1017515575 23 পু ০ টন ০ ASAE “#0 

Ell ৮০1 ০৮৫ JG 43০1 92110 এ ১111 5513 উহ C5 4050৯ ০2 
টি ্ঃ ন পাপা 2 LSE RES 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬০ - তাহাবী শরীফ 


তি SS ESC ARE Cd 
১০৫১. ইব্‌ন আবী দাউদ (র) ও ফাহাদ (র)...... আবূ আরওয়া (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি মদীনাতে নবী (সা)-এর সঙ্গে আসরের সালাত আদায় করতাম । তারপর সূর্য 
অস্তমিত হওয়ার পূর্বে যুলহুলায়ফার গাছের নিকট চলে আসতাম । আর এটা দুই “ফারসাখ' 
(ছয়মাইল) দূরে অবস্থিত । 

এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি আসরের সালাতের পরে সূর্য অস্তমিত হওয়ার পূর্বে দুই 
‘ফারসাখ’ দূরত্ব অতিক্রম করতেন । সম্ভবত ওই ভ্রমণ পদব্রজে হবে । আবার হতে পারে ওই ভ্রমণ উট 
বা অন্য কোন বাহনের মাধ্যমে ছিল । আমরা বিষয়টি নিতান্ত গভীরভাবে লক্ষ্য করেছি, এবং দেখছি ৪ 


১৮ ০০৫ LESTE LIE St UES SSE Bahay 
এর 
১০৫২. জা মি জোলির 
করেন যে, তিনি বলেছেন, আমি নবী শ্হ্্(-এর সঙ্গে আসরের সালাত আদায় করতাম। তারপর 
পদব্রজে যুলহুলায়ফা অভিমুখে যেতাম। সূর্য অস্তমিত হওয়ার পূর্বে আমি তাদের নিকট পৌছে 
যেতাম। 

এই হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি সেখানে পদত্রজে যেতেন এবং তীর এ কথা বলা “সূর্য অস্তমিত 
হওয়ার পূর্বে” (পৌছে যেতেন), A 
আবু মাসউদ (রা) থেকেও অনুরূপ বর্ণিত. আছে £ 

be LS LAL YG 3 YEG Ce CE YG BG Ll উদ, ০ 
১2১১৮৪০৮০০৭ ৪১০৫৯১৪০০৯৮ ১০১৯ এন উল 


MEAG 4। ০১ ০৬০০৪৬১৯০০2 সপ পে IY 
রি 


রা তা 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ জু এমন সময় আসরের সালাত আদায় করতেন . 
যে, র্ঘ তখনও উর্মাকাশে উজ্জল থাকত। জার তা থেকে অবসর হওয়ার পর কোন ব্যক্ত সূর্য 
ইসির নিসা জিকির হিরন | 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত | | ৩৬১ 


ব্যাখ্যা 

এই হাদীসটিও আৰু আরওয়া (রা)- EE TEE CES এই হাদীসে তিনি এই বাক্যটি 
বৃদ্ধি করেছেন ৪ “তিনি এমন সময় তা (আসরের সালাত) আদায় করতেন যে, তখনও সূর্য 
উর্ধ্বাকাশে (উজ্জ্বল) থাকত ।” এতে প্রমাণিত হয় যে, তিনি তা বিলম্বেও আদায় করতেন। 

আনাস ইব্‌ন মালিক (রা) থেকেও এক হাদীস বর্ণিত আহে, যা এর স্বপক্ষে প্রমাণ বহন করে ঃ 


PR OE FAM 1 ০% 


রঃ রি রে পুর 2 LAA রি রা: 
হাতার নর 8 চিজ A 
বলেছেন, 25/5755558 জিন 
থাকত: . | 


বিশ্লেষণ 

তেরি যা CR বাদ দিচ্ছেন যে, তিনি তা এমন সময় আদায় 
করতেন যখন সূর্য উর্ধ্বাকাশে উজ্জ্বল থাকত এতে প্রমাণিত হয় যে, তিনি কখনও তা বিলম্বে আদায় 
করতেন এবং সালাত আদায় করার সময় এবং সূর্য অস্তমিত হওয়ার মাঝখানে এতটুকু সময় থাকত 
যে, কোন ব্যক্তি যুলহুলায়ফা এবং ওই সমস্ত স্থানসমূহের দিকে যেতে পারত, যা এই সমস্ত হাদীসে 
ব্যক্ত হয়েছে। আনাস ইবৃন মালিক (রা) থেকে এ বিষয়ে এটাও বর্ণিত আছেঃ 


(লা ০২৮55 J ৪১৯১১০০১০1০ JG SS ET la 00 
চে UE UE all ২৮০০ ০০৭ ১৮০ ০৪১৮০ ০৩১ ২৪৬০ 
্‌ A - 22057559205 05 ৮০৪। 8৪ পন 
১০৫৫, বারি ই নর রে)...... আনাস (রা)-এর আযাদকৃত গোলাম আবু সাদাকা €র) 
থেকে বর্ণনা করেন যে, একবার তাকে [আনাস (রো)] সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা. করা হয় 


এতে তিনি বললেন, জারা নি কিছুনা AHA হায়াত A 
আদায় করতেন । - | 


ব্যাখ্যা 

এতে. সম্ভাবনা রয়েছে যে; তীর বক্তব্য “এই দুই সালাতের মাঝখানে” দারদা 
সালাতের মাঝখানে. বুঝানো হয়েছে । এটা তার আসরের সালাতের বিলম্বের স্বপক্ষে প্রমাণ বহন 
করে । আবার এটারও সম্ভাবনা আছে যে, এর দ্বারা উদ্দেশ্য হল তোমাদের জলদি করা এবং বিলম্ব 
করার মাঝখানে ৷ এটাও বিলম্বের প্রমাণ, তবে অধিক বিলম্বের নয়। যখন হাদীসে আমাদের উল্লিখিত 
সেই সম্ভাবনা রয়েছে, আর আবুল আব্ইয়ায রে)-এর হাদীসে আনাস (রা) থেকে বর্ণিত আছে যে, 
রাসূলুল্লাহ্‌ জর ওই সালাত এমন সময় আদায় করতেন, যখন সূর্য উরধ্বাকাশে উজ্জ্বল থাকত, এটা 
প্রমাণ বহন করে যে, তিনি কখনও তা বিলম্ব করে আদায় করতেন। 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৪৬ 


WwWww.waytojannah.com 


Contents 
৩৬২ | j |  তাহাবী শরীফ 


নিত রা এটা কভার হতে গালে, PE SL থেকে এ সমস্ত ' 
ডিও 


পা ০৮ ০ পপ ৩. তবু ৩ 64 ০০ ০ তত ৩৩৫ £০ ক্লক 
Al ৯১০ ০৫ ০১০) ০০ 4১০৯ এ 01 As Al Gl JU ০০০৪৪ ৮৪৮৯ —\. 01 
° এপ ০-০ বণ জল ০৫. “০৮ “Ue পপু 0 1৭5. পিল পা 85৭ 
। 
০ ০9৩ এ+ w পা = পা পা পাপা পাপা পারা ০৩ ডি পা 9 oer EE AE EE a 
1০ 0৬52 এ 1 


৩৪৩ ৫ ০০০৬] ০১৬] HU ৬৯ ২৯০1 ০4৯২9 UG SAL ৯১০ | 


CG Yes 40155 (৮:১1 ১8১৪703১০51 5১০৪ 
১০৫৬. ইউনুস (র) ...... আলা: ইব্‌ন আবৃদির রহমান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি একবার যুহরের সালাতের পরে আনাস ইব্‌ন মালিক (রা)-এর নিকট গেলাম । তারপর তিনি 
দাড়িয়ে আসরের সালাত আদায় করা আরম্ভ করে দিলেন। যখন সালাত শেষ করলেন তখন আমরা 
সালাত জলদি আদায় করার প্রসঙ্গ উল্লেখ করলাম অথবা তিনি নিজেই তা উল্লেখ পূর্বক বললেন, 
আমি রাসূলুল্লাহ্‌ গুণ -কে বলতে শুনেছি ৪ “এতো মুনাফিকদের সালাত” কথাটি তিনি তিনবার 
বলেছেন। তাদের কেউ (সূর্যের প্রতীক্ষায়) বসে থাকে । অবশেষে যখন সূর্য হলদে হয়ে যায় এবং তা 
শয়তানের দুই শিংয়ের মাঝে পৌছে যায় (আর অস্তগমনের নিকটবর্তী হয়ে যায়) তখন সে উঠে 
' দীড়ায় আর চারটি ঠোকর দিয়ে দেয়। এতে সে আল্লাহ্‌র স্মরণ খুব.কমই করে থাকে । 
উত্তরে তাকে বলা হবে ৪. বস্তুত আনাস (রা) এই হাদীসে কোন্‌ ধরনের বিলম্বকরণ মাকরূহ, তা 
বর্ণনা করেছেন। আর এটা সেই বিলম্বকরণ, যার পরে আসরের সালাত শুধু মাত্র চার রাক'আত 
আদায় করা সম্ভবপর হয় এবং আল্লাহ্‌র স্মরণ খুব কমই হয়ে থাকে। কিন্তু সেই সালাত যা নিশ্চিন্ত 
. মনে, সুস্থিরভাবে আদায় করা যায় এবং তাতে নিশ্চিন্তমনে আল্লাহ্র স্মরণ করা যায় সূর্যের রং 
পরিবর্তন হওয়ার পূর্বে, তার সাথে ওই প্রথমোক্ত বিষয়ের কোন সম্পর্ক নেই। আমাদের জন্য এই 
সমস্ত হাদীসের বিষয়ে সর্বোত্তম পন্থা হল, ওই রিওয়ায়াতগুলোর একমত্যের মর্মকে বের করা এবং 
প্রয়োগ করা, বৈপরিত্য ও ভিন্নতা পরিহার করা । সুতরাং যা কিছু আলা (রা) আনাস রো). থেকে 
বর্ণনা করেছেন তাকে এরূপ বিলম্বকরণ সাব্যস্ত করব যা মাকরূহ । আর তা আদায় করার মুস্তাহাব 
ওয়াক্ত সাব্যস্ত করব ওই সময়কে, যা আবুল আব্ইয়ায রে) আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। 
আবু মাসউদ (রা) ও এ বিষয়ে তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন । 
যদি কোন প্রশ্নকারী বলে যে, আয়েশা (রা) থেকেও তো তা জলদি আদায় করার স্বপক্ষে প্রমাণ 
বহনকারী রিওয়ায়াত বর্ণিত আছে ? যেমন প্রশ্বকারী নিম্নোক্ত রিওয়ায়াত উল্লেখ করেছে ঃ 


ka MEE ই mE রর | শি hE ১১ ১০০৬ 


Zoe or 


www.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত | :. | ৩৬৩ 


১০৫৭. ইউনুস রে) ...... আয়েশা (রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শহ্র্ঃ এমন সময় 
আসরের সালাত আদায় করতেন যে, তখনও সূর্যের আলো আমার কক্ষের মাঝে ছিল এবং তখনও 
রি না 


০ UUs Gi JUG JU ০২ ৭ OA 
ills 9০৮1 2 58 পু A এ Sl ২০ ১০ ১১৯১৪০০০০৮০ ০৯৯০।। 


, ৩৯৩ পগ। ৮8271 3০2৯ ত৪ 
১০৫৮. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী শুরুই এমন 
' সময় আসরের সালাত আদায় করতেন যে, তখনও সূর্যের আলো আমার কক্ষের মাঝে ছিল এবং 
তখনও ছায়া হত না। 
উত্তরে তাকে বলা হবে £ সমৰত রও এরপই হত । আবার কধলঠ তিনি আদরের জালাতকে 
বিলম্বে আদায় করতেন। কিন্তু তার কক্ষ ছোট হওয়ার কারণে সূর্যের আলো শুধুমাত্র সূর্য অস্তমিত 
হওয়ার নিকটবর্তী সময় তার (কক্ষ) থেকে বিচ্ছিন্ন হত। সুতরাং এই হাদীসে আসরের সালাত জলদি 
আদায় করার ব্যাপারে কোনরূপ প্রমাণ নেই । এ বিষয়ে নিম্নোক্ত রিওয়ায়াত উল্লেখ করা হয় ৪ 


০৮%4%০56০ 


রা sean UE 2 2851 OEM ০৭ 
ডি ক | 00 00810 2545 95 | 


পা ০৪ 


- 


* > 


পা 


১০৫৯. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী করীম সু আসরের 
নামায পড়তেন আর সূর্যের আলো তখনো আমার কক্ষে স্পষ্ট থাকতো । 
(১5 0173423০৩০৯ ৮5 0 005 485 ol ০2 0175 0৬৮৯ -১০৯, 
০১:১০ ১০ বি 0 ০০৪,০৭০ ০2 ৮১৭ 0৪ 005 35১০০ ০) 08০৯৩ 0 Ts 
107 LF is SE IEA Al LE la ELSIE 8555 
EL NG lt ail Un ভি 
১০৬০. আবদুল গনী ইবৃন আবী আকীল (র) ও ইব্ন মারযুক রে) ..... ইয়াসার ইব্‌ন সালামা রে) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি আমার পিতার সঙ্গে আবূ বারযা (রা)-এর 
নিকট উপস্থিত হলাম । তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ শ্রহুই এমন সময় আসরের সালাত আদায় করতেন 
যে, কোন ব্যক্তি (সালাতের পর) মদীনার অপর প্রান্তে ফিরে যেত, তখনও সূর্য উজ্জ্বল, থাকত । 
তাকে বলা হবে যে, সংশ্লিষ্ট বিষয়ে আমাদের উত্তর প্রসঙ্গে এই অনুচ্ছেদের পূর্ববর্তী অংশে আলোচনা 
করা হয়েছে। তাই এই সমস্ত রিওয়ায়াতের মাঝে সমন্বয় সাধন ও সঠিক মর্ম নির্ধারণের পর আমরা 


wWww.waytojannah.com 


Contents . 
৩৬৪ 2 এ -_ তাহাবী শরীফ 


এতে এরূপ কোন বিষয় পাইনা, যা আসরের সালাত বিলম্বে আদায় করার স্বপক্ষে প্রমাণ বহন করে। 
তা ছাড়া আমরা আসরের সালাত জলদি আদায় করার ব্যাপারে যেসব রিওয়ায়াত পাই তার সাথে 
সাথে সেগুলোর পরিপন্থী রিওয়ায়াতও দেখতে পাই । সুতরাং আমরা আসরের সালাত বিলম্বে আদায় 
করা মুস্তাহাব সাব্যস্ত করেছি। (কিন্তু অধিক বিলম্বে নয়, বরং) এমন সময় তা আদায় করা হবে, 
' যখন সূর্য উজ্জ্বল থাকবে এবং তা আদায়ের পর সূর্য অস্তমিত হওয়ার পূর্বে বেশ কিছু সময় অবশিষ্ট 
থাকবে । যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করা বাদ দেই তাহলে সকল সালাতকে তার আওয়াল 
ওয়াক্তে জলদি আদায় উত্তম মনে হবে। কিন্তু রাসূলুল্লাহ্‌ শ্রশ্$ থেকে যা বর্ণিত আছে এবং যা 
মুতাওয়াতির রিওয়ায়াতসমূহ দ্বারা সাব্যস্ত রয়েছে তার উপর আমল করা সর্বোত্ম.হবে। তার পে) 
পরবর্তী 29987 থেকেও টির নী কিরে | 


১০০০5০০৭১০৯ ৩৬ 
শি 


5 


হিরা NE 
| ঠা 
১০৬১. ইউনুস (র) তি নাফি' (র) রা EEE 2H TRG 
লিখলেন ঃ “আমার নিকট তোমাদের সর্বাপ্রেক্ষা গুরুত্বপূর্ণ কাজ হল সালাত ৷ যে ব্যক্তি এর হিফাযষত 
করবে সে নিজের দ্বীনের হিফাযত করল, আর যে ব্যক্তি তা বিনষ্ট করবে সে তো (সালাত ব্যতীত) 
অপরাপর বিধানকে অধিক বিনষ্টকারী হবে। আসরের সালাতকে এমন সময় আদায় করবে, যখন সূর্য 
উ্্মাকাশে উচ্জ্বল ও নির্মল থাকবে এবং কোন আরোহী দুই বা তিন ফরসাখ দূরত্ব অতিক্রম করতে 
সক্ষম হবে ।” ও ূ 
AE : করা ki 
IH ৬০ iE SS a, ০০৯০০১০০৪০১ 
১০৬২. ইব্‌ন আবী দাউদ রে) . নি ... ইক্রামা-রে) থেকে বর্ণনা রুরেন-যে, নগরে একবার 
আমরা এক জানাযায় আবু হুরায়রা (রা)-এর সঙগে:ছিলাম।-তিনি. আসরের সালাত আদায় করলেন না 
এবং চুপ রইলেন । অবশেষে আমরা বারবার তারু নিকট সালাত আদায়ের জন্য অনুরোধ জানালাম । 


কিন্তু তিনি আসরের সালাত আদায় -করলেন না, রত আমরা সনদ বাকা টছ পাহ 
চুড়ায় সুৰ্জ (আলো) দেখতে গাই. 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত l oo ৩৬৫ 


১০ ১৬১০ ১০ ০০১০৪ JL ৯০ sl (015,9১১, চি 85 ১. 
75155455855 SEE 
১০৬৩. ইব্‌ন মারযূক (র) ..... ইবরাহীম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তোমাদের 


পূর্ববর্তী লোকেরা [সাহাবী (রা)] যুহরের ক্ষেত্রে তোমাদের তুলনায় বেশি জলদি করতেন এবং 
আসরের ক্ষেত্রে বেশি বিলম্ব করতেন । 


বিশ্লেষণ 

এদিকে উমার ইব্‌ন খাত্তাব রো), তীর গভর্ণরদের উদ্দেশ্যে লিখছেন। আর তাঁরা হলেন রাসূলুল্লাহ্‌ 
শুশ্ঃ -এর সাহাবা | তিনি জুলুই তাদেরকে আসরের সালাত এমন সময় আদায় করতে নির্দেশ দিতেন 
যখন সূর্য উর্ধ্বাকাশে উজ্জ্বল থাকত । তারপর আবু হুরায়রা (রা) তা এমন বিলম্ব করে আদায় 
করেছেন যে, ইকরামা (রা) সূর্যকে মদীনার সর্বাপ্রেক্ষা উঁচু পাহাড়ের চূড়ায় দেখেছেন। তারপর 
ইবরাহীম (র) তীর পূর্ববর্তী মনীষীদের অর্থাৎ রাসূলুল্লাহ্‌ গ্্ঃ-এর সাহাবীগণ এবং আবদুল্লাহ্‌ [ইব্‌ন 
মাসউদ (রা)]-এর শিষ্যদের ব্যাপারে'বলছেন যে, তারা আসরের ক্ষেত্রে পরবর্তীদের তুলনায় বেশি. 
বিলম্ব করে আদায় করতেন বস্তুত যখন সাহাবীগণের আমল ও বক্তব্য এভাবে এসেছে যেমনটি 
আমরা উল্লেখ করেছি। রাসূলুল্লাহ্‌ হুল থেকেও বর্ণিত আছে যে, তিনি এমন সময় তা আদায় 
করতেন যে, তখনও সূর্য উর্ধ্বাকাশে থাকত। কতেক রিওয়ায়াতে 'মুহান্রিকা' (উর্ধ্বাকাশে) শব্দ 
এসেছে । সুতরাং এই সমস্ত হাদীসকে গ্রহণ করা এবং এর পরিপন্থীকে পরিত্যাগ করা ওয়াজিব । আর 
লোকজন আসরের সালাতকে বিলম্ব করবে, কিন্তু এতটুকু বিলম্ব না হয় যে, বিলম্বকারী সেই ওয়াক্ত 
পর্যন্ত পৌছে যায় যার ব্যাপারে আলী (রা)-এর রিওয়ায়াতে আনাস ইবৃন মালিক (রা) বলেছেন, : 
রাসূলুল্লাহ্‌ শ্রঞ্নত$ ইরশাদ করেছেন, এতো মুনাফিকদের সালাত । এটাই সেই ওয়াক্ত, যে পর্যন্ত 
আসরের সালাতকে বিলম্ব করা মাকরূহ। কিন্তু এর পূর্বের ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত সূর্যের রং হলদে হয়ে 
না যায়, যে কোন লোকের জন্য সেই ওয়াক্তে আসরের সালাত আদায় করা সম্ভবপর এবং নিশ্চিন্ত 
মনে তাতে আল্লাহ্‌র যিকির করতে সক্ষম হয়; সূর্য অনুরূপ থাকা অবস্থায় সালাত থেকে বের হতে 
(শেষ করতে) সক্ষম হয়, তাহলে সেই ওয়াক্ত পর্যন্ত আসরের সালাতকে বিলম্ব করাতে কোন 
নিজ নি যা রাসূলুল্লাহ হে 
এবং তার পরবর্তী সাহাবা থেকে বর্ণিত আছে। 

আবু কিলাবা (র) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, 'আসর'কে বিলম্বের কারণে "আসর বলা. 
হয়ঃ 


৮082 প oct ৪২০ 88 ০৮ চি. = 1 5 20 ৪22 এ “ডে é 
Se 0S i EE Sr ESE BCS Se BE 
* ১১০৯ roa] 


www.Waytojannah.com 


Contents 


SUE 3 তাহাবী শরীফ 


১০৬৪. সালিহ ইব্‌ন আবৃদির রহমান ইব্‌ন আমৃর ইব্‌ন হারিস আনসারী (র)...... আবু কিলাবা (র) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আসরকে বিলম্বের কারণে ‘আসর’ বলা হয়। 
সুতরাং আবু কিলাবা (র) বলছেন যে, এর এই নাম এজন্য হয়েছে, যেহেতু এটা আদাষ করার পন্থা 
হল বিলম্ব করা । তাই আসরের সেই ওয়াক্তের বিলম্বকে আমরা মুস্তাহাব মনে করি। কিন্তু এতটুকু 
বিলম্ব যেন না হয় যে, তাতে সূর্যের রং পরিবর্তিত হয়ে যায় বা তাতে হলদে বর্ণ চলে আসে । ইমাম 
আবু হানীফা (র), ইমাম আবু ইউসুফ রে) ও মুহাম্মদ ইব্নুল হাসান (র)-এর এটাই অভিমত এবং 
আমরাও এটাই গ্রহণ করি। 
ইবোলা উপহার অভির িরিভিজলদিাদাকের যারা নিনেজীদীদ রি 
প্রমাণ উপস্থাপন করে ঃ | | 
05 LSS 05 008505৮5155 05855 02 9০৮85058৯১7 
৯০ ৮৪ ral পু ES YG ৯ ০৯5৮1 রা 
উই & dl 
+ sill ০৯৯৪ ১1 
১০৬৫. সুলায়মান ইব্ন শু'আইব (র) চিনির বর্ণনা করেন যে, আবুন্নাজাশী (র) বলেন, আমার নিকট 
রাফি‘ ইব্‌ন খাদীজ (রা) বর্ণনা করেছেন ৪ “আমরা রাসূলুল্লাহ্‌ শু -এর সঙ্গে আসরের সালাত 
আদায় করতাম । তারপর আমরা উট জবাই করতাম; তা দশভাগে বন্টন করতাম; এরপর রেঁধে 
পাকানো গোশত খেতাম; কিন্তু তখনও সূর্য অস্তমিত হত না। ্‌ 
তাকে বলা হবে ঃ সম্ভবত তারা এই কাজ অত্যন্ত দ্রুত সম্পন্ন করতেন এবং আসরের সালাত বিলম্বে 
আদায় করা হত। সুতরাং সারি টিবি তি রি রত 
মত পোষণকারীদের বিরুদ্ধে কোনরূপ প্রমাণ নেই। 
আমরা “সালাতের ওয়াক্ত" শীর্ষক অনুচ্ছেদে বুরায়দা (রা)-এর হাদীসে উল্লেখ করেছি যে, রাসূলুল্লাহ্‌ 
জয় -কে যখন সালাতের ওয়াক্ত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে; তখন তিনি প্রথম দিন আসরের 
সালাত এমন সময় আদায় করেছেন যখন সূর্য উর্ধ্বকাশে উজ্জ্বল ও নির্মল ছিল; তারপর দ্বিতীয় দিন 
তা এমন সময় আদায় করেছেন যখন সূর্য উর্ধ্বাকাশে ছিল। সুতরাং তিনি তা প্রথম দিন অপেক্ষা 
দ্বিতীয় দিন বেশি বিলম্বে আদায় করেছেন (প্রথম দিনও বিলম্ব করেছেন) ৷ বস্তুত তিনি তা উভয় দিনে 
. বিলম্ব করেছেন৷ অপরাপর সালাতের ন্যায় তা তিনি “আউয়াল ওয়াক্তে' জলদি আদায় করেননি । 
এতে সাব্যস্ত হল যে, আসরের সালাত আদায় করার উত্তম ওয়াক্ত হল সেটা, বিলম্বের পক্ষে মত 
পোষণকারীগণ যেটা গ্রহণ করেছেন। সেটা নয়, যা অপরাপর আলিমগণ গ্রহণ করেছেন। | 


॥ আযান ও সালাতের ওয়াক্ত শীর্ষক অধ্যায় সমাপ্ত ॥ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত | | ্‌ ্‌ ৩৬৭ 
Ce 2 521 511 ১৪০৭। 008] sos ৮৪০ টা 
১৩. অনুচ্ছেদ £ সালাতের শুরুতে কোন্‌ পর্যন্ত হাত উত্তোলন করবে 


#2020 


2 নি ২ 


লতা পাপাতা ০৪৫ 


| ৮০ 8৫ এ 09 জর 40055 


১০৬৬. রবী‘ ইব্‌ন সুলায়মান আল-জীযী (র)...... যুরাকিয়টান এর আযাদকৃত গোলাম সাঈদ ইবৃন 
সাম্আন (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আবু হুরায়রা (রা) আমাদের নিকট 
এলেন এবং বললেন, রাসূলুল্লাহ্‌ জুহু যখন সালাতে দীড়াতেন তখন হাত দু'টি প্রসারিত করে উপরে 
তুলতেন। | j 


ব্যাখ্যা : 
একদল আলিম এমত পোষণ করেছেন যে, পুরুষ যখন সালাত শুরু করবে তখন হাত দু'টি প্রসারিত 
করে উপরে উঠাবে। কিন্তু তারা এ ব্যাপারে কোন সীমা নির্দিষ্ট করেননি। তারা এই হাদীস দ্বারা 
প্রমাণ পেশ করেন। পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন যে, 
তার জন্য হাত দু'টি কাধ বরাবর উঠানো শ্রেয় । তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ 
করেছেন ৪ | 


2১2 03 ০৯505 401 205 005 0৮৭ SLL টপস ১৯০৯ AV 
৭ ose 


265০ 


491 9০০০ ১০৯৫৫ 2৮০ ১০৮০ তা ০৪4 ক ১০৮০ ph 


NON 


০৮ 


CLK JID বল BY সে বউ ১৪০। 1 ৪ 5 ৫ ছা শু 
১০৬৭. রবী” ইব্‌ন সুলায়মানুল মুআয্িন (র) নিহিত আলী ইব্‌ন আবী তালিব (রা) সূত্রে 
রাসূলুল্লাহ্‌ জরশ্্ঃ থেকে বর্ণনা করেন যে, তিনি যখন ফরয সালাতে দাড়াতেন তখন তাকবীর বলতেন 
এবং হাত দু'টি কাধ বরাবর উঠাতেন। 

be op ০৪১১০০9৪০৩৪ UG এ ০৮০০৫৯৮৮৪০১) MA 
Cg SEL SS lal ৪ ০১০১1 13] ক lol 00 nl ০০৭৮৭ 


As 


ক্র 


১০৬৮. ইউনুস ইব্‌ন আবদিল আ'লা (রা) ....... কযা হারের 
তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ শুরুর -কে দেখেছি, ভিনি যখন জালাত শুরু করতেন তখন হাত দুটি 
. কাধ বরাবর উপরে উঠাতেন। 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬৮ তাহাবী শরীফ 


১০০১০১৯১৪১০ SS Le 5G bi BUG a Cis ov. Aa 


০৪০ SCL KE US SAV ১০ ০ ৮০ 9৯5 2 989 U5 UG G5 ol 


ASA 


১০৬৯. ইউনুস (র) ও ইব্‌ন মারযূক রে) ....... ইব্‌ন শিহাব (র) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। | 


+০০০ ১8৫০ এ এ 043500০059৫ ০০৫০৮ ০০০৮ ৬. 
HE রি 288 ১৯৯ 11০75 9১004580৮15 89 Sb 
১২1 955 US ky ০ ৬৪ ০৪০ JEG WS bs CL nk ৪১৯45 ৪৪5 


og 


USL BE dT Solo Lee 


১০৭০. ফাহাদ ইব্‌ন সুলায়মান (র) ....... জাবির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি সালিম ইব্‌ন আবদিল্লাহ (র)-কে দেখেছি, তিনি যখন সালাত শুরু করতেন তখন হাত দু'টি 
কীধ বরাবর উঠাতেন। আমি তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন, আমি ইব্‌ন উমার 
(রা)-কে অনুরূপ করতে দেখেছি। এবং ইবন উমার রো) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ জু - 0 
করতে দেখেছি। 


03861152515 25515758558 ৬ 
৮০1১৮৯৮৯০০০ না ০০৭০৪, he ১৪৯০৪ ৩২ শীত 


Ee 4015, ৯৪৮০৪ MEAL Ol ৬০০৯ 9216 JL RL TO & il 


০9% 2 


2 


(১8 3০৯০ ৬৮৯42০৪৪৯০3 ১১/-০| ০০ টু 3] 13] 2 10115767552 


না ১৫৯ ০১৬০ as IG 00 এ 


১০৭১. আবু”বাক্রা- (রে) ...... মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন আতা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, চার 4111 -এর দশজন 
সাহাবা"র সাথে উপস্থিত ছিলেন; যাদের মধ্যে আবু কাতাদা (রা) ছিলেন অন্যতম ৷ বর্ণনাকারী বলেন, 
আবু হুমায়দ রো) বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ শুনু এর সালাত সম্পর্কে তোমাদের অপেক্ষা অধিক 
জ্ঞাত আছি। তাঁরা বললেন, কেন? আল্লাহ্র কসম! তুমি না-ত আমাদের অপেক্ষা অধিক. তীর 
অনুসরণকারী, না তার সংস্পর্শে আমাদের অপেক্ষা অগ্রগামী । তিনি বললেন, হ্যা, কেন হবো না। 
তারা (সাহাবা) বললেন, আচ্ছা উপস্থাপন করুন! তিনি বললেন, রাসুলুল্লাহ ক যখন সালাত শুরু 
করতেন তখন হাত দু'টি কীধ ব্রার উঠাতেন। বর্ণনাকারী বলেন, তারপর. তারা সকলে বললেন, 
০০০০০০০০০০০ 


| 44777 


Contents 


অধ্যায় ৪ সালাত oO ৩৬৯ 


ব্যাখ্যা | 

ইমাম আবূ জা'ফর তাহাবী (র) বলেন, একদল আলিম এ মত গ্রহণ করেছেন। তারা বলেন, 
সালাতের শুরুতে তাকবীর বলার সময় হাত দু”টি কাধ বরাবর উঠাবে, তা অতিক্রম করবে না । তারা 
এ বিষয়ে এই সমস্ত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন। আর আমাদের মতে আবু হুরায়রা (রা)-এর 
হাদীসের বিষয়বস্তু এর পরিপন্থী নয়। যেহেতু তাতে এতটুকু উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ শই 
যখন সালাতে দীড়াতেন তখন হাত দু'টি প্রসারিত করে উঠাতেন। এই হাদীসে এ প্রসারিত দ্বারা শেষ 
প্রান্তের উল্লেখ নেই যে, কোন্‌ স্থান পর্যন্ত উঠাতেন। সম্ভবত দুই কীধ পর্যন্ত পৌছাতেন (উঠাতেন)। 
আবার এ সম্ভাবনাও রয়েছে যে, ODE 
জন্য তাকবীর বলতেন এবং দুই হাত কাধ বরাবর উঠাতেন। ... 

সুতরাং আৰু হুরায়রা (রা)-এর হাদীস সালাতের জন্য দীড়াবার সময় দু'আর জন্য হাত-উঠানোর 
ক্ষেত্রে এবং আলী (রা) ও ইব্‌ন উমার (রা)-এর হাদীস তার পরে সালাতের শুরুতে হাত উঠানোর 
ক্ষেত্রে প্রযোজ্য হবে- যেন এই সমস্ত হাদীসগুলো পরস্পর বিরোধী না হয়। এই বিষয়ে অপরাপর 
'আলিমগণ (তাদের) বিরোধিতা করেছেন। তারা বলেছেন, সালাতের শুরুতে হাত দুই কান পর্যন্ত 
উঠান হবে.।.তারা এ বিষয়ে নিমোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ দিয়েছেন $ 


০১৬৭ Siete ES US ni DLS CEA i Cs oy. od 


১০৭২. রাকা ৫ tf তির ও) See 5 7 HE যে. জিনি রয়েছেন নৰী 
রা জাতি এতটুকু উঠাতের যে, তার, 
এই বৃদ্ধাঙ্গুলী দুই কানের লতির নিকটবর্তী হয়ে যেত। _. 


421৩০৫০২০০৮ 3০ ওল 0৪ UG a3 00৪ ৪০2 ৫0০৯৯, নার 


Pees eg 


- lls en 2 SLA ১৪৫৩ ০১৯ GEA UGS 5 ly be 
১০৭৩. আবু বাক্রা (র) ...... ওয়াইল ইব্‌ন হুজর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি নবী প্র্িঃ-কে দেখেছি, দির di Ltt cds lel 
কান পর্যন্ত উঠাতেন। | | | . 

১০৯ ৬0 GE CES CEE SE SE ve 

| Us ৯540 2435 AE ০০15 ০ 

১০৭৪. সাদি বন আব রহমান ভে) - EE AE i 
রিওয়ায়াত করেছেন। ... 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৪৭ 


www.waytojannah.com 


Contents 


55. & ৪:০০ পুশ খে ০ - 303 0 ০৮ ao FLEE 
So ph ah Be pls fh pla HS LDL a phd bt 


79০৯০ ঞ ৫ ০ 


4591 25155 225 ক 05 8 এ ক 41104 


১০৭৫. মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন ইউনুস আস-সূসী আল-কুফী (র) re মালিক ইবৃন হুয়াইরিস 
(রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ প্রঃ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন, এমন কি তিনি 
হাত দুটি কানের উপরে নিয়ে যেতেন। 


EEE AE ABS ELE EDGE: ৬7 
টক ৬ বাপ 2 


৩275 


ALG SLES 4110১. alas Ia LLC 252 


44৯ ০9৯ 455 LS ০৫৫ ও 8122 


১০৭৬. নত রর SERRE RET _ইসবাহানী (র) ........ *আবু 
হুমায়দ আস-সাঈদী রো) থেকে বর্ণনা করেন যে, তিনি সাহাবীগণকে লক্ষ্য করে বলতেন, আমি 
রাসূলুল্লাহ্‌ শর -এর সালাত সম্পর্কে তোমাদের অপেক্ষা অধিক জ্ঞাত আছি। তিনি যখন সালাতে 
দাড়াতেন, তখন তাকবীর বলতেন এবং হাত দু'টি চেহারা বরাবর উঠাতেন। 


ইমাম তাহাবী (র)-এর মন্তব্য 

আবু জা*ফর তাহাবী (র) বলেন, যখন রাসূলুল্লাহ্‌ গর থেকে বর্ণিত এই সমন্ত হাদীস, যাতে হাত 

উঠানোর উল্লেখ রয়েছে, তা কোন্‌ পর্যন্ত উঠাবে সে ব্যাপারে পরস্পর বিরোধি হয়ে গেল এবং আবু 

হুরায়রা (রা)-এর হাদীস যা আমরা শুরুতে উল্লেখ করেছি, এর পরিপন্থী না হওয়া সাব্যস্ত হয়ে গেল, 

তাই আমরা চাচ্ছি, এই দুই বিষরবনুকে গভীরভাবে পর্যবেক্ষণ করব যে, এর কোন্‌ বক্তব্য গ্রহণ করা 

উত্তম । আমরা দেখছি ঃ 

০০০ Ss BIEL CS YC Ss CL a rv VV 

রি Ee 01558 i oils Es 

SE ES LG ই ৪45১০৯৭150৩ বা 05 এ 
| | ০৯১৬ LS 9৩ ১০ asl 


১০৭৭. ফাহাদ ইব্‌ন সুলায়মান রে) নন ওয়াইল ইব্‌ন হুজর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
- বলেছেন, আমি একবার নবী প্রা -এর দরবারে উপস্থিত হলাম এবং তাকে দেখলাম, তিনি যখন 


Wwww.waytojannah.com 


ৃ Contents ১. 
অধ্যায় 8 সালাত | ৩৭১ 


, তাকবীর বলতেন, রুকু করতেন ও সিজ্দা করতেন তখন দুই কান পর্যন্ত হাত উঠাতেন। আর 
আল্লাহ্র ইচ্ছায় তিনি (ওয়াইল রা) আরো কিছু উল্লেখ করলেন। তারপর পরের বছর তার নিকট 
এলাম এবং তাদের সোহাবীগণের) পরণে ছিল চাদর ও টুপি। তীরা তার ভিতর থেকেই হাত 
ee OH হানি এ ক 


ব্যাখ্যা-বিশ্রেষণ ৃ 
. সুতরাং ওয়াইল ইব্‌ন হুজর হুজর (রা) তীর এই হাদীসে বলছেন যে, তারা নিজেদের হাত কাধ পর্যন্ত এ 

ছানি উই 
যখন তাদের হাত কাপড়ের ভিতরে না থাকত, তখন তা কান পর্যন্ত উঠাতেন। তাই আমরা তার পূর্ণ 
. রিওয়ায়াতের উপর আমল করেছি। আমাদের মতে যখন শীতের কারণে হাত কাপড়ের ভিতরে থাকত ' 
তখন যতটুকু সম্ভব হাত উঠাতেন আর তা হল দুই কাঁধ বরাবর । আর যখন হাত খোলা অবস্থায় 
থাকত তখন কান বরাবর উঠাতেন.। যেমনটি রাসূলুল্লাহ্‌ শু আমল করেছেন। 

বস্তুত ইব্‌ন উমার (রা)-এর হাদীসমূহ অনুরূপ হাদীস যাতে কাধ পর্যন্ত হাত উঠানোর বিষয় উল্লেখ 
রয়েছে, সেইগুলোকে হাত খোলা থাকা অবস্থার উপর প্রয়োগ করা জায়িয হবে না, যেহেতু সম্ভাবনা 
রয়েছে তা কাপড়ের ভিতরে ছিল। ফলে বিষয়টি ওয়াইল ইব্‌ন হুজ্র (রা)-এর হাদীসের পরিপন্থী 
সাব্যস্ত হবে এবং উভয় হাদীসের মধ্যে পরস্পরে বৈপরিত্য সৃষ্টি হবে। বরং আমরা উভয় হাদীস 
একমত্যের উপর প্রয়োগ করার প্রয়াস পাব। তাই আমরা ইব্‌ন উমার (রা)-এর হাদীসকে সেই 
অবস্থার উপর প্রয়োগ করব যখন রাসূলুল্লাহ্‌ শ্রশ্্ঃ়-এর হাত কাপড়ের ভিতরে থাকত । যা ওয়াইল 
ইব্‌ন হুজর (রা) তার হাদীসে উদ্ধৃত করেছেন। পক্ষান্তরে ওয়াইল (রা) রাসূলুল্লাহ্‌ শ্্ থেকে যা 
কিছু রিওয়ায়াত করেছেন তা প্রয়োগ করব সেই অবস্থার উপর যে, তিনি তা করেছেন শীত না থাকার 
অবস্থায়, অর্থাৎ দুই কান বরাবর হাত উত্তোলন করেছেন । সুতরাং এই মত গ্রহণ করা এবং এর 

পরিপন্থীকে পরিত্যাগ করা মুস্তাহাব (উত্তম) হবে। | 
আর সংশ্লিষ্ট বিষয়ে আলী (রা) সূত্রে নবী শপ থেকে যা কিছু আমরা রিওয়ায়াত করেছি সেটা সঠিক 
নয়। তা আমরা শীঘ্রই ‘রুকুতে হাত উঠানো” শীর্ষক অনুচ্ছেদে বর্ণনা করব ইন্শা আল্লাহ্‌ । এই সমস্ত 
হাদীসের সঠিক মর্ম নির্ধারণের দ্বারা সব্যস্ত হল যে, ওয়াইল (রা) নবী ধুই থেকে যা রিওয়ায়াত 
করেছেন তা এটাই যা আমরা পৃথক পৃথক বিস্তারিত বর্ণনা করেছি অর্থাৎ তিনি শুনুন যা শীতের 
এ রাহি হয জরিনা (7) সহি 
SO রগ র হুজি 


03501258504 58৫40 ৪06 তে ল৫- 5. 
১৪. অনুচ্ছেদ £ সালাতের প্রথম তাকবীরের পরে কি বলতে হয়? 


পা কু পরত ৫ ৩5%25 পি 9০৩ পা fe কু রত ০ ৫8 “0 হে 

(১5 0103১৫৮০০79] ie AE Al CE JG 5915 1 ০০1০172108০ NVA 

০৮০৪০ wees o 4c পি পল ow co পি ৮52 £ 5৯ ত৯০ 
লি, পদ = > Bl 


Wwww.waytojannah.com 


| | এ Contents 2 
৩৭২ মা _: তাহাবী শরীফ 


JES ৮4 LU Ist এ et 07555 


ae 


UT 065 ৩2 UY এক HOS এএন TSS Yo Hel BL 
ni se 3 ৪০ পি পা 241 3৯86 408 


1০525 ky AES ৬১৭৯ Sa pa Al ৮2 


১০৭৮. 7 এ লা আইন ত হেকে না করেন বে, ভিন | 
বলেছেন, াসূাহ শর যখন রাতের বেলা (সালাতে) দাড়াতেন তখন তাকবীরের পর বলতেন ৪ 


22072 ০৩:০৪ 


| 4০০5 এ 2 UD 1055 এন TLRS Ios | ৪১০ ২" 
“হে আল্লাহ, পবিত্রতা এবং ংসা আপনারই, বরকতময় আপনার নাম, অত্যুচ্ আপনার মর্যাদা, 


আর.কোন ইলাহ নেই আপনি ছাড়া এরপর বলতেন £ | এ 211. তারপর তিনবার-বলতেন 
19:54 8 511. পরে বলতেন ০১3১0100০৭1 3০ LEH salad 4115 টা 


১৯১৩ 4৯১১৩ ৬৯৯ আমি পানাহ্‌ চাই আল্লাহ্‌র, যিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ, 'অভিশ শয়তান ত 
তার ওয়াসওয়াসা, দম্ভ ও যাদু টোনা থেকে। তারপর কিরাআত পড়তেন. রা 


2৪5১০388৬০৮ va 


£44 ভাস ০12০4 564৮ ৮ পা টা 


১০৭৯. ফাহাদ ইব্‌ন সুলায়মান: রর) ...... জা'ফর ইন সুলায়মান রি থেকে অনুরূপ রিয়া 
করেছেন। তবে তিনি “এরপর কিরাআত পড়তেন” বাক্যটি বলেননি । :- 


SG UE Ce LD চা AS 
রশ 


শে পা 2082. ০. ৮.০ পপ ৪০47875355৮ প্‌ ০.% ০ 
৭১ ১১৫2) 424৯০ 3৯৯ এ in Ll i 101 SOE 
হা ০৩ 50. 2 এপ বাড, 


- ৩৮ UY এ এও এন 5055 ০৯৪ HL ১১৮৭ 


১০৮০. মালিক ইব্‌ন আবৃদিল্লাহ ইব্‌ন সায়ফ আত্তুজায়বী (র) ই আয়েশা রো) থেকে বর্ণনা 
' করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ শর যখন সালাত শুরু করতেন, তখন হাত দু'টি কাধ বরাবর 
উঠাতেন; তারপর তাকবীর বলতেন; এরপর বলতেন ৪ : 


রাত 


ৃ ১5৮8১ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ সালাত | মা ৩৭৩ 


১০৮১, ফাহাদ (র) .. .. আৰু মুআবিয়া (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
উমার ইব্‌ন খাত্তাব (রা) থেকেও বর্ণিত আছে যে, তিনিও যখন সালাত শুরু করতেন তখন এই 
বাক্যগুলো বলতেন। যেমনিভাবে নিম্নোক্ত হাদীসটি বর্ণিত আছেঃ 


দি AY 


LOOSE EG 


222 রিনি 


১০৮২. ইবরাহীম ইব্‌ন মারযুক (র) ..... আম্র ইব্‌ন মায়মূন রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একুরার- উমার (রো). যুলহুলায়ফাতে আমাদেরকে নিয়ে. সালাত আলায়.করলেন। তিনি 


EE 


বললেন ৪ 4৯০5০ এএন TLE এও ২৮ ৮৫ এ 


১৪১১14৭11১৮ ২905 2৪ 5525 সা 0 05 চি জা 0০০১, AY 
CLE UY 3193 40০ ১১০০ 


১০৮৩, আবু বাক্রা (র) চি হাকাম বে) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। আর তিনি 2147 
সই বাক বৃদ্ধি করেছেন | 


৪.০ 8 উঠ .০ পপ OF 


UL at oy 25712115585 বিতর At 


FAA ০৮০৮ টা 


“ul rk 4৮০ ১২০১০ Apt De Hall ১০০৬৪ Se psi ১৪০০ 


১০৮৪. আৰু বাক্রা (র) 5, উমার (রা) থেকে অনুরূপ বৰ্ণনা করেছেন। তবে তিনি রি 
শব্দটি উল্লেখ করেননি | 


SSIES ES SN SS Stan Coo, Ao 


১০৮৫, ভাবা টি উমা (রা) থেকে অনু বর্ণনা করেছেন আর ভিন 
“যে ব্যক্তি তার নিকটবর্তী ছিল সে শুনেছে” ' বাক্যটি বৃদ্ধি করেছেন। 


2৮2 ১০০০০৯০৮০০৬ ০০৯৪৪ ০৬৩ EE SCS AA 
. রি - 44০ ৯৯১১০০১০৪1১ 
১০৮৬. ৬. আৰু বাক্রা রে) . নি উমার রো) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। a 


WWW. waytoj annah.com 


Contents 


৩৭৪ Co '_ তাহাবী শরীফ 


(রা EE JUG লা 05 054 ৮৮৮৮১৮৮৮505 0545 08৮০, AV 


প পালাতে পপ 


ঠিক উনি 
, (১9০45551১0৮ 
১০৮৭, ফাহাদ রে) ..... আলকামা (র) ও আসওয়াদ রে) থেকে বর্ণনা করেন যে, তারা শুনেছেন, 
উমার রো) উঁচু আওয়াবে তাকবীর বলেছেন এবং অনুরূপভাবে এই দু'আটি পড়েছেন যেন লোকজন 
এটি শিখে নেয়। 
ন 
আবু জা'ফর তাহাবী (র) বলেন, একদল আলিম এ মত গ্রহণ করেছেন এবং বলেছেন, এরূপভাবে 
মুসন্্লী যখন সালাত শুরু করে তখন তার জন্য এই শব্দগুলো বলা উচিত; এতে আউযুবিল্লাহ ব্যতীত 
অন্যকিছু অতিরিক্ত বলবেনা, যদি সে ইমাম হয় বা একাকী সালাত আদায় :করে। এইমত 
পোষণকারীদের মধ্যে ইমাম আবু হানীফা রে) অন্যতম |. পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর 
- আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, বরং তার জন্য উচিত হল, এরপরে সেই 
দু'আটি অতিরিক্ত করা যা আলী রো) সূত্রে নবী জঃ থেকে বর্ণিত আছে। এ প্রসঙ্গে তারা নিম্নোক্ত 
এ নিত ও 


৮১৪৫৪৩১১৯১১ ll Eb 5 dr Ue te 


20 #5 


CE GET WL a9 SN YG 


১০৮৮. হুসাইন ইবৃন নাসর রো) ..... আলী ইব্ন আবী তালিব (রা) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ গুহ যখন সালাত শুরু করতেন তখন এ দু'আটি পড়তেন ঃ 


LEE ECT 
৩০৪৩ 4 ০১০৭ ১৭ ১৫ ০০ ০৮৩ এও ০9০৯ 

| তি 
ডিনারে নি যিনি আকাশমন্তলী ও পৃথিবী 
সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই” (সূরা £ ৬ আয়াত ৪৭৯) . 
“বল, আমার সালাত, আমার ইবাদত, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক 
আল্লাহরই উদ্দেশ্যে, তার কোন শরীক নেই এবং ডি নি ET 
মুসলিম” ০ ৬ আয়াত ৪ ১৬২) 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত 0 | | ; | ৩৭৫ 


০০5 2০50 ৩% ora. 


০০৩/০৩০৪০৬১৫/ ০৩ ১৮০৪০৪০৮০০০০০০৭ AA: 


১০৮৯. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা বাসরী রে) ..... আবদুল জাতে আৰী সালামা আল-মাজেশুন 
(র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 3 | 


Cae EE ER IN 75115 4, 


pe ALN dhe ১৮১০৭ ০০ ১১৪৯০ ভা ১ ১১১৭ ৪0 0 
Cs ৬৮০৭০ 26৬৪ ০০5৯1 


পা পাতা 


. ১০৯০, ইবৃন আবী দাউদ) : র্যা আরাজ (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


we #2 0 < 072 #00. 


ক ৭১ 
০০ জা 2188 9.৫ ৪ % ৪ প 


১০৯১. রবী" ইব্‌ন সুলায়মানুল মুআয্যিন (র) ....... আরাজ রে) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 
বস্তুত তারা বলেন, যখন হাদীসে এই থাক্াগলোও এষেছে এবং পূর্ববর্তী বাকযগুলোও এসেছে তাই 
আমরা উত্তম মনে করছি যে, মুসন্্লী এই উভয় বর্ণনার সবগুলো. বাক্য পড়বে । এই অভিমত 
পোষণকারীদের মধ্যে ইমাম আবু ইউসুফ (র) অন্যতম । 

Lal ০৪১৯০ ০০৯০ 411১০ ৪০15 02-৯5 


পারা 


১৫. অনুচ্ছেদ £ সালাতে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া 


00167057415 85555 ORE Pe PEPE 
dln pi Le Ja DEE SSIES নি 
tl ১৮ ASA ps EG ৪৮০৯ ও 055 le US 
a ১৮5৯ St nl 055 ১৪০ ০৩ ১৪০ YG pele ail 


20 or 


+ di Jus Le ETL pr 5 CS 
১০৯২. সালিহ ইব্‌ন আবদির রাহমান রে) 0 নাঈম ইব্‌ন মুজমির (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি একবার আবু হুরায়রা (রা)-এর পিছনে সালাত আদায় করেছি । তিনি 


০৯ 


WwWww.waytojannah.com 


Contents 
৩৭৬ Tee এ OO তাহাবী শরীফ 


তখন আমীন বলেছেন এবং লোকেরাও আমীন বলেছে। এরপর সালামের পর বললেন, সেই সত্তার 
কসম, যার কুদর্তী নিয়ন্ত্রণে আমার প্রাণ রয়েছে, তোমাদের সকলের সালাত অপেক্ষা আমার সালাত 
রাসূলুল্লাহ্‌ জ্র্রঃ-এর সালাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। 


০.০ ১587901599৩ 


05 00৩০১৮০১০৬৪ ৮৮০0 05 ১০৫১ LG CSS খাঁ 
(6: ৪৪ ৯33 EB ANGEL EL জা ৩০1১০৮০৯১৮1 08 
টি উল 411-11 1৯৮1 ৯০৯৮1 এ] 1০5৮৯ 
451১০- রা ৮১০০১ JUN Ld এ. i 7৬৪ LU 

নি, + CAV rele Sorell pk ১6১1০ ০০০৮1 55311 
১০৯৩: ফাহাদ ইব্‌ন সুলায়মান রে) ৫ রাভিনা নি 
NE EU 


& Be im 8 


০4০. 


১ ০০০, 81০5৪ ০০০5 425 LS এ৩- ৮১ 
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে । চন রাজা SE বনি দয়াময়, 
পরম দয়ালু, কর্মফল দিবসের মালিক । আমরা শুধু তোমারই ‘ইবাদত করি, শুধু তোমারই সাহায্য 
প্রার্থনা করি, 80 তাদের পথ, ০5, 
তাদের পথ নয়, যারা ক্রোধ-নিপতিত ও পথম 


ইমাম তাবারী রে)-এর ব্যাখ্যা < 

আবু জা'ফর-তাহাবী রে) বলেন, চির জাতি তত জা বিিপ্লাহির রাহমানির 
রাহীম’ সূরা ফাতিহার অংশ । সুতরাং মুসল্লীর জন্য উচিত হল সূরা ফাতিহার ন্যায় “বিসমিল্লাহ'ও 
পড়বে ৷ এই বিষয়ে তারা রাসূলুল্লাহ্‌ জঃ - LS sl 
প্রমাণ পেশ করেছেন ৪ 


“or 0 


35525575205 ag 
Oe META 


১০৯৪. আবু বাক্রা (রা) ...... EEE Rt RD 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার উমার (রা)-এর পিছনে সালাত আদায় করেছি তিনি. 
'িস্মি্লাহির রাহমানির রাহীম' “জোরে পড়েছেন আমার পিতাও. বিসমিল্লাহির রাহমানির রাহীম 
‘জোরে পড়তেন। টি সর 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত . "৩৭৭ 


PRE SpA HUA CT NAb Lot SGD ৪, ৭০ 


পতিত কত 


Vl এ ০6০ সেকি বা ০ ০ ০০০০৯, 
১০৯৫. ফাহাদ (র) ...... ইবন আব্বাস রে) থেকে বর্ণনা করেন যে, তিনি তা (সালাতে) জোরে 
পড়েছেন। রি 
১০০১১০০১০৪৯ bil 030৮ LCS UG YE CHS os, a 
ডি 125 সচল 40151 % BLE 
| ূ 11১ 5৮1 
১০৯৬. আবু বাক্রা (র) ...... ইব্‌ন উমার রো) থেকে বর্ণনা করেন যে, বারন 
রকি রমা ভা হেয় লা 49824 | 
পড়তেন। 


১3805155018 0505 0835৪ Rot CL -১,৭৬ 


৯১৯১০ 41155 81521 53355 UT ০০০ ১০ ১০৮ 
১০৯৭. আৰু বাকা হে) Les হি তিনি বিনমিয়াহির : 


০5555055508 ACS 0553535১3৮০ ৪০ ১.৭, 
PE AS Led 81582554০08. 
Fo BSA dn pi SLANT eile SY pik pin 

১০৯৮. ইবরাহীম ইব্ন মারযুক (র) ........'আয্রাক 'ইব্ন কায়স (র) থেকে বর্ণনা করেন যে, 

তিনি বলেছেন, আমি একবার (আবদুয়াহ্‌) ইবন যুবাইর (রা)-এর পিছনে সালাত আদায় করেছি। 


আমি তীকে শুনেছি, তিনি পড়তেন 8 বিসমিল্লাহির রাহমানির রাহীম......... সবার] 41 ~~ 
| 20538 ৬৯৮৭ ক 
54811775757 


৯:72. 


ডে পা #0 


০০০৪০১৪2৪০০ ৪৩৫০৩১১০১1১ dn pies চির তি 


ড ৩8০ - ০৮৪45 


৯ le nl ale LK > ০৪ 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৪৮ 


WwWww.waytojannah.com 


Contents 


৩৭৮ . KE তাহাবী শরীফ ' 
১০৯৯. আবু বাক্রা (র)-..... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন ৮০ ৮১০০ 1১১01 ১৪15 
(১৮১০। -আমিতো তোমাকে দিয়েছি সাত আয়াত, যা পুনঃ পুনঃ আবৃত্ত হয়” (সূরা ৪ ১৫ আয়াত 
৪ ৮৭)-এর দ্বারা তিনি সূরা ফাতিহা উদ্দেশ্য নিয়েছেন। এরপর ইব্‌ন আব্বাস (রা) “বিসমিল্লাহির 
রাহমানির রাহীম’ পড়ে বললেন, এটা হল সপ্তম আয়াত। বর্ণনাকারী বলেন, সাঈদ ইব্‌ন জুবাইর 
(রা) আমার সম্মুখে অনুরূপ পড়েছেন যেরূপ তার সম্মুখে ইব্‌ন আব্বাস রো) পড়েছেন। 


পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, আমরা সালাতে এটা : 


জোরে পড়ার মত পোষণ করি না। এরপর তাদের. মধ্যে মতভেদ সৃষ্টি হয়েছে। কেউ বলেছেন, ত ত 
আস্তে পড়বে । আবার কতেক বলেছেন, আস্তে-জোরে কোনভাবেই পড়বে না। 
তারা এ বিষয়ে প্রথমোক্ত মত পোষণকারীদের বিরুদ্ধে নিমোক্ত দলীল পেশ করেছেন ঃ 


#2 0 ০. 20,7 নি ৮07 2৩8০ 01:29: রত 83 A 5125. পা পপ 
oe eer we ০. পা ৪ কা হী ০:2০ গত. টপ 6.8 শু ৬ রে চরে 
রা 


পপ০৩০৪ 


ERE 
১১০০. হুসাইন ইব্ন-নাসর রে) ...... আৰু EA থেকে বর্ণনা করেন বে তিনি বলেছেন, 


রাসূলুল্লাহ্‌ প্রশ্নঃ যখন দ্বিতীয় রাক'আতের জন্য উঠতেন তখন . 'আলহামদু লিল্লাহি রাবিবিল 
আলামীন'-এর মাধ্যমে (কিরাআত) শুরু করতেন এবং চুপ থাকতেন না। 


বিশ্লেষণ 

তৱ জা'ফর তাহাবী (র) বলেন, ব্রতী জনে বিসমিল্লাহির রাহমানির কাহীম' সূরা 
ফাতিহার অংশ নয়। যদি তা সূরা ফাতিহার অংশ হত তাহলে তিনি দ্বিতীয় রাক'আতে সূরা ফাতিহার 
ন্যায় তাও পড়তেন । আর যারা এটাকে সূরা ফাতিহার অংশ সাব্যস্ত করে প্রথম রাক'আতে জোরে 
পড়াকে পছন্দ করেছেন তারা দ্বিতীয় রাক'আতেও এটাকে মুস্তাহাব মনে করেন । সুতরাং যখন আবু 
হুরায়রা (রা)-এর এই হাদীস দ্বারা রাসূলুল্লাহ্‌ গ্র্ঃ কর্তৃক দ্বিতীয় রাক'আতে ‘বিসমিল্লাহ’ ..... পড়া 
খণ্ডিত হয়ে গেল, তাহলে প্রথম রাক'আতেও খন্ডিত হওয়াটা সাব্যস্ত হয়ে গেল। সুতরাং এই হাদীস 
নাঈম ইব্‌ন মুজমির রে)-এর হাদীসের সাথে সাংঘর্ষিক হল। অথচ এটা রিওয়াতের নীতি ও বিশুদ্ধ 
. সনদের দিক দিয়ে নাঈম (র)-এর রিওয়ায়াত অপেক্ষা অধিক সূদৃঢ় ও শ্রেষ্ঠ । তাঁরা বলেন, ইবৃন আবী 
মুলায়কা রে) বর্ণিত উম্মু সালামা (রা)-এর রিওয়ায়াতের বর্ণনাকারীগণ এর শব্দে মতভেদ করেছেন। 
কেউ এটাকে সেইন্সপ বর্পনা করেছেন, ০০০০০০৪০৪৪৭ 
করেছেন। , 

০০ ১০৯৪০০০০৯৬০ ১৮০০5 CE 95 ১9 ego CES ov \ 
EE ৭1115০55৪০০ ০০ LL ৩০০৭1 ১০ EL ০ ০৫ 411 ০১০০ ০২ 


225 4111945৯404 ০১০৯ 


WWW.Wayto)j সা 


Contents 
অধ্যায় ৪ সালাত ূ্‌ | ৩৭৯ 


১১০১. রবীউল মুআযধিন রে) চিন ইয়া'লা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি উম্মু সালামা 
(রা)-কে রাসূলুল্লাহ্‌ সর ই এর 
: কিরাআত স্পষ্ট করে এক এক অক্ষর করে বিবরণ পেশ করেন। 


বিশ্লেষণ 
এই হাদীসে উম্মু সালামা (রা)-এর পক্ষ থেকে “বিস্মিল্লাহির রাহমানির রাহীম' পড়ার উল্লেখ করা 
এদিকে ইঙ্গিত বহন করে যে, রাসূলুল্লাহ্‌ ্লঃ-এর পুরা কুরআনের কিরাআত কিরূপ ছিল, এর দ্বারা 
তার বিবরণ দিচ্ছেন। এতে রাসূলুল্লাহ্‌ গু ‘বিসমিল্লাহ ... ’ পড়তেন বলে কোনরূপ দলীল নেই। 
তাই এর মর্ম ইব্ন জুরায়জ (র)- এর রিওয়ায়াতের মর্ম থেকে ভিন্ন। 
এটাও হতে পারে যে, ইব্‌ন জুরায়জ' রে)-এর হাদীসে সূরা ফাতিহার যে উল্লেখ রয়েছে এতে সম্ভাবনা 
রয়েছে যে, ইব্‌ন জুরায়জ (র) রাসূলুল্লাহ্‌ শরু্র্$-এর কিরাআত এক এক অক্ষর করে স্পষ্টরূপে বর্ণনা 
. করেছেন। যেমনিভাবে লায়স- (র) ইব্‌ন আবী মুলায়কা (র) থেকে বর্ণনা করেছেন। সুতরাং উম্মু 
_ সালামা (রা)-এর ওই হাদীসে কারো জন্য দলীল সাব্যস্ত হল না। তারা তাদের (প্রথমোক্ত মত 
পোষণকারীদের)-কে এটাও বলেছেন, যা কিছু- তোমরা সাঈদ ইব্‌ন জুবাইর (র) সূত্রে ইব্‌ন আব্বাস 
(রা) থেকে (১০ ০০ 0৮০০০ এ ১15 আমি তো তোমাকে দিয়েছি সাত আয়াত যা 
পুনঃ পুনঃ আবৃত্ত হয়, সূরা ৪ ১৫ আয়াত £ ৮৭) সম্পর্কে রিওয়ায়াত করেছেন এবং বলেছেন, এটা 
(সূরা ফাতিহা) “সাবৃয়ে মাসানী” (সাত আয়াত যা পুনঃ পুনঃ. আবৃত্ত হয়)-এর অন্তর্ভুক্ত । আমরা এ 
বিষয়ে আপনাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হব না । কিন্তু আপনারা যা বলেছেন যে “বিস্মিল্লাহির রাহমানির 
রাহীম’ তার অংশ এবং ইব্‌ন আব্বাস (রা) থেকে এটা বর্ণিত আছে এ বিষয়ে কিন্তু অন্যদের থেকে 
(যাদের থেকে আমরা এই অনুচ্ছেদে হাদীস রিওয়ায়াত করেছি) রাসূলুল্লাহ্‌ গ্রহ ‘বিসমিল্লাহ’ জোরে 
পড়েননি মর্মে হাদীস বর্ণিত আছে, যেগুলো ইবন আব্বাস রো)-এর বর্ণনার বিরুদ্ধে প্রমাণ বহন 
করে। এতে তাদের কারো মতভেদ নেই যে, সূরা ফাতিহা সাত আয়াত বিশিষ্ট । সুতরাং যে ব্যক্তি 
বিসমিল্লাহ ......কে তার অংশ সাব্যস্ত করেছে সে এটাকে ভিন্ন এক আয়াত গণ্য করেছে। আর যে 
ব্যক্তি এটাকে ফাতিহার অংশ সাব্যস্ত করেনি সে ০% -কে এক আয়াত গণ্য করেছে। 
তি বা দক ভল হং রখ নেক জান আজ হে 
. যথাস্থানে ইনশাআল্লাহ্‌ বর্ণনা করব । 
উসমান ইব্‌ন আফফান (রা) থেকে এ বিষয়ে (নিয়োক হাদীস) বর্ণিত আছেঃ 
BE SN TSE TLE ১5855 058 25001 L AN 
দাশ AO 
C3 RELL 0৮5 05471451555 & dr 5 
১1১5 510 05 BG এ [১৫ 
Wwww.waytojannah.com 


Contents 

৩৮০ oo 5... তাহাবী শরীফ 
SEs CEs SH CES SD Gn $ 01০৯৪ 

JS pall ০ tiles pl 
১১০২. ETE Ee রা তিনি বলেছেন, 
আমি একবার উসমান ইব্‌ন আফফান (রা)-কে বললাম! সুরা আনফাল, যা সাতটি দীর্ঘ সূরার 
অন্যতম এবং সূরা বারাআত যা শতাধিক আয়াত বিশিষ্ট সুরাগুলোর অন্যতম, এ উভয়টিকে একত্রিত 
করার উপর আপনাদেরকে কিসে অনুপ্রাণিত করেছে এবং আপনারা এ উভয়টিকে সাতটি দীর্ঘতম, 
সুরার অন্তর্ভুক্ত করেছেন। আর এই দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ .... লিপিবদ্ধ করেননি । তিনি . 
বললেন, রাসূলুল্লাহ্‌ & রঃ এর উপর যখন কোন আয়াত অবতীর্ণ হত তখন বলতেন, এটাকে সেই 
সূরার অন্তর্ভুক্ত কর যাতে অমুক অমুক বিষয় রয়েছে।: (এ দু'টি সুরার) একটির বিষয়বস্তু অপরটির 
বিষয়বস্তুর সঙ্গে সাদৃশ্য পূর্ণ এদিকে রাসূলুল্লাহ জুহু ইন্তিকাল করে গেছেন এবং আমি তাকে. এ 
' বিষয়ে জিজ্ঞাসা করিনি । আমার. আশংকা হল দ্বিতীয়টি প্রথমটির অংশ হতে পারে, তাই আমি 
উভয়টিকে একত্রিত করে-ফেলালাম এবং উভয়ের মাথ্খানে রিসমিল্লাহ... la -. লিখলাম না। আর উভয় 
সূরাকে. সাতটি দীর্ঘতম সুরার অন্তর্ভুক্ত করে দিলাম। নর 
আবু-জা”ফর তাহাবী বলেন, ইনি-হলেন উসমান (রাট, যিনি এই হাদীলে সংবাদ দিচ্ছেন, যে, তার 
মতে রিসমিল্লাহ ....;সূরার অংশ ছিল না। তিনি তা সূরাগুলোকে পৃথক করার. নিমিত্ত লিখতেন, এবং 
এটা সূরাগুলো: থেকে ভিন বু এটা এ বিষয়ে ইব্‌ন আব্বাস. রা)-এর মতের পরিপন্থী । লি, 
নি 974555 
(রা) সকলেই সালাতে বিসমিল্লাহ .... জোরে পড়তেন না। 


CO চল ও এও রা 
25৮ baie pa dll a bt Rn Ut pa ppd ১৪ 
SAS iBT Oy ০৭৭৪ ১৯০ এ৪ ৬০ এল Cal ৯০০৪৩ 

ক 044 Ee Ele 590191০০০০5 এএ ০৮ In 
এ] ০০৯। 9855 9115 ১০ ETE ie পি 
০৯1০1 3 


১১০৩. . ফাহাদ (র) . টি .. ইব্‌ন আবদিল্লাহ ইবন মুগাফ্ফল (র) তার পিতা থেকে বর্ণনা করেন যে, 
আমি ইসলামে নতুন বিধান (বিদ'আত) সৃষ্টি করায় ব্যাপারে তার অপেক্ষা কঠোর কাউকে দেখিনি। 
তিনি. আমাকে (একরার-সালাতে) বিসমিল্লাহ ..... পড়তে শুনে বললেনঃ প্রিয় বৎস, তুমি অবশ্যই 
ইসলামে “বিদআত সৃষ্টি থেকে বেঁচে থাকবে। আমি রাসূলুল্লাহ্‌ জু আবূ বাকর, উমার, উসমান 
রো) সকলের সঙ্গে সালাত আদায় করেছি; কিন্তু তাদের কাউকেই এটা জোরে পড়তে শুনিনি । 
সুতরাং যখন তুমি কিরাআত পড়বে তখন বলবে, “আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন: । 


Wwww.waytojannah.com 


| Contents 
অধ্যায় ৪ সালাত | ৩৮১, 


রহ £ 


০৮০৩ 


১১105 di Sa PLL Galil, 


১১০৪. আবূ বাক্রা রো)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, নবী গর্ত আবু 
. বাকর, উমার, উসমান (রা) সকলেই “আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন”-এর মাধ্যমে কিরাআত 
শুরু করতেন। 


#2 #02 পা 0-72 


EB SE Nga bs bat -\\.o 


2 EA 


LE hen te Be Ls LAT বির 
১১০৫. সুলায়মান ইব্‌ন শু'আইব কায়সানী (র) ..... আনাস ইব্‌ন মালিক রো) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, আমি নবী জহর, আবূ বাকর, উমার, উপ্রবি তি) স্তর জা জালত 
আদায় করেছি। তাদের কাউকেই বিসমিল্লাহ .... জোরে পড়তে শুনিনি। 


প্রি ঞ #02 পা 


৬২৯৯ ৬৪ ৭৪০৯ ৮০ জিকা LEE Sa ন্‌ 
| ই 


গিরি 0:82 ০ 


CURE ০১১1131৯১11 ১০৯ Span ll ds IEG LE ও 
-১১০৬. ইউনুস ইব্‌ন আবদিল আ'লা রে) ... আনাস ইবুন আলিক) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি আবু বাকর, উমার, উসমান (রা) সকলের পিছনে দীড়িয়ে (সালাত আদায় 
করেছি)। তারা সকলেই যখন সালাত শুরু করতেন বিসমিল্লাহ টি পড়তেন না। . 


পাত9 ৩ FANE Ls 2303207 


SS ELE ESC EGE ESE ELAN ৬ 


EES ৩ পপ 4 12 + 23-20-32 PEER I 


59১ ০4515 GLA ১45 UF ATLL এডি Sats হানা 91 
১১০৭. ফাহাদ রে) ..... আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, আবু বাকর'ও উমার (রা), রাবী: 
ভি জর 


২০ ৩০৪০ পাপা পক ০ 


১৯১) ৯১১৯০৯১৯৯৯৬।০ ১৪ পে ১৯৮ ক্র TAG A 


2:৮6 ২৩০0০ ৮. ৯:১০ পপ ত পা পপ 


UC OEE ED SE SE রি 
| 73911 ৮৭০]; 


Wwww.Wwaytojannah.com 


Contents 


৩৮২ এ তাহাবী শরীফ 


১১০৮. আহমদ ইব্ন আবী ইমরান (র) ও আলী ইব্‌ন আবদির রাহমান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন মুগীরা 
(র) ...... কাতাদা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আনাস (রা)-কে বলতে 
শুনেছি £ “আমি নবী শুই, আবু বাকর, উমার, উসমান (রা)-এর পিছনে সালাত আদায় করেছি। 
আমি তাঁদের কাউকে বিসমিল্লাহ ..... জোরে পড়তে শুনিনি ৷” 


৮০:১১ ১০০০ 05 YU 7১০১০0০8105 005 হত ৭, ৭ 
4১ ১২ জগ সঃ পু হি 


PS ALAS A ll sls ১১৫৯৫ ০৮০ 


১১০৯. আবু উমাইয়া (র) ..... আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ 
হুই আবূ বাকর, উমার (রা) জোরে বিসমিল্লাহ ..... পড়তেন না। 


o- #0 #072 ০5০৮: 


টিক OA A এ) এ ROD SES lOO UE 
১০৩০ লও ক El 7 

| ০1 ০৯০ তা EE 
১১১০. ইবরাহীম ইব্‌ন আবী দাউদ (র) ..... আনাস রা). থেকে বর্ণনা করেন যে, দিক 
বা রর 7 রঃ .. পড়তেন ৷ 


ঠা তল A হি EE ০৩৫5 


2১০৮৫28৮225 

Ul 41115 05555015825 55252 ডিক 401 15 
১১১১. আৰু উমাইয়া (র) নন আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শুহ্র॥ আবূ বাকর, উমার, উসমান (রা) সকলেই “আল হামদুলিল্লাহি রাবিবল 
আলামীন”- এর মাধ্যমে কিরাআত শুরু করতেন। 


87:82 2 ০৫ প০%৩০ 


NTO AE Ss ১১৪৩০ 


#49 


১১১২, আহমদ ইব্ন মাসউদ আল-খাইয়াত আল-মুকাদ্দাসী (র) রি আনাস ইব্‌ন মালিক রো). 
সূত্রে নবী শ্র্র্ঃ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
০১১০০১৪১/১০৪৯১।০০০৩০৯০০০।০-৮৮ 


৮ 


LJ 


5 পচ: পি ক এ 


www.waytojannah.com 


: Contents 
অধ্যায় $ সালাত | ্‌ ৮7 ৩৮৩ 


১১১৩, EEE ee আনাম ইবন নাভির একে বর্ন করেন বে ভিন 
বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ শুনু আবু বাকর, উনারা জারির মন হ রানি, 
আলামীন”-এর মাধ্যমে কিরাআত শুরু করতে শুনেছি? 


(55 UU LS সিন পভ 05 ০১১ ৮৮০ SEL ELS 
নোভা ০০৫ ০03 Lie ০০ ell aloe hs ১০ srs ওল ০২ ০৮০ 

-4:510 6৯25 40 ০০৯15 PDA sik ০515 51 ০598 
১১১৪. মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন ইউনুস রে) ...... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 


বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুইল সালাতকে তাকবীর এবং কিরাআতকে “আলহামদুলিল্লাহি রাব্বিল 
আলামীন”-এর মাধ্যমে শুরু করতেন; আর সালাতকে শেষ করতেন সালামের মাধ্যমে । 


_ ইমাম তাহাবী রে)-এর মন্তব্য 

আবু জাফর তাহাবী রে) বলেন, কাদির জিরা জল , আবু. 
বাকর, উমার, উসমান (রা) থেকে বর্ণিত আছে, যা আমরা উল্লেখ করেছি। এগুলো থেকে কতেক 
রিওয়ায়াতে আছে যে, তারা “আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন'-এর মাধ্যমে কিরাআত শুরু 
করতেন। এতে এ কথার প্রমীণ বহন করে না যে, তারা এর পূর্বে বা পরে বিসমিল্লাহির রাহমানির 
রাহীম পড়তেন-না। যেহেতু এখানে কিরাআত (পড়া) দ্বারা কুরআন শরীফের কিরাআত উদ্দেশ্য । 
' তাই সম্ভাবনা থাকছে যে, তীরা বিসমিল্লাহ .....কে কুরআনের কিরাআত গণ্য করেননি। এটা 
১১০৯১97৫4১৮ (সোনা)'র ন্যায় যিকির হিসাবে গণ্য করেছেন। আর সালাতের শুরুতে 
যা বলা হয় তার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরআনের কিরাআত যা বিস্মিল্লাহ .... এর পরে করা হয় এবং 
তা 'আলহামদুলিল্লাহি রাবিবল আলামীন' দ্বারা শুরু করা হয়। আর কতেক রিওয়ায়াতে বর্ণিত হয়েছে: 
যে, তারা বিসমিল্লাহ ..... জোরে পড়তেন না। এতে প্রমাণিত হয় যে, তারা জোরে না পড়ে 
অন্যভাবে (নীরবে), পড়তেন। কারণ যদি এমনটি না হত, তাহলে ‘জোরে পড়তেন না' বলার কোন 
অর্থ হত না। | 

অতএব এই সমস্ত রিওয়ায়েতের সঠিক মর্ম নির্ধারণ দ্বারা বিসমিল্লাহ জোরে পড়া ত্যাগ করা 
এবং আস্তে পড়া (উচিত বলে) সাব্যস্ত হল। এই বিষয়টি আলী ইব্‌ন আবী তালিব (রা) ও রাসূলুল্লাহ্‌ 
জ্্ঃ-এর অপরাপর সাহাবীগণ থেকেও বর্ণিত আছে £ র 


65425১77515 441০5551515? 
০ EE EA EEE ONE DE 1) +0৮ SEE ELE UB #0 
ls ol: 8:০৩ ১০০ 905 JE Pl 251 fl An 

- ১১৭০ Ys SALTS ১১৯০ ৮১৯%। 
১১১৫. সুলায়মান ইব্‌ন শু“আইব কায়সানী রে) ..... আবু ওয়াইল রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 


বলেছেন, 85585759598 ও ‘আমীন’ 
জোরে বলতেন না। | | 


www.waytojannali.com 


Contents 


৩৮৪ ' | - | | os টালাহা রয় 


SA EE 0c bs pn EE ES Yo oa Ss SEES 0 


ঢং 


১১১৬. ুলারমান EOE লে): না fee SE তিনি বিসমিল্লাহ 
রি জোনে পড়ার ব্যাপারে ইন্ন আব্বাস (রে) থেকে বর্ণনা করেন যে, ভিন বলে: এটা 
(জোরে পড়া) বেদুঈনদের কাজ - 


পা 29 


28055054350 05 এও 
ৃ ক 


55551555252 ০411) 
: ১১১৭. ফাহাদ (র) ...... ইব্‌ন আববাস (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। ১4 | 
আবু জা’ফর তাহাবী রে) বলেন, বত এটা হন আবাস যো) থেকে বি নেই গায়ের 
on টি ০, 


চা এত, পা 6৮ 2৯:45 26৫ 


০০৩৪৩৪০৩৪৯৪ TOO) 


প০ we. 38291 


১১১৮. LR Ee OE , জারদুর ৰাজা) সিনে রা 
তিনি বলেছেন, আমি ইমামগণকে খলাফায়ে রাশেদীন)-কে পেয়েছি; ত ভারা: শুধুমাত্র. “আলহামদু 
লিল্লাহি রাবিবল আলামীন”-এর মাধ্যমে কিরাআত শুরু করতেন। 


a Si Pipa bd is CS US bs nl CH tos, 


- 48০ ০22911255০০ 5 Spd 


১১১৯. ইবরাহীম ইব্‌ন সুনকিয রে), দাদি .. উরওয়া ইব্‌ন যুবাইর রে) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
১৮০৯০ CS UG Re ১৮০১ ১১505 055০ ১৪ ১০ CED WY. | 


0৩০8205০539 2০ SETH ০৪,০০০০০০ ৮৯০০০ ০০ 


১১২০. রাওহ ইব্নুল ফারাজ (র) ...... ইয়াহইয়া ইব্‌ন সাঈদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি আমাদের আলিমদের কিছু সংখ্যককে পেয়েছি, তারা তা পড়তেন না। 


০.৮. পশ০ ৩০ Lio #6 soc LLG 


bee DS SE GS UE YG Sipe EB 35 0১555 CRGL 2 | 


১০১০০ 40107 সনি ০০ UL pall ১৯ ০০৯০ এ 


WWww.wayto) annah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ' ৩৮৫ 


১১২১. রাওহ ইবৃনুল ফারাজ রে) ...... আবদুর-রাহমান ইব্‌ন কাসিম (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি কাসিম (র)-কে বিসমিল্লাহ ...... পড়তে শুনিনি । Le 3 
আবূ জা’ফর তাহাবী রে) বলেন, যখন রাসূলুল্লাহ ই এবং তার পরবর্তী (সাহাবা)-দের থেকে 
বিসমিল্লাহ ..... জোরে না পড়া সাব্যস্ত হল, অতএব প্রমাণিত হল যে এটা কুরআনের অংশ নয় । যদি 
কুরআনের অংশ হত তাহলে অবশিষ্ট কুরআনের ন্যায় এটাকেও জোরে পড়া ওয়াজিব হত। আপনারা 
কি দেখতে পাচ্ছেন না সূরা নামল-এ বিসমিল্লাহ .....কে অনুরূপভাবে জোরে পড়া হয়ে থাকে 
যেমনিভাবে অবশিষ্ট কুরআনকে জোরে পড়া হয়ে থাকে । (কারণ, এটা কুরআনের অংশ) ৷ যখন 
সাব্যস্ত হল যে, সূরা ফাতিহার পূর্বোক্ত বিসমিল্লাহ ..... আস্তে পড়া-হয়ে থাকে আর কুরআন শরীফের . 
তিলাওয়াত জোরে হয়ে থাকে, তাহলে বুঝা থেল এটা কুরআনের অংশ নয় এবং এটাও সাব্যস্ত হল 
যে, “আউযুবিল্লীহ', “সানা*এবং অনুরূপ অন্যান্য যিকিরের ন্যায় এটাকেও নীরবে পড়া হবে । আমরা ' 
এটাকে কুরআন শরীফের সূরাসমূহ সূরা ফাতিহা হউক বা অন্য সূরা, সমস্ত সূরার শুরুতে 
লিখিতভাবে দেখতে পাচ্ছি। সূরা ফাতিহা ব্যতীত এটা কোন সুরার (প্রারম্ভিক) আয়াত নয়। তাহলে 
সাব্যস্ত হল যে, এটা সূরা ফাতিহারও আয়াত নয়। . 
বস্তুত এই যে, আমরা বিসমিল্াহ্‌...... সূরা ফাতিহার অংশ না হওয়া এবং তা জোরে না পড়ার 
রস নত LM Ml 
ইব্নুল হাসান (র)-এর অভিমত ৷ 

১০০ 801 os SNL খন 

১৬. অনুচ্ছেদ £ যুহর ও আসরের কিরাআত 


EE EES SIE SE TRUE 88587 
৫ LG le pr lle 53 bl ৬৮৯ ১০০৯ Se pS ভা ১ 
41100510550 Ui ০445 ১81 ০1745 ভে ১৪, 00০৯৪ 1০8 
iE 52s ২০505 সি SELL 055 0০৮০০] ১ ০০ পু 
dU SEES LONE ৬ AILS ১০৯ ৪৪৪ FUG ১০০ ৯৪০৯ 

. 917 4015 পর 055 চিল তিন 41112 


১১২২, রা এ আবদুল্লাহ ইব্‌ন উবায়দুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা 
. করেন যে, তিনি বলেছেন, একবার আমরা বনু হাশিমের কতিপয় যুবক ইব্‌ন আব্বাস (রা)-এর 
নিকট বসা ছিলাম । জনৈক ব্যক্তি তাকে বলল, রাসূলুল্লাহ্‌ জ্ুহ্ঃ কি যুহর ও আসরের সালাতে 
কিরাআত পড়তেন ? তিনি বললেন, না। বললেন, হতে প্রারে তিনি নীরবে পড়তেন । রাবী সাঈদ 
রে)-এর হাদীসে রয়েছে, “না* আর হাম্মাদ (র)-এর হাদীসে রয়েছে, এটা পূর্বোক্ত (পড়া) থেকে 
_ খারাপ । তারপর বলেছেন, রাসূলুল্লাহ্‌ ক্র আল্লাহ্‌ তা'আলার অনুগত বান্দা ছিলেন; আল্লাহ্‌ তা'আলা 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৪৯ 


WwWww.waytojannah.com 


Contents 


৩৮৬ তাহাবী শরীফ 


তাকে হুকুম দিয়েছেন, আর তাঁকে যা হুকুম দেয়া হয়েছে, তা তিনি পৌছে দিয়েছেন। আল্লাহ্র কসম, 
এ বিষয়ে তিনি আদিষ্ট ছিলেন না। 


ETE ES AS EES SEN Ei 
(45 01 4105 il mie ৮০ ৮০ ২5০85 ue ৬৯৪ ell np Cle 
৩। ৮৪35 1 ০451 ২১ পা ১515 ০1505 91 4085 ০ all hls 99১৯: 
(54 চা রর এ এ ক ০ পাপা ভু পি দাঃ L FA ENE 
4725 BES ESE ELS SLE A Jess 
১১২৩. EEE (র) ...... ইকরামা (র) থেকে বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রা)-কে 
জিজ্ঞাসা করা হল যে, কিছু লোক যুহর ও আসরের সালাতে কিরাআত পাঠ করে । তিনি বললেন, 
আমার যদি তাদের উপর নিয়ন্ত্রণ থাকত তাহলে আমি তাদের জিহবা কেটে দিতাম । রাসূলুল্লাহ্‌ জু 
কিরাআত পাঠ করেছেন। তীর কিরাআত পাঠে আমাদের জন্য কিরাআত পাঠ জরুরী হয়ে গিয়েছে 
এবং তার চুপ থাকার ক্ষেত্রে আমাদের জন্য চুপ থাকা বাঞ্ছনীয় । 
একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন, যা আমরা রিওয়ায়াত করেছি এবং তারা 
এর অনুসরণ করেছেন । তারা বলেছেন, কেউ যুহর ও আসরের সালাতে কিরাআত পাঠ করবে তা 


আমরা মোটেও জায়িয মনে করি না। তারা এই বিষয়টি সুওয়াইদ ইব্‌ন গাফালা (র) থেকেও বর্ণনা 
করেছেন। 


১01০৪ 57675525827 

+ 90085 ৭ ১০119 
১১২৪. আবূ বিশ্র আবদুল মালিক ইব্‌ন মারওয়ান রকী (র) ...... ওয়ালীদ ইব্‌ন কায়স রে) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার সুওয়াইদ ইব্‌ন গাফালা (রো)-কে জিজ্ঞাসা করেছি 
যে, যুহর এবং আসরের সালাতে কিরাআত পাঠ করা হয়? তিনি বললেন, না। 


বস্তুত তাদেরকে বলা হবে যে, আমরা যা ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছি তাতে আপনাদের 
স্বপক্ষে কোন দলীল নেই। কারণ, ইব্‌ন আব্বাস (রা) থেকে এর পরিপন্থী হাদীস বর্ণিত আছে। 


Li JG ores EL ৩১ ২৩০০০ (55 ৩.৪ ৪১৮০১ ১1 ০০৯০৭ ০৯০ ০৯ 01৮০ ৮১০০ ১০ 
০০৫১8০০০১০০ ২৪ 0০০ pl ৯০২১৪০৬০৬০০ ০ 0৫ 


- 871০০০05১25) ০৪7 41105 ১৫1 ৭ 


১১২৫. সালিহ ইব্‌ন আবদির রাহমান আনসারী (র) ..... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে 
তিনি বলেছেন, আমি জুন্নাতকে স্মরণ রেখেছি; কিন্তু আমার জানা নেই রাসূলুল্লাহ জঃ যুহর ও 
আসরে কিরাআত পাঠ করতেন, না করতেন না। 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত ৩৮৭ 


ইনি হলেন ইব্‌ন আব্বাস (রা), যিনি এ হাদীসে বলছেন, রাসূলুল্লাহ্‌ শুল্ুত্র ওই দুই সালাতে 
কিরাআত পাঠ না করা তীর নিকট প্রমাণিত নয়। আমরা যে তার প্রথম রিওয়ায়াত বর্ণনা করেছি 
তাতে তিনি কিরাআত পাঠ না করার নির্দেশ দিয়েছেন । কারণ, রাসূলুল্লাহ্‌ জুলু তাতে কিরাআত পাঠ 
করেননি ৷ যখন তীর নিকট নবী গ্রঞ্্ট-এর কিরাআত পাঠ প্রমাণিত হয়নি তাহলে এ বিষয়ে তিনি যা 
বলেছেন তা নাকচ হয়ে গেল । যেহেতু অন্যদের নিকটও এ সালাতে রাসূলুল্লাহ্‌ শুল্-এর কিরাআত 
পাঠ প্রমাণিত, যা আমরা শীঘ্রই এই অনুচ্ছেদের যথাস্থানে বর্ণনা করব ইন্শাআল্লাহ্‌। 
"তা ছাড়া ইব্‌ন আব্বাস (রা) থেকে তার নিজস্ব অভিমত বর্ণিত আছে, যা তার বিরুদ্ধে প্রমাণ বহন 
করে। 
লা ১৪ Tel 001 008 35508 02 58520 008 22 92 ০0০৯ ~\NYN 
১541) ২3085 rc ৮8518 0103 ০45 sl ০০ ৬৪১০, চিন ১০ JE 
+ ০০০1৩ yell ৪ 
১১২৬. আলী ইব্‌ন শায়বা (র) ...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি যুহর ও আসরের সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করি । 
০০ ৮৯ জো 41511 12০১ না 28 0005 25০ ১5 EE AAV 
০০৪ 21 ১৩০ ৩১ ২ ৩১৯ 2৮০০8 mle 0255 005 ০০০৯ ০৪ ০1৯০] 
+ SE ২৯505 313 1065 


১১২৭. আলী ইব্‌ন শায়বা রে) ..... ছিরে থেকে বর্ণনা করেন যে. তিনি 
বলেছেন, আমি একবার ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট উপস্থিত হয়েছি, তাকে বলতে শুনেছি, 
কিরাআত পাঠ ব্যতীত কোন সালাত পড়বে না । যদিও তা সূরা ফাতিহা হোক না কেন। 


og 


s-c4A20 LL Osos Bt EB o2 9. প% cA o-oo 445 + 
Es 2 de 0৪ 00৪ ee ১2 5952 4৬৯ | (৮১-৯৬-7১১4 


রা LE 


UG LGN ও ১০ জলা ১০ 8৮5১2 IS 05 ০৪০০০ ৪ নও 


58251565705 7575775115552 ০০০ ০2186 
Go. (০ 4০ 


+ ৯1৪ প৪ SIDA ০০ এখনও সব ও JC ৭৮৭ 
১১২৮, আহমদ ইব্‌ন দাউদ ইব্‌ন মুসা (র)......আবুল আলিয়া বারা রে) থেকে বর্ণনা করেন, যে, 
তিনি বলেছেন, আমি ইব্‌ন আব্বাস (রা)-কে যুহর এবং আসর (এর সালাতে)-এ কিরাআত সম্পর্কে 
জিজ্ঞাসা করেছি, অথবা তাকে জিজ্ঞাসা করা হয়েছে । তিনি বললেন, তা (কুরআন) তোমাদের 
ইমাম । তা থেকে তোমরা কম হউক বা বেশি পড়, আর কুরআনের কোন কিছুই কম নয়। 


Wwww.waytojannah.com 


Contents | 
৩৮৮ ‘= তাহাবী শরীফ 


ক. ২5850 Boo ew Se + #5 LPB FOES A TLR 


(ভা ১২ এন 008 53০০ 3৪ ০০৫০০০৩০৮০৪ LL ES ১ 
১০০১১১1০550 এ SG Le SAL EN UG LL Ls EE 


০ ESE HEF 
১১২৯. হুসাইন ইব্‌ন নাসর রে) ..... আরুল আলিয়া (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি ইব্‌ন আব্বাস (রা)-কে জিজ্ঞাসা করেছি। তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন । তিনি আরো 
বলেন, আমি ইব্‌ন উমার (রা)-কে জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন, আমার লজ্জাবোধ হয় যে, উম্মুল 
কুরআন (সূরা ফাতিহা) অথবা যা-ই সহজ হয়, পড়া ব্যতীত সালাত আদায় করব। 
আবূ জা“ফর তাহাবী (র) বলেন, ইনি হলেন ইব্‌ন আব্বাস রো), তার থেকে তাঁর নিজস্ব অভিমত 
বর্ণিত আছে যে, মুকতাদী যুহর ও আসরের সালাতে ইমামের পিছনে কিরাআত পাঠ করবে । অথচ 
আমরা দেখতে গাচ্ছি-যে, ইমাম. মুকতাদীর দায়িত বহন করেন, কিন্তু মুকতাদী ইমামের কোন 
বিষয়ের দায়িত্ব বহন করে না। সুতরাং যখন মুকতাদী কিরাআত পাঠ করবে তাহলে ইমামের জন্য 
কিরাআত পাঠ করা নিতান্ত সমীচীন এবং এর সাথে সাথে আমরা তার থেকে এটাও রিওয়ায়াত 
করেছি যে, তিনি ওই দুই সালাতে কিরাআত পাঠের নির্দেশ দিয়েছেন ॥ : র্‌ 
সংশ্লিষ্ট বিষয়ে ইব্‌ন আব্বাস 'রো)-এর  রিওয়ায়াতের বি নবী (সা) থেকে বর্ণিত 
রিওয়ায়াতসমূহের কয়েকটি নিম্নরূপ ৪ 


#02 


5 Hs CE UG SB 2 0505 CRS SCS 5 EEK CS A: 


“eS se 


oo BT SAC সি 5 ১91 ১৯5 রা 
১১৩০. আৰু বাক্রা বার ইবন কুতায়বা (র):. ... আবদুললাহ ইব্ন'আহী কাতাদা, কে 
বর্ণনা করেন যে,.তার পিতা -তাকে- বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ গু যুহর-এবং আসরের সালাতে 
17797777727 


০ ৮ oe oe ঠ 


| ১৯০৬ ৪510১০54182 সনে 


১১৩১. আবু বাক্রা (র) ...... . আবদুল্লাহ্‌ ইবন আবী কাতাদা (র) তার পিতা সূত্রে নবী গ্র্্ত থেকে 
ER S 


#2 2:02 


2 cles (৩ SCE STS CE US OIE: সি ১৩ 5 ক 


SEE ee Le TE TE se 24 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত | | ৩৮৯ 


SI ASIN BL বেল 2০৩৮ ont bs 
1৩ 20 ow 


sll আত ০5 104011৮500৯ LE ও এ 


১১৩২. ইব্‌ন আবী দাউদ রে) ....... . আলী রো) থেকে বর্ণনা করেন, নি 
রাক'আতে সুরা ফাতিহা এবং কুরআনের (কিছু অংশ) পড়তেন। আসরের সালাতেও অনুরূপ 
করতেন । আর উভয়ের (যুহর ও. আসর) শেষ দুই রাক'আতে শুধু সুরা ফাতিহা পড়তেন ৷ মাগরিবের 
সালাতে প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং কুরআনের (কিছু অংশ) আর তৃতীয় রাক'আতে শুধু 
ন বত) ত জয়ার থর তিনি এই হাদীসটি নবী জঃ থেকে 
মারফু* হিসাবে বর্ণনা করেছেন। 


ES EE ER EELS Cli 


০১০ 5355 ০১441 ১১০ EUG ১:১৫ ৫ ০৫ পেশ 8 
রি MT El 4 


১১৩৩. রা রা রে রা রি রর). EE eR OE OE 
রে) তার পিতা থেকে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, নবী জুল যুহর ও আসরের সালাতের 
প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং এর সাথে (কোন) দুই সূরা পড়তেন । কখনও তিনি (জোরে 
পড়ে) আমাদেরকে রে ন আয়াত শুনাতেন। 


এসো 4 SB CS YG CSS ১৪৩ 5৭ 


পু পপর ০ পপ পাপ 


CAI 53015555808 do ৮2 


€ ০0: ১,4০৭ +49 


১০১৪০১৪০৪০4 ৬৫ ১81১০১৪০০০০ 0 


| ১০ সা SE SH A 3 00 pal 

a el ae MLE dal 
১১৩৪: আবু বাক্রা রে) ....... oe খুদরী রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার নবী হুই -এর ত্রিশজন-সাহাবা একত্রিত হয়ে বললেন, আস; আমরা রাসূলুল্লাহ্‌ শ্ু্্র-এর ওই 
শিরা তানের দিও (কেউই) মতভেদ করেননি । অনন্তর তারা যুহরের প্রথম দুই রাক'আতে তার 


Wwww.waytojannah.com 


Contents 


. ৩৯০ তাহাবী শরীফ 


কিরাআত ত্রিশ আয়াত পরিমাণ এবং শেষ দুই রাক'আতে তার অর্ধেক হবে বলে অনুমান করলেন। 
আর আসরের প্রথম দুই রাক'আতে যুহরের প্রথম দুই রাক'আতের অর্ধেক এবং শেষ দুই রাক'আতে 
যুহরের শেষ দুই রাক'আতের অর্ধেক হবে বলে অনুমান করলেন। 

55580575258 57555 21552 
গার 8 


-0o0 ose aE 0 ০ 
88877557575 


“92 


(০35 CEE ১০৮ El EEN alli (582 SEG 

Use; ০5৪ Yl 
১১৩৫. ইবরাহীম ইব্‌ন মারযুক (র) ..... আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ জুল যুহরের প্রথম দুই রাক'আতের প্রত্যেক রাক'আতে ত্রিশ আয়াত এবং শেষ 
দুই রাক'আতে তার অর্ধেক পরিমাণ দীড়াতেন। আসরের সালাতে প্রথম দুই রাক'আতে পনের 
আয়াত এবং শেষ দুই রাক'আতে তার অর্ধেক পরিমাণ দীড়াতেন। 


#07 ০0 


UG ASS al 02 sis 0000310855৪ আশ ৩৪ si Ll NNN 
রা 
ডি ১৪511 ৪৪ ও হু এ।। 4০০ 1১৪ ০১৯১ 0৫ JU Ml ০০০০৭ ৪1০০ 
15515157755 
১41 ০৬০০৪ ১০42 


পা 


পা 


তই 


১১৩৬. আহমদ ইব্‌ন শু“আইব রে) .. এ EEE তিনি . 
বলেছেন, আমরা যুহর ও আসরের সালাতে রাসূলুল্লাহ্‌ ফলজ - -এর কিয়ামের (দাড়ানোর) অনুমান 
করতাম । এতে আমরা যুহরের সালাতের প্রথম দুই রাক’আতে ত্রিশ আয়াত সূরা “আস-সিজ্দা' 
বরাবর তার দাড়ানোর পরিমাণ এবং শেষ দুই রাক'আতে তার অর্ধেক পরিমাণ হবে বলে অনুমান 
করলাম । আর আমরা আসরের প্রথম দুই রাক'আতে যুহরের শেষ দুই রাক'আতে কিয়ামের 
সমপরিমাণ হবে বলে অনুমান করেছি। পক্ষান্তরে আসরের শেষ দুই রাক'আতে তার অর্ধেকের 
অনুমান করেছি। ' | | 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত . ; ৩৯১ 
EE TLE TS BD S13 -\\vV 
i To ELE Es ALLA ES 


০45০. 


+ sll asi E32 এ Sl Ld 3১০15 Cll paxil 


১১৩৭. আলী ইব্‌ন মা'বাদ (র) ...... জাবির ইবৃন সামুরা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
শট যুহর ও আসরের সালাতে ‘ওয়াস্‌ সামা-ই ওয়াত্‌ তারিক’, ‘ওয়াস্‌ সামাই যা তি’লবুরূজ’ এবং 
এই ধরনের সূরা তিলাওয়াত করতেন 


UL ple CS JUG 0355 2৪ (৮201 45 of ০০৯০ 02 401 05915 NVA 


Gr 6 কু ৪ পা ef ০৩ 


০১1১৪ JG oes cm Ise ০০ ৪৩1০৩ 8০10) ০৭০ 830 ০০ 20135 2119 
42১7৭ ০১০59৫55155 ২০৯০ ৮৬ ৮০৯০] ০৭1 এ ক পন 215 


6৫৪৩০ 


J (০৯1৯ ০৪ ০৮৯৮৫ 01545 ৪] ০৩৪ 00 ৩৯০: JG 1551 
১১৩৮. আবদুল্লাহ ইবৃন মুহাম্মদ ইব্‌ন খুশাইশ বসরী (র) ..... ইমরান ইব্‌ন হুসাইন (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার যুহর কিংবা আসরের সালাতে নবী পর এর পিছনে জনৈক 
ব্যক্তি কিরাআত পাঠ করল। তিনি সালাত শেষে বললেন, তোমাদের কে Le 4১ ০০ (১০ 
' তিলাওয়াত করেছে? উক্ত ব্যক্তি বলল আমি ৷ তিনি বললেন, আমি বুঝতে পেরেছি যে, তোমাদের 
নি রিনি ভি 


EAN AAA EERE 2 পক 


০৮৩ ord 8G 9 পপ পপ প্‌ FAL) 
& «11 ee বি ১৪ 5১1১১ ul ৪2 রর ১:২০ 


রি 


হি 
১১৩৯. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ..... ইমরান (রা) সুত্রে রাসূলুল্লাহ্‌ শর থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। ূ 
০০ 4০৯০৩ 035৯০ ১৪ EOS 0৩৩ ১৩৯ ১ 223 ০৮ ৯৯৯ 93761 
ie SF এ ০০ ০1১০০ ০০ ৪9153 ০০ 8805৪ 
১১৪০. মুহাম্মদ ইব্ন খুযায়মা (র) ...... ইমরান (রা) সূত্রে নবী গঞ্জ থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। | 


“of - #0 #0 LEE AE LS EE SESE AE ৩৩৫ 
55550518515 AEE TE TA 
#-4#0 পা 9 পছ 


উনি CET Al EES SOR ot TOES ঢা 


BID 4১০১ ভিউ ক 44০০ 9০ 00 ১811 531০ AL 


টি 


Wwww.waytojannah.com | 


Contents 


৩৯২ . তাহারী শরীফ 


১১৪১. মুহাম্মদ. ইব্‌ন বাহর ইব্‌ন মাতার বাগদাদী (র) ...... বর্ণনা করেন যে, ইব্‌ন উমার (রা) 
থেকে বর্ণিত আছে, তবে রাবী বলেছেন, আমি তা তীর থেকে শুনিনি, যে নবী লুই শ্ুগ্ঃ একবার যুহরের 
সি তিলাওয়াত 
করেছিলেন। . | ee bs 


I C2 bs dL CS CSL LI Se pai Sb 
Ho 


EAA AEE 


ER UOT SON AE | 


১১৪২. আবদুর রাহমান ইব্‌ন জারূদ রে) রর আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, নবী ল্রুহ্র আমাদের ইমামতি করতেন । কখনও তিনি জোরে কখনও আস্তে কিরাআত 
পড়তেন ৷ সুতরাং তিনি যেখানে জোরে তিলাওয়াত. করেছেন আমরাও সেখানে জোরে তিলাওয়াত 
করেছি, আর তিনি যেখানে আস্তে তিলাওয়াত করেছেন আমরাও সেখানে আস্তে তিলাওয়াত করেছি। 
আমি-তাকে বলতে শুনেছি, কিরা'আত ব্যতীত সালাত হয়-না। = 


or Bs sf 5845 AEE 950255০2185 


AAA 


০5,০0৮ Ef “4.0০. 


রে 2 ১৮১১৪১1১৮০০ না রর EG বি, 
১১৪৩. ETE জর eee আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
সমস্ত সালাতে কিরাআত রয়েছে। সুতরাং যেখানে;রাসূলুল্লাহ্‌ ভুল্ুত্ধ আমাদেরকে (কিরাআত জোরে) 
শুনিয়েছেন, আমরা তোমাদেরকে শুনাচ্ছি; আর যেখানে তিনি আমাদের উপর গোপন রেখেছেন 
(যে এ আমরাও তাহার দর TU ছি bY ও 


২58 ৪:০8 ‘2 0°20 পা 


UE TE TE 
১১৪৪. মুহাম্মদ ইবন 'নো'মান সাক্তী রে) লি সাত হয়ো যে) থেকে bi রিওয়ায়াত 
US Sn ERT AGE os CMEC bs HM a2 Bs Cattle Bl ves 


‘oc 2-2 


+ ১৪৯০ KI 082 505৯ ০০০00, be ১০ (৪০৯ 021 ০৯৯1 


১১৪৫. ইউনুস ইব্‌ন আবদিল আ'লা (র) ....... আতা (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
77557 এ 


ESA EEN 


টুপ 


Wwww.waytojannah.com 


10017191715 


অধ্যায় ৪ সালাত | ৩৯৩ 
১১৪৬. মুহাম্মদ ইব্ন-রাহর ইব্ন মাতার (র)....... জি সিটি থেকে মর রিমি 
করেছেন। 


প 3-০ ০/৮ 


03405, EE 


১১৪৭. ৭. মুহাম্মদ ইব্‌ন নো'মান রে). . আতা (র) থেকে বর্ণনা. করেন যে, তিনি বলেছেন, আমি 
আবু হুরায়রা (রা)- -কে বলতে শুনেছি। তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন। , 


৩৩০০০ ০০১2১8585 0585 ৯0৪88 

চারি রি fT EOE ME 
১১৪৮. ইব্‌ন আবী দাউদ (র) ..... আনাস রা) থেকে বর্গনা'করেন-যে, la LA 
পয এ3০৭ [2 তিলাওয়াত করতেন। 


আবু জা’ফর তাহাবী (র) বলেন, তাঁরা উল্লিখিত হাদীসসমূহ ব্যতীত সংশ্লিষ্ট বিষয়ে খাববাব ইব্‌ন 
আরাত রো) থেকে বর্ণিত হাদীস দিয়েও প্রমাণ পেশ করেছেন ঃ | 


Ge TPT COI 


ia টি ্ ০৩৩৫ ss EP ৪ sl 05 ~~ ss IE ০ 441 
4 নু হ ২২২ ফা এ 1.০ 25 ই ud 


\ ll যন 
্ রা a 


১১৪৯. আলী ইব্‌ন শায়বা (রা) আসার (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমরা একবার খাববাব (রা)-কে জিজ্ঞাসা করেছি যে, রাসূলুল্লাহ্‌ শ্হ্ঃ যুহর ও আসরের সালাতে 
কিরাআত পাঠ করতেন? তিনি বললেন, হ্যা! আমি বললাম, আপনারা তা. কিভাবে বুঝতেন? 
বললেন, তীর দাড়ি মুবারক নড়ার দ্বারা (বুঝা যেত)। . OO 
(21-82-3১০০ 2 Le LS UU EE SANG 


«hs ৯০৭৪ ০83৯১১০০১১০ 0455 2১৪০০ lly 4১০৬ 


পা পা পান 


১১৫০. হে .. আ'মাশ রে) লেকে জু বধ দা 
ইমাম আবু জাফর তাহাবী (র) বলেন, নিত এই হাদীসে এই বিষয়ের উপর কোন দলীল 
নেই যে, তিনি ওই দুই সালাতে কিরাআত.পাঠ করতেন। সম্ভবত তার দাড়ি মুবারুক তাসবীহ, দু'আ 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৫০ 


www.waytojannah.com 


Contents 


৩৯৪ ' তাহাবী শরীফ 


ইত্যাদি পড়ার কারণে নড়েছে। তবে সেই সমস্ত রিওয়ায়াতসমূহ ছারা যা আমরা পূর্বে উল্লেখ করেছি 
উক্ত দুই সালাতে তীর কিরাআত পাঠ সাব্যস্ত হয়। 


ইমাম তাহাবী (র)-এর বিশ্লেষণ 

সুতরাং যখন রাসূলুল্লাহ প্রঃ থেকে বর্ণিত এ সমস্ত উল্লিখিত রিওয়ায়াত ছারা যুহর ও আসরের 
সালাতে কিরাআত পাঠ সাব্যস্ত হয়ে গেল এবং এর পরিপন্থী ইব্‌ন আব্বাস (রা)-এর রিওয়ায়াত 
খণ্ডিত হয়ে গেল, তাই আমরা এরপরে যুক্তির দিকে প্রত্যাবর্তন করেছি। আমরা দেখছি তাতে এরূপ 
কিছু পাই কি-না, যাতে উল্লিখিত দুই অভিমত থেকে কোন একটির বিশুদ্ধতা প্রমাণিত হয়। আমরা 
দেখতে পাচ্ছি যে, সালাতের মধ্যে ‘কিয়াম’ (দাড়ানো) ফরয; অনুরূপভাবে রুকু ও সিজ্দাও ফরয । 
এইসব কিছু সালাতের ফরযসমূহের অন্তর্ভুক্ত; এর থেকে কোন বস্তু ছুটে গেলে সালাত জায়িয হবে 
না। আর এই বিষয়গুলো সমস্ত সালাতের মধ্যে অভিন্ন । আমরা আরো দেখছি যে, প্রথম বৈঠক সুন্নাত 
(ওয়াজিব), এতে কোনরূপ মতভেদ নেই; এটাও সমস্ত সালাতের মধ্যে অভিন্ন । পক্ষান্তরে শেষ 
বৈঠক-কে দেখছি, এতে লোকদের (ইমামদের) মতভেদ রয়েছে । তাদের কেউ বলেন, এটা ফরয, 
আবার কেউ বলেন, সৃন্নাত (ওয়াজিব) ৷ কিন্তু সকলের নিকট এর হুকুম সমস্ত সালাতে অভিন্ন । তাই 
সেগুলো থেকে যা সালাতে ফরয, তা সমস্ত সালাতে ফরয হিসাবে বিবেচিত। রাতের সালাতে 


জোরে কিরাআত পড়া ফরয নয় বরং তা সুন্নাত (ওয়াজিব) ৷ সালাতের সাথে এর অন্তর্ভুক্তি নাই, 


_ যেমনিভাবে রুকু, সিজ্দা ও কিয়াম-এর সাথে এর অন্তর্ভুক্তি রয়েছে। আর জোরে কিরাআত পড়া 


কতেক সালাতে বিধেয় কতেক সালাতে বিধেয় নয়। বস্তুত যে বস্তু সালাতে ফরয তা সালাতে এভাবে 
পাওয়া যায় যা ব্যতীত সালাত হয় না। কেননা, নাছ তর কালা হিলি এছ 
সমস্ত সালাতে অনুরূপভাবে ফরয হিসাবে বিবেচিত হবে । 

তাই যখন আমরা দেখছি যে, এ বিরোধী পক্ষের মত অনুযায়ী মাগরিব, ইশা ও ফজরের সালাতে 
কিরাআত পাঠ ওয়াজিব, এটা পাওয়া যাওয়া জরুরী এবং এটা ব্যতীত সালাত হবে না । অনুরূপভাবে 
তা (কিরাআত) যুহর ও আসরের সালাতে (ওয়াজিব) হিসাবে বিবেচিত হবে। . 

বস্তুত এটা সেই সমস্ত লোকদের বিরুদ্ধে শক্ত দলীল, যারা যুহর ও আসরের সালাতে কিরাআত পাঠ 
অস্বীকার করেন এবং অন্য সালাতে তাকে ফরয মনে করেন। পক্ষান্তরে যারা মূল সালাতে 
কিরাআতকে জরুরী মনে করেন না তাদের বিরুদ্ধে দলীল হল যে, আমরা দেখছি মাগরিব ও ইশা 
উভয় সালাতে কিরায়াত পাঠ করা হয়। এর প্রথম দুই রাক'আতে জোরে এবং তা (প্রথম দুই 
রাক'আত) ব্যতীত আস্তে । সুতরাং যখন প্রথম দুই রাক'আতের পরেও কিরাআত সুন্নাত; জোরে 
কিরাআত পড়া রহিত হওয়ার দ্বারা তা. রহিত হয় না। তাই যুক্তির দাবি হল যে, যুহর ও আসরের 
সালাতেও এটা অনুরূপভাবে সুন্নাত হবে এবং তাতে জোরে কিরাআত পড়া রহিত হওয়ার দ্বারা 
(সম্পূর্ণরূপে) কিরাআত রহিত হবে না। এটা আস্তে কিরাআত পড়ার স্বপক্ষে যুক্তি, যা আমরা এ 
বিষয়ে উল্লেখ করেছি। 


আর এটাই ইমাম আবু হানীফা (র), ইমাম আবু ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ রে)- এর অভিমত ৷ 


উজ নিতি সাুলুটার জজ এর সাহাবার একদল থেকেও বর্ণিত আছে ৪. 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ৩৯৫ 


#2 0 ০682 2৩445 


রা od AL TUR _-৬৬০ 


প ০০ ল্‌ ভা ৫ তুর প্রত 


দিন ০৮০4 


ELE Sl en Sie 
১১৫১. আহমদ ইব্‌ন দাউদ রে) EE আবূ উসমান নাহদী (র) WSL An তিনি 


বলেছেন, আমি উমার ইব্ন খাত্তাব (রা)-কে যুহর ও আসারের সালাতে এ, sll 
তিলাওয়াত করতে শুনেছি । 


না দো রিড 
০০০০4 78:88 


EE EL HE EE 


CEE EE af 


. EE ২৯০৬০ ০১51 25 Boa LE ২৯ 


১১৫২. বাকর ইব্‌ন ইদ্রীস (র) ....... আলী ইব্‌ন আবী তালিব (রা) নির্দেশ দিতেন অথবা পছন্দ 
করতেন যে, ইমামের পিছনে যুহর ও আসরের সালাতের প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং 
78 


oer co পু ০৩ পা ০4০৮ % ০) পপ ওর ০84 
৩০ 2০০৮1 05 225 ২০15 005 5915 উঠা 0৩ YG G35 ০21৩ ১০৪০ 9210০৯5১১০1 
oso ৮৩০ ০446 


তত এ 

্‌ ক 
১১৫৩. আবু বাক্রা (র) ও ইব্‌ন মারযূক (র) ...... আবু মারইয়াম আসাদী (র) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, আমি ইব্‌ন মাসউদ (রো)-কে যুহরের সালাতে কিরা'আত পড়তে শুনেছি 
১৮০৯ be SLD bb Fs CS ৩৫৮০৯ SE জি CE 02 LE 210৩১৯7১৭০৪ 


LEE 00 ৮০55 EG 4৫০ OLE 


18৯ ১৮০ nll le JG GSI AS ০৯২ El SLUNG 

ESE 1556 [3115 8035 
১১৫৪. আবু বাক্রা (রা) ..... জামিল ইব্‌ন মুররা (র) ও হাকীম রে) থেকে বর্ণনা করেন যে, তারা 
একবার মুওয়াররাক আজালী (র)-এর নিকট .গেলেন। তিনি তাদেরকে নিয়ে যুহরের সালাত আদায় 
করলেন এবং তিনি সূরা ‘কাফ’ এবং “যারিয়াত' তিলাওয়াত করেন। তিনি তার কিরাআতের কিছু 
অংশ তাদেরকে শুনিয়েছেন। সালাত শেষে বললেন, আমি ইবৃন উমার (রা)-এর পিছনে সালাত 
আদায় করেছি, তিনি সূরা “কাফ' এবং “যারিয়াত” তিলাওয়াত করেছেন এবং তিনি আমাদেরকে 
অনুরূপভাবে (কিরাআত) শুনিয়েছেন যেমনিভাবে আমি তোমাদেরকে শুনিয়েছি। 


Wwww.waytojannah.com 


Contents 


৮ ২৮৯১] | nly CEES esi 1115 Jl ১৪০ ১২ Liss —\\oo 
UE UE EA a ০001 ৬৮৮০ ০৩১৪৩ 
ts Bs SI 9০০৯৩ el Sn 1921 ASHI ৬৪ 178 


8 alt 5 STG ot ৫ HS ০১059 2127 sc AES ১১5৮1 


Se ০ 08105 0৯০ 


রি NONE হানা উবায়দুল্লাহ ইব্‌ন মিকসাম (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, ইব্‌ন উমার (রা) তাকে বলেছেন, যখন তুমি একা সালাত আদায় করবে তখন যুহর 
ও আসরের সালাতের প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং অন্য কোন সূরা পড়বে । আর শেষ দুই 
রাক'আতে শুধু সুরা ফাতিহা পড়বে । রাবী বলেন, তারপর আমি যায়দ ইব্‌ন সাবিত (রা) ও জাবির 
ইবৃন আবদিল্লাহ রো)- এর সাথে সাক্ষাত করেছি, তারাও ইব্‌ন উমার রো)-এর অনুরূপ বলেছেন । 

১০১১০3০5005 LAN 0৪ ৩০৯০৮৯৯১৮০৯ EELS ৩ 
51515 401 ০১৮ ৯৮০৯ 9০৯১০৯০০৭৭1 ৬৮০ ৯০ ০০৮ 


রা SCF 


১১৫৬. হুসাইন ইব্‌ন নাসর রে) ...... না (র) থেকে বৰ্ণনা ক করেন-যে, তি ভিনি 
' বলেছেন, আমি জাবির ইব্‌ন আবদিল্লাহ (রা)-কে যুহর ও আসরের সালাতে কিরা'আত পাঠ সম্পর্কে 
জিজ্ঞাসা করেছি। তিনি বললেন, আমি প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা এবং এর সূঙ্গে অন্য কোন 
সরা তিলাওয়াত করি। আর শেষ দুই রাক'আতে শুধু সূরা ফাতিহা তিলাওয়াত করি। ্‌ 


০০১০৯ JUG Salil ise JUG les di sie JES 15135575858 


৩০ 887১8 প্‌ 


০৮৫ 465 all 4০ le উদিত ১৮401 ০১০ ১০ ১ ৪ ২৯ 
TE UGG ES Ln EK Lil SURI Us SIDES Ll ১9০ 0 ০১০০৪ 
2A ye SENSE AED 88 ০৪৮০৪ ৩১০৫১ ০ 


#0 2 


ey oll ol 
১১৫৭. ফাহাদ ক) দি তি দানি TE TBE EE বতিনি জাবির ইব্‌ন 
আবদিল্লাহ রো)-কে জিজ্ঞাসা করেন যে, যে. সমস্ত সালাতে আপনারা জোরে কিরা“আত পড়েন না তা 
আপনারা ঘরে আদায় করলেন কি করে ? তিনি বললেন, আমরা যুহর ও আসরের সালাতের প্রথম 
ee 
রাক'আতে শুধু সূরা ফাতিহা তিলাওয়াত. করি এবং দু'আ শ্রর্থনা করি। এ 


WWW.Wwayto)j annah.com 


Contents 
অধ্যায় ৪ সাল ত ৩৯৭ 


ee ১০৪০৮১১৮০০৯ 008,০59 51 (১5 1081১০292০১ 


টি 


১১৮৮০৩২৯৯৪৪ UE ৭৪ ০০৯৮৯ Ee pte pi 


(১২০৯৭ ০১ 3৮514122৮2৯ ১8৮1 ৯1 1১৪১ ০31 


চারা 


১১৫৮, ইউনুস (র). 5 EOE OE রহ দ্র ভিনি বলেছেন, 
আমি জাবির ইব্‌ন আবদিল্লাহ (রা)-কে বলতে শুনেছি, যখন তুমি একাকি কোন সালাত আদায়, 
করবে তখন প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা. এবং অন্য কোন সূরা তিলাওয়াত করবে । আর শেষ 
দুই রাক'আতে শুধু সূরা ফাতিহা তিলাওয়াত করবে। 


UE EA SOE RE 8 


৩৮০০০ se 


SLES OK Ys LS ০ 2 [১০০০৫1২১০০০ 


৯ 


পা পাপা পপ 


+ এ ১০ ধা (০৪5 005 উড FLSA TL 418৩5 এ 4 


১১৫৯. ইয়াধীদ ইব্‌ন সিনান রে) ...... ইয়াধীদ ইবনুল ফকীর (র) থেকে বর্ণনাকরেন যে; তিনি 
বলেছেন, আমি জাবির ইব্‌ন আবদিল্াহ (রা)-কে. বলতে শুনেছি যে, প্রথম দুই রাক'আতে সূরা 
ফাতিহা এবং অন্য কোন সূরা আর শেষ দুই রাক'আতে শুধু সুরা ফাতিহা তিলাওয়াত করা হবে। 
রাবী বলেন, আমরা পরস্পরে আলোচনা করতাম যে, হা বন 
বুজি না রাততসারি ত আছয় হয়! 


7 


পা 


£ 


2) ৭:০৯ 


১১৬০. ফাহাদ রে)... টি রা নার চারা ভিলেন 
খাব্বাব (রা)-কে মুহর ও আসরের সালাতে সূরা 'যুলযিলাত’ তিলাওয়াত করতে শুনেছি। 
৪ 14০১১১০০৫০১ CS UAE LGN 08190 


Eee Ee Nt lia HBT SL SF 


পাল 9০৩ ord oO or 


+ AUS ২৯১০৮১৯৪৯৯২] এত SY 1 ২৯5০ 


www.waytojannah.com 


Contents 


৩৯৮ | ৰ তাহাবী শরীফ 


১১৬১. আবু বাক্রা (রে) ....... মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি হিশাম ইব্‌ন ইসমাঈল (র)-কে রাসূলুল্লাহ্‌ গু -এর মিশ্বারের কাঁছে বলতে শুনেছি যে, 
আবুদ্দারদা রো) বলেছেন, তোমরা যুহর ও আসরের সালাতের প্রথম দুই রাক'আতে সূরা ফাতিহা 
এবং অন্য যে কোন দুই সূরা আর শেষ দুই রাক'আতে শুধু সূরা ফাতিহা তিলাওয়াত করবে । 


oll 51০০ ৩ lal CL - -\V 
১৭. অনুচ্ছেদ £ মাগরিবের সালাতে কিরাআত 


G- #2 oo পা ০ পা 4 পা ০ বি ০৮০49 ক পু ৪ ৫ ভুল 


EE ডো রিট COE NOTE 


£ 


০. ৮%9 7, AE EL FE ME ME EE ৩৩ 


00845155২৮5 ১৮ ০৯ ১০০০ ৪০৯০ ৮ 00 ০০ 0 05৪ SLL 
27148517172 

১১৬২. ইউনুস রে) ও ইয়াহীদ ইব্‌ন সিনান রে) হর জুবায়র ইব্‌ন মুতইম (র) তার পিতা (রা) 

থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ জু -কে মাগরিবের সালাতে সূরা ‘তুর’ 

তিলাওয়াত করতে শুনেছি। - 

UL Gl 005০5259102 ০০৯০ 00 Sal ৮৯02 Lela GSS NY 


8155 ssl ১৫৩৩৪ ২0 nl ১৮০ চিনির 


পাত্তা 


১১৬৩. ইসমাঈল ইব্‌ন ইয়াহইয়া মুযানী (র) ...... ইব্‌ন শিহাব রে) থেকে অনুরূপ বর্ণনা 
_করেছেন। 


1 
565০0০50507 RAAT 8575 


Ze oz -Joso 2 


Ms Of TG 4159 SA ০০০০০ ০৪ 
১১৬৪. ইব্‌ন মারযুক রে) ...... . জুবায়র ইব্‌ন মুতইম (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার 
বদর যুদ্ধের সময় নবী ঞ্জ্্প-এর খিদমতে এলেন। তিনি বলেন, আমি তীর কাছে পৌছালাম তো 
তিনি মাগরিবের সালাত আদায় করছিলেন। তিনি সূরা ‘তুর’ তিলাওয়াত করেন। আমি যখন (তার 
থেকে) কুরআনের তিলাওয়াত শুনেছি তখন যেন আমার অন্তর ফেটে গেল। আর এটা তাঁর ইসলাম 
১০2৮৮ 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত | ৩৯৯ 


০৮9০০ 


se ৬. 


PE RNC 7101 00541 তি 
(০৯৫5 Boru ১৪ এ 1০০5 LL GEIL Le SLI 

EE Fe 
১১৬৫. ইউনুস (র) ...... ছবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 'আমি সুরা 
[35 ১.০) তিলাওয়াত করছিলাম তখন তা উম্মুল ফযল বিন্ত হারিস (রা) শুনেছেন। 
বললেন, প্রিয় বৎস! তোমার এই সূরা তিলাওয়াতে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে যে, এটাই সেই 
শেষ সূরা, যা আমি রাসূলুল্লাহ্‌ শুল্ু-কে মাগরিবের সালাতে তিলাওয়াত করতে শুনেছি । 


PAE SE NN EES EE Ee ME 


চে টু + pe 28:8৭ ও এ" 
8০ eS HOE ০০2 ৮5 0৮5 02 SEs CS JG 5s nls NV) 


১১৬৬. be হা রী) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
৩০001 UG ভি / ০১১ ৯105 ৩ ১ ০০৫৭৯ EE CE 


০৫৩ 85. ভীতি. 3. লিভ 898৫ Fd পা 9 পপ ৫৭ পা ০৩ 
০১019] 005 El ০৮৪ ০৪ ক) SSIS ৮১2১ 02 ১০৮০ তপন খা এজন্য 


ক দর নল 


৪5:৩8 এজি তর 


চান্ রিয়া JE 
১১৬৭. রবী “ইব্‌ন সুলায়মান আল-জীযী (র) ...... উরওয়া ইব্‌ন যুবায়র রো) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, আমাকে যায়দ' ইব্‌ন সাবিত (রা) বলেছেন; তিনি মারওয়ান ইব্‌ন হাকামকে 
বলেছেন, হে আবু আবু আবদিল মালিক! তুমি মাগরিবের সালাতে সূরা 21111 9৯ 55 এবং 
অপর' ছোট কোন সূরা কি কারণে তিরাওয়াত কর? যায়দ (রা) বললেন, আল্লাহ্র কসম! আমি 
রাসূলুল্লাহ্‌ শুই - -কে মাগরিবের সালাতে অত্যন্ত দীর্ঘতর সূরা অর্থাৎ রত 
শুনেছি। 
০1১০ ই] ০০1 0১০০৪১০৬০০০ Mm 0৬ 00৪ 0০৮) ০৪ 0০0৯৯ -৬ 
১ ৭০০৭০ es SI ১৩০ 
১১৬৮. রাওহ ইব্নুল ফারাজ রে) ...... আবুল আসওয়াদ (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
14251 ০০7৮০৯০০4০৯ 0০৪ JG ৮৯ CS 90৪ ২2১৯ ০৪ এপ 0৪০৯ -১১৭ 


৮৮ 0,৯55 32 9 UG ৪১০০ ৩০০০৮১০১৮০৪ Sil এ পি ১৪৩ [se 


Wwww.waytojannah.com 


Contents 


৪০০ | -_ তাহাবী শরীফ 


15 ৫ ০21 রি পারি নে ছি রড, ail tS 
PEL Man এক 


১১৬৯. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ...... হিশাম রে) তীর পিতা থেকে বর্ণনা করেন যে, মারওয়ান 
মাগরিবের সালাতে সুরা “ইয়াসীন' তিলাওয়াত করতেন। হিশামের সন্দেহ রয়েছে যে, যায়দ ইব্‌ন 
সাবিত (রা) বা আবু যায়দ আনসারী রো) মারওয়ানকে বললেন, তুমি মাগরিবের সালাত সংক্ষিপ্ত 
কর কেন? অথচ রাস্ু্লাহ্‌ তাতে দীর্ঘতম সুরার অন্যতম “আ'রাফ তিলাওয়াত করতেন। 


১০ al লা OF BA 4০053 355৬ ৩৯০৪৪ ৩৩ LA CS vv. 
2 ঞ 01 4৮০5 05 le SIG Sts ১৯৪৬০ ১৮০০ ০০ এলসি 
| | al ORT OU GENER 
EEE 


১১৭০. ফাহাদ (র) ..... উদ্ুল ফযল বিন্ত হারিস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার রাসূলুল্লাহ্‌ শু তার গৃহে আমাদেরকে নিয়ে এক কাপড়ের দুই প্রান্ত বিপরীত কাধে রেখে 
৮5557558580 তিলাওয়াত 
করেন | এরপরে তীর ওফাত পর্যন্ত তিনি কোন সালাত আদায় করেননি 


এ 


একদল আলিম এই সমস্ত হাদীসের র মর্ম গ্রহণ করেছেন রে এবং এগুলোর অনুসরণ করেছেন রছেন। 
পক্ষান্তরে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেন, মাগরিবের সালাতে “কিসার 
মুফাস্সাল” (সুরা-লাময়াকুন থেকে শেষ পর্যন্ত) ব্যতীত তিলাওয়াত করা সমীচীন নয়। আর তীরা 
বলেছেন, “তিনি সূরা তুর তিলাওয়াত করেছেন” তার এই উক্তির দ্বারা উদ্দেশ্য হচ্ছে, সূরার কিছু 
তিনি তিলাওয়াত করেছেন। আর আভিধানিকভাবে এরূপ ব্যবহার বৈধ । যেমন যখন কোন ব্যক্তি 
কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করে তখন বলা হয়ু “অমুক (ব্যক্তি) কুরআন তিলাওয়াত 
করছে” । আবার “তিনি সূরা তুর তিলাওয়াত করেছেন” এর দ্বারা এ সম্ভাবনাও রয়েছে যে তিনি পুরা 
সুরা তুর তিলাওয়াত করেছেন । বস্তুত আমরা এ বিষয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করেছি যে, এরূপ কোন 

হাদীস বর্ণিত আছে কি-না, যা উক্ত দুই বিশ্লেষণের কোন একটির স্বপক্ষে প্রমাণ বহন. করে (আমরা 
? দেখি নিম্নরূপ বর্ণিত আছে) ৪ ৮ 


# 


পা পান ০ Bo og ০৮ fo 2 Yd অনা 
ভিডিও ETE 4915 551 ০১1৩ ০৮৯০1 ৮৪৮০ i ls SU —\\V\ 
পা পা ৮:০৩. ০5 4 এ ০ 4 ০ ই রি A CE CEN 9 ০০. 


5. 5৮; 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায়ঃ সালাত | 4 ৪০১ 


22575551751 isle ll ৪ 
2955 Sh alls পি LL 9৫ SHE UG 5 kk 9০ LL প্র 
১১৭১. সালিহ ইব্ন আবদির রহমান (র) ও ইবন আবী দাউদ (র) ...... মুহাম্মদ ইব্ন জুবায়র 
ইব্‌ন মুতইম (র) তীর পিতা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার রাসূলুল্লাহ্‌ 
হা এর যুগে বদর যুদ্ধের (কাফির) বন্দীদের ব্যাপারে তার সঙ্গে আলোচনা করার নিমিত্ত মদীনায় 
এলাম ৷ যখন আমি তার নিকট পৌছলাম তখন তিনি. তার সাহাবীগণকে নিয়ে মাগরিবের সালাত 
আদায় করছিলেন । আমি তাকে ? ০5151 ৮১ 21851 (অবশ্যই তোমার প্রতিপালকের শাস্তি 
: নিপতিত হবেই) আয়াত তিলাওয়াত করত ইনি যেন (ওই তিলাওয়াত) 'আমার অন্তর বিদীর্ণ করে 
ফেলে ।-তিনি যখন (সালাত থেকে) অবসর হলেন. তখন আমি তার সঙ্গে তাদের (বন্দীদের) বিষয়ে 
আলোচনা করলাম । তিনি বললেন, যদি আমার নিকট এক বৃদ্ধ ব্যক্তি আসত তাহলে আমি তার 
সুপারিশ গ্রহণ ক্রতাম। অর্থাৎ তীর [যুবায়র ো)] পিতা মুতইম ইবন আদী| 


ইনি হলেন, হশাইম রো), তিনি এই হাদীসটি যুহরী (র) থেকে রিওয়ায়াত করতে গিয়ে কৃত 
ত ক বং কল ক ক গা গা কক ত ক ০551] 
৫5151 ৩2) আয়াত। তিনি এটা স্পষ্টরূপে বর্ণনা করেছেন যে, প্রথমোক্ত হাদীসে ফে সূরা “তুর 
LU EEA তার দ্বারা সেটাই উদ্দেশ্য, যা তিনি তাকে তা থেকে 
তিলাওয়াত করতে শুনেছেন । জুবায়র (রা)-এর শব্দাবলী তাই, যা হুশাইম (র) থেকে বর্ণিত আছে। 
কারণ, তিনি প্রকৃত কাহিনীট বর্ণনা করেছেন। সুতরাং নবী জল থেকে এ ব্যাপারে তিনি যা 
রিওয়ায়াত করেছেন, তা হল বিশেষ করে তীর তিলাওয়াত 8 (৪194 43১ 213০1... 
বেলি রোল বা 
সাবিত (রা)-এর উক্তি “আমি রাসূলুল্লাহ্‌ শুলুয-কে তাতে দীর্ঘতম সূরা ১-01 তিলাওয়াত করতে 
শুনেছি” । সম্ভবত এর দ্বারা সুরার কতেক অংশ তিলাওয়াত করাই উদ্দেশ্য । 
ডা ডে হওয়ার পা প্রমাণ বহন করে £ 


Lo- 54 


১১৭২. মি কও চালে নি 
তারা (সাহাবীগণ) মাগরিবের সালাত আদায় করতেন। জার রাজ গলে রত 
করতেন। | | 


রহ টা CL TEL 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৫১ 


WwWww.waytojannah.com 


| Contents 
৪০২ তাহাবী শরীফ 


১১৭৩. আহমদ ইব্‌ন দাউদ ইব্‌ন মূসা রে) ....... আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমরা নবী গ্র জে গতিনয লালতে আদার রান ভার হামার বে 
কেউ তীর নিক্ষেপ করত এবং সে তার তীর পতনের স্থান দেখতে পেত ৷ 


hs ১৩০১০৭০০4১৪ 4০৯ 0 00৪ 00৯ 09৪ 00৪ 8295 ০৯ ০০৯১ CBS NNW 
১১৭৪. যান হারাম চি NES EU LEI 


ESS 


চারার রাত 
টি 27725 


০৮০ ৮ 


NA 
Y Lee ১১৪1৮ ৫ si রঃ 20557 = ales EEE ৮১১৯৪ 
৩ ৫৯ ২৬1 শি ৮৪৪৯3531505 ৬১৯ টি উপল কি ৯৯২ ১ 
১১৭৫. আহমদ ইব্‌ন দাউদ (র)ও আহমদ ইব্‌ন মারযুক (র)...... টির নিজ 
বর্ণনা করেন যে,'তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ গু -এর কিছুসংখ্যক আনসারী সাহাবার সঙ্গে 
সালাত আদায়.করেছি। তারা আমাকে বর্ণনা করেছেন যে, তারা রাসূলুল্লাহ্‌ শুলুঃ-এর. সঙ্গে মাগরিবের 
সালাত আদায় করতেন। তারপর তারা তীর নিক্ষেপ করতেন এবং তীর পতনের স্থান তাদের কাছে 


রিসিভ হিতে বর TOE গতি 
সালামা গোত্রে বসবাস করতেন। 


০:46 ০ 


2182 


পেরে রিবা হেত 
১১৭৬. আহমদ ইব্‌ন মাসউদ খাইয়াত রে) ...... যুহরী (র) বনু সালামার কতক লোক থেকে 
বর্ণনা করেন যে, তারা নবী জ্র্র্-এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতেন ৷ তারপর তারা নিজ 
গৃহাভিমুখে প্রত্যাবর্তন করতেন এবং দুই তৃতীয়াংশ মাইল পর্যন্ত তীর পতনের স্থান দেখতে পেতেন। 


oF sill ৯০১ ও OA CE 9০৪ এপ CE JUG ১৪৪৭। ৮৯০ ০৪৯৯-% 
oo হ রি 2 
১১৭৭. রবীউল মুআযঘযিন (র) ..... জাবির ইব্‌ন আবদিল্লাহ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমরা নবী শ্ুক্ঃ-এর সঙ্গে মাগরিবের সালাত আদায় করতাম । তারপর বনু সালিমা 
গোত্রে আসতাম এবং তীর পতনের স্থান দেখতে পেতাম । 


WwWww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত এ | | ৪০৩ 


ইমাম তাহাবী (র)-এর মন্তব্য 
বস্তুত যখন রাসূলুল্লাহ্‌ শুর - এর মাগরিবের সালাত থেকে অবসর হওয়ার ওয়াক্ত এটা, তখন অসম্ভব 
যে তিনি তাতে সূরা আ'রাফ বা এর অর্ধেকও তিলাওয়াত করেছেন। 


৪. পাতি 9 HE EAE 4 20:8. o- 2 0 পা ডি LE ০ কর রে ৬৪:৬৮ 200 গুড ৩ 


Li EAE AE ০৮০. “oe #22 4৬৮ পা পট & ০৮ ০ ০৩ পু ০ “2 
5০০05 টিনা | 95782 5১৮০ 
| EGON IE TUG রি 


প্র 


9 


এ 105561788117875-18 


১১৭৮. ইব্‌ন মারযুক রে) ..... জাবির ইব্‌ন আবদিল্লাহ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার মআয (রা) তার সাথীদেরকে নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন । তাতে 
তিনি সূরা বাকারা বা সূরা নিসা (পড়তে) শুরু করলেন। জনৈক ব্যক্তি সালাত আদায় করে চলে 
গেল। এ সংবাদ পেয়ে মু'আয রো) বললেন, সে তো মুনাফিক । সেই ব্যক্তি এ খবর পেয়ে রাসূলুল্লাহ্‌ 
গুশ্রঃ-এর নিকট এসে সব তাকে খুলে বলল । রাসূলুল্লাহ্‌ জুলু বললেন, হে মুআয! তুমি কি ফিৎনায় 
ফেলছ? তিনি এ কথাটি দুইবার বললেন। বললেন, তুমি যদি 4121 4০১ ₹০ ১ এবং 
(৫.০ ১০৭৪4]ও তিলাওয়াত করতে (তাহলে উত্তম হত)। কারণ, তোমার পিছনে প্রয়োজনে 
ব্যস্ত, দুর্বল, বালক ও বৃদ্ধ সকলেই সালাত আদায় করে। 
টিটি তিতা না (১5১১, ৮854৭ 
১১৯ SE তে ০৮৯ ১০৬০৮৫৯০০৯ be BILL 2 Si 


১১৭৯, রাওহ ইব্নুল ফারাজ (র) ..... জাবির (রা) সূত্রে নবী স্ুল্লু থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। ১৮৫. 


১2১ ০ ৩১৮০ ৩০ Td CS JG all ৬০০ 0৩ JG 43১০০ ১ চি ~\ NA. 


১১৮০. ইব্ন মারযুক রে) ...... জাবির রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, তাহির 
‘আতামা’ তথা ইশার সালাত । 


75557557169 


| WWW.Waytoj annah.com 


Contents | 
808 EE | _ তাহাবী শরীফ 
0০45০5৩০৪২5 OS pl ১০১৯১ US ৪ ৮৪57 
01 4৮০১ ১৯০০১০০ ০ ০৪০০ ১১৯৪ 


lL #2 0 


sc tists iss 
181 ও 8955181০585 04509 ভা খর i 
Se CELLS ৯৮ Ll 0৯০18 ০৭৯। ০ ০০৯৪) ন্ট তেন 
Uns IG ০০01980552৮ 2] 05 ক 411 3৮০০ 0০4 

+ 19৯ ১০ ৬৯505255৮৯০ UE SUING ily psd 5 3 ০৮০০ 
১১৮১, আবু বাক্রা (রা) ...... জাবির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, মু'আয ইব্‌ন 
জাবাল (রা) নবী গ্্ঃ-এর সঙ্গে সালাত (নফল) আদায় করতেন। তারপর ফিরে এসে আমাদেরকে 
নিয়ে সালাত আদায় করতেন । একদিন নবী হুঃ ইশার সালাত বিলম্বে আদায় করেন । মু'আয ইব্‌ন . 
জারাল (রা) তার সঙ্গে সালাত আদায় করে এলেন, যেন আমাদের. (সালাতের) ইমামতি করেন। 
তিনি সূরা বাকারা শুরু করে.দিলেন। লোকদের থেরে. জনৈক ব্যক্তি যখন এ অবস্থা দেখল তখন সে 
এক কোণে পৃথক হয়ে গিয়ে একাকি সালাত আদায়-করে নিল । আমরা বললাম! হে অমুক! কি 
ব্যাপার, তুমি কি মুনাফিক হয়ে গিয়েছে? সে বলল, আমি মুনাফিক হইনি; আমি অবশ্যই রাসূলুল্লাহ্‌ 
শ্হ্লঃ-এর নিকট গিয়ে তাকে এ বিষয়. অবহিত করব । পরে সে নবী ক্র্ল্ঃ-এর নিকট এসে বলল! হে ' 
আল্লাহ্‌র রাসূল! মু'আয (রা) আপনার সঙ্গে সালাত আদায় করেন। এরপর ফিরে এসে আমাদেরকে, 
ইমামতি করেন। গতরাতে আপনি ইশার সালাত বিলম্বে আদায় করেছেন। তিনি আপনার সঙ্গে 
সালাত আদায় করে এসে আমাদের ইমামতির জন্য সম্মুখে অগ্রসর হন এবং সুরা বাকারা শুরু করে 
দেন। আমি যখন এ অবস্থা দেখলাম তখন সরে পড়লাম এবং একাকি সালাত আদায় করে নিলাম। 
হে আল্লাহ্র রাসূল! আমরা উটের উপর পানি বহন করি, আমরা কায়িক পরিশ্রম করি । রাসূলুল্লাহ্‌ 
হলঃ বললেন, হে মু'আয! তুমি কি ফিৎনায় ঠেলে দিচ্ছ? এ কথাটি দুইবার বললেন। অমুক, অমুক 
সুরা তিলাওয়াত কর। 'কিসার মুফাস্সাল' 51 অন্য গোটা সুরা 
তিলাওয়াত করবে না। 


সুফইয়ান (র) বলেন, আমরা আমূর [ইবন দীনার (র)]-কে বললাম যে, আবু যুবায়র (রে) 
আমাদেরকে জাবির (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ গঞ্জ তাকে বলেছেন 131 0১41 


চা cs ০3 al ৩১2 এবং 5 ০1/5: সূরাগুলো 
তিলাওয়াত কর । আম্র ইব্‌ন দীনার (র) বললেন, তা এরূপই । CE 68 হি 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত . 8৪8০৫ 


হাদীসের মূল্যায়ন ও বিশেষণ এ 
বস্তুত রাসূলুল্লাহ্‌ জি SU TS EE HET OEE EEO ST 
বোঝা চাপিয়ে দেয়ার প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছেন এবং তাকে বলেছেন, হে মু'আয! তুমি কি 
-ফিৎনায় ঠেলে দিচ্ছ? তিনি তাকে “কিসার মুফাসসাল’ থেকে সেই সমস্ত সূরাগুলো তিলাওয়াত করার 
নির্দেশ দিয়েছেন যা আমরা উল্লেখ করেছি। যদি এ সালাত মাগরিবের সালাত-ই হয়ে থাকে তাহলে 
এই হাদীস যায়দ ইব্ন সাবিত (রা)-এর হাদীসসহ সেই সমস্ত হাদীসের সঙ্গে সাংঘর্ষিক হবে যা 
আমরা এই অনুচ্ছেদের শুরুভাগে উল্লেখ করেছি। আর যদি তা ইশার সালাত হয়ে থাকে তাহলে 
রাসূলুল্লাহ্‌ শ্্ঃ-এর ওয়াক্তে প্রশস্ততা থাকা সত্তেও সেই সমস্ত সূরাগুলো তিলাওয়াত করা অপছন্দ 
করেছেন যা আমরা উল্লেখ করেছি। মাগরিবের ওয়াক্ত সংকীর্ণ হওয়ার কারণে তাতে সেই কিরাআত 
যাহ 
4৬০২ El USL BB ste BATES aya 
তির পা 411 ১০০ ০ ১৪13 ০৪ ০২০এলী1 Lk JU ১৪% 
TN Se LEAT Ua SAIL মস Ua 45155 EL lL 
১১৮২, আহমদ ইব্‌ন আবদিল মু'মিন খুরাসানী (র) ...... আবদুল্লাহ ইব্‌ন বুরায়দা (র) তীর পিতা 
থেকে বর্ণনা করেন যে, াসলষ্টাহ লি ইশার_সালাতে SHU AOE TERT 
তিলাওয়াত করতেন । 


যদি. কোন ব্যক্তি বলে যে, নবী গ্র্রত্ধ থেকে কি:এরূপ বর্ণিত আছে যে, তিনি মাগরিবের সালাতে 
ae EC TO হ্যা! 


hai 8 UL BTS ot ali A be pale bE 3 be 
22 a ্ টু - কা মী 


. ১১৮৩, ইরা 1 চীন ১. আবদুললাহ ইবন উমার বোট থেকে, বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ টুইট মাগরিবের সালাতে “ওয়াত্-তীনি_ওয়াষ্‌-যায়তুন' সূরা তিলাওয়াত করেছেন। 


Ce 12 2 SEL ০৪ ৯৪ 0৭০ SNAG 
এক এলি ৯0154৯৯5৮০4 15 45৭০৯) ২ 98 এ 5 
৪1985 28৭1 0৯০ SEU ও ১০১০০ 2 SEL ৪ ভি 


. ০০৪০] Lois ৮৯৮ 


www.waytojannah.com 


Contents .. 
৪০৬ তাহাবী শরীফ 


১১৮৪. ইয়াহইয়া ইব্ন ইসমাঈল আবু যাকারিয়া বাগদাদী (র) ..... আবু হুরায়রা রো) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ ফুট মাগরিবের সালাতে 'কিসার মুফাস্সাল' থেকে 
তিলাওয়াত করতেন। 


০: ০০ ১১ 8৪ 05 008 ০০০৭ 9215 JG 17156 575 
০5505 Eh জা ১০ এব ৬০ ১০০১০ ১১১০ 
বিটি SE 5৪9 Sl ILE 0০৪ ৯৩ ০০ SE 80304 ১৬০ এ 


seal ad no ld সিডর 25 08৮1 ১ 
১১৮৫. রাওহ ইব্নুল ফারাজ (র) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি রাসূলুল্লাহ্‌ শ্ঃ-এর সালাতের সঙ্গে সাদৃশ্যপূর্ণ অমুকের সালাত অপেক্ষা কারো সালাত দেখিনি 
(রাবী) বুকায়র (র) বলেন, আমি (বর্ণনাকারী) সুলায়মান (র)-কে জিজ্ঞাসা করেছি এবং তিনি সেই 
ব্যক্তিকে পেয়েছেন। তিনি বলেছেন, তিনি মাগরিবের সালাতে “কিসার মুফাস্সাল” থেকে তিলাওয়াত 
করতেন। 
(১7 Ste Cl IES মিরর ররর রবিনের 
| | 40১০ ১১০১৭০০৫১7১ Jal wall ye JES 
১১৮৬. আলী ইব্‌ন আবদির রহমান (র)....... যাহ্‌হাক (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


ইমাম তাহাবী (র)-এর মূল্যায়ন 

বস্তুত ইনি হলেন আবু হুরায়রা (রা), যিনি নবী ক্রশ্্ঃ থেকে বর্ণনা করছেন যে, তিনি মাগরিবের 
সালাতে “কিসার মুফাস্সাল' তিলাওয়াত করতেন। যদি আমরা যুবায়র রে)-এর হাদীস এবং এর 
সাথে অন্য যে সব রিওয়ায়াত উল্লেখ করেছি এগুলোকে সেই মর্মে প্রয়োগ করি, যে মর্মে আমাদের 
বিরোধীগণ প্রয়োগ করেছেন, তাহলে সেই সমস্ত হাদীস এবং আবূ হুরায়রা (রা)-এর এই হাদীসের 
মাঝে বৈপরিত্য সৃষ্টি হবে। আর যদি আমরা তা সেই মর্মে প্রয়োগ করি যা উল্লেখ করেছি তাহলে 
সেই সমস্ত রিওয়ায়াত এবং এই হাদীসের মাঝে সমন্বয় হয়ে যাবে । আর আমাদের জন্য উপযোগী 
হল যে হাদীসসমূহের মাঝে বৈপরিত্য ত্যাগ করে এঁক্যের মর্মে প্রয়োগ করা। 

সুতরাং যা কিছু আমরা উল্লেখ করেছি এতে সাব্যস্ত হল যে, মাগরিবের সালাতে ‘কিসার মুফাস্সাল' 
থেকে তিলাওয়াত করা বাঞ্ছনীয় । আর এটাই হল ইমাম আবু হানীফা (র), ইমাম আবূ ইউসুফ (র) 
বা A ELA থেকেও অনুরূপ বর্ণিত আছেঃ 


এপ পপ 


- টি 251 


‘ www.waytojannah.com 


Contents 
অধ্যায় £৪ সালাত ' | | | j 8০৭ 


১১৮৭. ফাহাদ (র)...... যুরারা ইব্ন আওফা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে 
আবু মুসা রো) তার নিকট উমার (রা) কর্তৃক প্রেরিত পত্র পাঠ করিয়েছেন যে, মাগরিবের সালাতে 
(কিসার) “মুফাস্সাল'-এর শেষ থেকে তিলাওয়াত করবে । 

Ly 85 ৯০1০8] ৮0771 


১৮. অনুচ্ছেদ $ ইমামের পিছনে কিরাআত পাঠ 


নাজির CRE TCT CHEE 

, 18010 9 852 CL লহ ২১8 451585 9505 48 
১১৮৮. হুসাইন ইবৃন নাসর (র) ...... উবাদা উব্নুস সামিত (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একদিন রাসূলুল্লাহ্‌ শুই আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। তখন 
কিরাআতে তার অসুবিধার সৃষ্টি হল। সালাম ফিরানোর পর বললেন, তোমরা কি আমার পিছনে 
কিরাআত পাঠ কর? আমরা বললাম, হ্যা, হে আল্লাহ্‌র রাসূল! তিনি বললেন, এরূপ করবে না। তবে 


“ফাতিহাতুল-কিতাব' (সূরা ফাতিহার)*র কথা ভিন্ন। কারণ যে ব্যক্তি তা পাঠ করে না তার সালাত 
হয়না। 


82512 
: 015 ০৮৯ SASL es 17827, sla JU LE 4) 
১১৮৯. হুসাইন ইব্‌ন নাসর রে) বো আয়েশা (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 


রাস চল -কে বরাতে শুনেছি Ld RL i MEL 
অসম্পূর্ণ | 


(1 ৩০, ০০১১৯ 635 0১০৯ ০2 ০৮১৯ 0১৪ 00৪39১৮৭24৯ 5১১৯০ 
] + 4৯০ ৯১০০৪ ০49০ 3৮৯০ on ২০৯ 
১১৯০. ইব্‌ন মারযূক রে) ..... মুহাম্মদ ইব্‌ন ইসহাক (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
55821555511 bl Ea 52 Cf 005 ০০১০৮৪০৯১৭৭ 
005 0৬৪, ০৮০৯ তা ০০৮০ ৪০১৯৮৫০৯৮১০ এ 
5 5125 (ছি 012 পে SAL UAE Mla পিউ ক 2 4115 


Wwww.waytojannah.com 


. Contents 
৪০৮ এ | "_ =তাহাবী শরীফ 


4 2 81 UG pL Lo GE ৩৪া Ea CG ২৪৪৪ 
১১৯১. ইউনুস (র) .... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন রাসূলুল্লাহ শু 
বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করে এবং তাতে উম্মুল কুরআন (সূরা ফাতিহা) তিলাওয়াত করে 
না তা অসম্পূর্ণ, পরিপূর্ণ নয় । [আবুস্‌ সায়িব রে) বলেন] আমি বললাম, হে আবু হুরায়রা (রা)! আমি 
AEC ARNG MU NE গিনি বত তা 
তোমার মনে মনে পড়। .' . 


৫ তা 34 (5855: LS 
hs পর Ae ৯০2০৮ ১০ খত ১০ SoA ২ ১১ 

১১৯২. ই এ আবু হুরায়রা (রা) সূত্রে নবী (সা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 

211 Lt JL ১১০১ লা Ut JL > ০1 GE JES sl FUE ১ 


৮ এ ৮০৯০ ৪৮০০৯ ০০ 2:2৮ 
১১৯৩. হন জাৰী সা্ৰ। (€র)-:.... “আকুন্রায়রা ও (সা) হয 78 


ইমাম তাহাবী রে)-এর মূল্যায়ন | 
SET EL EE TE TT TEE TE 
ইবরার মাগি ভুয় কাতিয় তে রাহ কহা! রজব আবার 
করেছেন। 

পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে ভীদের বিরোধিতা করেছেন। তীরা বলেছেন, আমরা কোন 
সালাতেই ইমামের পিছনে সূরা ফাতিহা বা অন্য কোন সূরা পড়া জায়িয মনে করি না। তাদের 
প্রেথমোক্ত আলিমদের) বিরুদ্ধে এ বিষয়ে তাদের দলীল হল যে, আবু হুরায়রা (রা) ও আয়েশা 
(রা)-এর হাদীস, যা তীরা নবী গ্রট থেকে রিওয়ায়াত করেছেন ৪ “যে সালাতে উম্মুল কুরআন (সূরা 
ফাতিহা) পড়া না হয় সেটা অসম্পূর্ণ ।” তাতে এ কথার স্বপক্ষে কোন রূপ প্রমাণ নেই যে, তিনি এর 
দ্বারা সেই সালাত উদ্দেশ্য নিয়েছেন, যা ইমামের পিছনে আদায় করা হয়। সম্ভবত এর দ্বারা তার 
উদ্দেশ্য ছিল সেই সালাত যাতে মুসল্লীর জন্য ইমাম নেই। আর তার বক্তব্য, “যে ব্যক্তির জন্য ইমাম 
_ হবে, ইমামের কিরাআত তার কিরাআত (বিবেচিত) হবে” দ্বারা এ হুকুম থেকে মুকতাদীকে পৃথক 
করে দেয়া হয়েছে। সুতরাং  মুকতাদী সেই ব্যক্তির হুকুমে হয়ে গেল্‌ যে ব্যক্তি নিজের ইমামের 
কিরাআত দ্বারা (কিরাআত) পড়ে । তাই এতে মুকতাদী তার এ বক্তব্য.থেকে বের হয়ে গেল, “যে 
6 87 ৰ ্ 


তা-মুকতাদীর ব্যাপারে নয় ৪. ৬2 পু) | হন ছুটি, 


WwWww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত, | ৪০৯ 


৮5৯০ 


57552750855 AEG 05872658552 
7 


চিন রি 018) রর Ts ssl দি ৬, dl ৯০০০ ১00 ১৯০ 01 loll 
+ ১০03৫ ১৪৪ rl nl 51 01১1 sol ed sl JG JE ss EET 


১১৯৪. বাহর ইব্ন নাসর রে) ও আহমদ ইব্‌ন দাউদ (র) Re , আবুদ্‌ দারদা (রা) থেকে বর্ণনা 
করেন যে, জনৈক ব্যক্তি বলল, হে আল্লাহ্‌র রাসূল! সমস্ত সালাতে কুরআন (পড়া) রয়েছে? তিনি 
বললেন, হ্যা । এতে এক আনসারী ব্যক্তি বললেন, ওয়াজিব হয়ে গিয়েছে। রাবী বলেন, আবুদ্দারদা 
(রা) বললেন, আমি ধারণা. পোষণ করছি যে, যখন ইমাম লোকদের ইমামতি করবেন তখন তিনি 
08 

ইনি হলেন আবদ্দারদা (রা), যিনি নবী জুগ্ত থেকে শুনেছেন যে, সমস্ত সালাতে কুরআন পেড়) 
রয়েছে । এতে জনৈক আনসারী ব্যক্তি বললেন, ওয়াজিব হয়ে গিয়েছে? রাসূলুল্লাহ্‌ জুঁই আনসারী”র ' 
_ কথাকে প্রত্যাখ্যান করেননি । তারপর আবুদ্‌ দারদা (রা) তীর বক্তব্যের উপর নিজস্ব অভিমত পেশ 
করেছেন এবং তার মতে এটা সেই ব্যক্তির ব্যাপারে, যে একাকি সালাত আদায় করে এবং যে ইমাম, 
তার উপর প্রযোজ্য; মুকতাদীর উপর. নয় ।. . 

বস্তুত এটা আবু হুরায়রা (রা)-এর অভিমতের পরিপন্থী । কারণ, জর মতে এটা মুক্তাদী এবং ইমাম ্‌ 
উভয়ের উপর ওয়াজিব ৷ সুতরাং এতে কোন, এক.দলের জন্যই অপরের বিরুদ্ধে দলীল হওয়াটা রহিত 
হয়ে গেল । : 
থাকল উবাদা (র)-এর হাদীস। তিনি বিষয়টি স্পষ্ট করেছেন এবং রাসূলুল্লাহ ৪ রত থেকে রিওয়ায়াত 
করেছেন যে, 58278 
আমরা লক্ষ্য করতে প্রয়াস পাব যে, .এটা অন্য কোন হাদীসের বিরোধী কিনা ৪ 


১০ Ut nl oe Se KIL Le rol! 5585 A 3-১-১১৭৩ 


(৫২১৫৯০১০০০৭ 401 3১০০ EEE) ০০ Sls ১ 
08 4 41 0৮4০০582১05 057 এ ০517 
Es ৪৮7801১০১৭1 এর 05 NEE ০১০ পক dnt Uy 
(০০৯ ৯৮০ SD 01175 8 71 
Ee ০০০৬১ 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৫২ 
Wwww.waytojannah.com 


Contents 


8১০ : | | তাহাবী শরীফ 


১১৯৫. ইউনুস (রে) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, জোরে কিরাআত করতে হয় 
এমন এক সালাত সমাপ্ত করে একবার রাসূলুল্লাহ্‌ শু; আমাদের দিকে ফিরে বললেন, তোমাদের 
কেউ কি আমার সঙ্গে এখন কিরাআত করেছিলে? জনৈক ব্যক্তি বলল, হ্যা, ইয়া রাসূলাল্লাহ শর । 
বললেন, আমি ভাবছিলাম, আমার সঙ্গে কুরআন নিয়ে টানা-হেচড়া হচ্ছে কেন? আবু হুরায়রা (রা) 
বলেন, রাসূলুল্লাহ্‌ শ্-এর কথা শোনার পর যে সমস্ত সালাতে রাসূলুল্লাহ্‌ শুন জোরে কিরাআত 
করতেন সে সমস্ত সালাতে রাসূলুল্লাহ্‌ ন্ট -এর সঙ্গে কিরাআত করা থেকে সাহাবীগণ বিরত হয়ে 
গেলেন। 


SA 1৮৪১০ 05:59 235055১8085 
১৮০ BiG UG ৮5 ০০ SUE G2 Fo al Ba 4০5 


০4৩০৩ ০-8.0 ঠোপ Oe পা 


রী 1১2৫ 4৮ 
১১৯৬. হুসাইন ইব্‌ন নাসর (র) ..... আৰু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শুই থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন, চাদ হিসি অরে 
তারা আর কিরাআত করতেন না। 


95105 005 0952 এগ ০০ 52০৮৮৯01105 005 355 ০2118 ১১-১৭৭৬ 


০০০ 21১50৯০০১১০ ০১৯৮ ০৪০৪ UG SLD Sr SCL 
- 1০30 1 1305 22 7581 0৯ 151 ক 41013555005 IETS 


১১৯৭. ইব্‌ন আবী দাউদ (র) ...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শুরুই বলেছেন, ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার নিমিত্ত। যখন তিনি (ইমাম) 
কিরাআত করবেন, চরহ গতির! - 


‘2 #02 


ALL Cs 0 ri pe dt AS DG CTA 4৩5১০ 
EAE 88291 


১১৯৮. আবু বাক্রা (র) ..... চির রা টানি তিনি বলেছেন, সাহাবীগণ 
নবী প্রঃ নিলো মিরাজ হতেন তিনি লেন, তোমরা আমার জন্য কিরাআতকে 
ঘোলাটে করে দিয়েছ ।' 


পে 0১৩১44০০০54 UU po পি ০০৫০৭ 


2 2 ০2০-০০০৭ 


es LCD EES IGG ৪ লে; SE 


_WWWw.Wwaytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত 8১১ 
১১৯৯, আহমদ ইব্‌ন আবদির রহমান. (র) ...... জাবির ইব্ন আবদিল্লাহ (রা) থেকে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ্‌ শর্ট বলেছেন, কোন ব্যক্তির জন্য ইমাম থাকলে ইমামের কিরাআত-ই তার 
্‌ কিরাআত (বিবেচিত ত) হবে। 


PAL EAE 


১১০০১০১০১৪৪ SUL LE OG LR YEU BE VEL 3 


“ 959৩ 


AE 0 TE তেন ০54059৮41৮5 3০ CGE 


৮: আবূ বাক্রা (র) ...... আবদুল্লাহ্‌ ইব্‌ন শাদ্দাদ রো) সূত্রে নবী শ্রাশ্রঃ থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি জাবির (রা)-এর উল্লেখ করেননি । 
ln Tees bE LACE UGE LIE ECE 1313১. 
১১5 কি 40114) 52 2৮০) এ 0245 Se HES ১১ এ এ ১০ হত 
১২০১. আবু বাক্রা (রো) ...... আবদুল্লাহ্‌ ইব্‌ন শাদ্দাদ (রা) জনৈক বসরী ব্যক্তির সূত্রে নবী জল 
থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। | 
Be EEE LS ১ ১০ উন 0015 201 "১১1 1850 NN 
৯:০8. sy 2 - টি রড ০৪৫০৮০৮০৪০০ টা প 
de ও 4011 ৯০০০ ১৯ mH ও ০ ৬৪৩৭৯ ০০1৮ 
১২০২. আবু উমাইয়া ্ রি জাবির (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শ্রই্র। থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 
05875 ৮7, dl dit a dal EE IG 0s 55158513155 


1 « 9 তা ৮84. 0 .০ 12৮4৫ ২0178 ৮৬৫ | পা নি ন রব হু পা ০. 
EE ০০1১০ ১ ০০ Al ০০ ওলী A ০৪৮০ ০৯ ll 


১২০৩. ইব্‌ন আবী দাউদ ও) ও ফাহাদ রে) ..... টনি হি রি অনুরূপ বর্ণনা 
করেছেন। ্‌ i 


১২০৪. ফাহাদ (র) ....... ইবন উদার বো) রা হা 
১৯৩১০ LEE ET HSCS bars BE US LR Sn ৯০0২১ ০ 
(42০3 1১৪ ৯০০৬০ পু ১০০৩ ক BE ltl oe 4০৮০৯০৪৫৯৬০ ০০৪ 


8০4০. 


- pO) 29510 টড ৩ 1১811. tb 


WwWww.waytojannah.com 


Contents 


৪১২ ্ | | | | So -তাহাবী শরীফ 


১২০৫. বাহর ইব্‌ন নাস্র রে) .... জাবির ইব্‌ন আবদিল্লাহ্‌ রো) সূত্রে নবী হই থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, কোন ব্যক্তি এর রাক'আত সালাত আদায় করল এবং তাতে. উম্মুল কুরআন (সূরা 
রনি পড়ল না, তাহলে সে যেন সালাত আদায় করল না। তবে ইমামের পিছনে-হলে ভিন্ন কথা । 


১০ ০০০৪৫ ১২৯৩ ০৪ সস প্র এ 31০৯ ০৪0০1 005 ০০ (১৯ -১-৭ 


ক ৮৭ ১৫০15 dis ১৯ 
১২০৬. ইউনুস রে) .. বর) থেকে অব করেছেন। কিনু এতে তিনি নবী জত এর 
উল্লেখ করেননি । 


০105 0১৮৯8 চা ১০০০০৬১৬৭৫০ 5১3 ssn Nv 


১২০৭. ফাহাদ (র), রী গিরি চিজ আমি 
মালিক রে)-কে জিজ্ঞাসা করলাম, আমি কি তা. ‘মারফ্‌’ হিসাবে বর্ণনা করব? তিনি বললেন, 
“ভালে (গাব কাযে) লনা ধর! 


15285 A 
IT ০৮১ প & এ 1৮১০ 0০8০০ ০০ 89৩ ঢা ১০ এল be 
রা এও এও 05 00 51 15155 1595 14 (28. 1১14581০528 


১২০৮. আহমদ ইব্‌ন দাউদ (র) 7 আনাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
রাসূলুল্লাহ্‌ জুহু সালাত আদায় করলেন। তারপর (আমাদের দিকে) ফিরে বললেন, তোমরা কি 
তখনও কিরাআত 'পড়, যখন-ইমাম.কিরাআত পড়তে থাকেন? সাহাবীগণ চুপ রইলেন। তিনি 
(কথাটি) তাদেরকে তিনবার জিজ্ঞাসা করেন। তাঁরা বললেন, হ্যা! আমরা এমনটি করি। তিনি 
বললেন, এখন আর এমনটি করবে না। 


ইমাম তাহাবী রে)-এর বিশ্লেষণ ও মূল্যায়ন : : | 
ইমাম আবু জা’ফর তাহাবী রে) বলেন, আরা উরি হস 
আলোকে উবাদা (রা)-এর রিওয়ায়াতের পরিপন্থী হাদীস-বর্ণনা করেছি।.. .. 

বস্তুত যখন সংশ্লিষ্ট বিষয়ে এই সমস্ত বর্ণিত হাদীসসমূহে প্রস্পর বিরোধিতা পাওয়া গেল, তাই 
আমরা যুক্তির নিরিখে-এর বিধান অনুসন্ধান করার প্রয়াস পাব। আমরা সকল ফকীহ আলিমদেরকে 
দেখতে পাচ্ছি যে, তারা সেই ব্যক্তির ব্যাপারে একমত্য পৌষণ করেছেন, যে ব্যক্তি এমন-সময় এসে. 
ইমামকে পেয়েছে, যখন তিনি.রুকৃতে রয়েছেন, তখন সে তাকবীর বলে ইমামের সঙ্গে রুকুতে 
শামিল হয়ে যাবে । তার এই রাক'আত গণ্য হবে, যদিও সে তাতে কোন কিরাআত পড়েনি । যখন 
তার রাকআত ছুটে যাওয়ার.আশংকায় এটা-জায়িয, তাহলে.:এ রুথারও সম্তারনা. রয়েছে যে, এটা 
প্রয়োজনের কারণে জায়িয হবে । আবার এটারও সম্ভাবনা আছে যে, তা এ জন্য জায়িয যে, ইমামের 
ভিন নি নিতি হা কম আহ কং যখন আমরা এটা বিবেচনা করলাম তখন 


ER annah.com 


| | Contents 
অধ্যায় $ সালাত “০ ৪১৩ 


দেখলাম যে, তারা ফেকীহগণ)-সেই-ব্যক্তির ব্যাপারে মতবিরোধ করেন না, যে ব্যক্তি (সালাতে) 
ইমামের পিছনে এমন সময় এসেছে যখন ইমাম রুকৃতে রয়েছেন । তখন সে যদি তাকবীরের সাথে 
সালাতে প্রবেশ করার পূর্বেই রুকু করে ফেলে, তাহলে এটা তারজন্য যথেষ্ট হবে না। যদিও তার 
পরিত্যাগ করাটা প্রয়োজনের কারণে এবং রাক'আত ছুটে যাওয়ার আশংকায়ই হউক নী কেন। তাই 
যখন প্রয়োজন অবস্থায় এবং রাক'আত ছুটে যাওয়ার আশংকায় “কিয়াম” জরুরী হল । সুতরাং প্রয়োজন 
এবং অপ্রয়োজন উভয় অবস্থায় ‘কিয়াম’. জরুরী । এগুলো সেই সমস্ত ফরযের অবস্থা যা সালাতের জন্য 
অপরিহার্য এবং যা ব্যতীত সালাত জায়িয নয় । যখন কিরাআত (এর ব্যাপারটি)-এর. পরিপন্থী এবং 
প্রয়োজনের সময় তা রহিত হয়ে যায়, তাহলে তার হুকুম ভিন্ন হবে (ফরয হবে না)। তাই যুক্তির 
দাবি হলো, প্রয়োজন ব্যতীত অন্য অবস্থায়ও তা রহিত হয়ে যাবে। সংশ্লিষ্ট বিষয়ে এটাই হল যুক্তি। 
আর ইমাম আবু হানীফা (র), ইমাম আবু ইউসুফ (র) ও ইমাম মুহাম্মদ (র)-এর অভিমত এটা-ই |. 
কোন প্রশ্নকারী যদি প্রশ্ন উত্থাপন করে বলে যে, রাসূলুল্লাহ্‌ গর -এর কিছুসংখ্যক সাহাবী থেকে . 
বর্ণিত আছে যে, তারা ইমামের পিছনে কিরাআত পড়তেন এবং পড়ার নির্দেশও দিতেন। তাঁরা প্রমাণ 
জাহ তাছ বারাক রও, 


নিপা রি 19 085 এড এ 3 চাও 05 


» ০ 


১২০৯, তি রাত 8 0 ভা 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার উমার ইব্‌ন খাত্তাব (রা)-কে ইমামের পিছনে 
কিরাআত করা সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি আমাকে বললেন, পড় । আমি বললাম, যদিও 
আপনার পিছনে হই?-তিনি বললেন, 540 যদিও আপনি কিরাআত 
করেন? বললেন, যদিও আমি কিরাআত করি । .. 


JG ৬৯০ Se ০৪ BIL 915 চিজ 0 JG এসি (005 0105 সব 

“০০ “02 0 ৪৪. প ০ ZZ 8 OL oc 23707 a ese ly 28:০8 ০ a 

- ০১৭ ৮০৩০০ HELL A PUNE 4 ৩০০০ ০৯441 ০০০ ০৮৮৭০ 

১২১০. সালিহ রে) ..... মুজাহিদ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার 
আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা)-কে যুহরের সালাতে ইমামের পিছনে সূরা “মারয়াম' পড়তে শুনেছি। 


55475527585 15550655575 


ye te ge Loco Le coc 0% ০০ ০ 1 ০০ ৫৫8০৩ #202, 
pL 5 9৫৩ ১০০৮৩ ০11 ৬১৮০ ০ 401 se এ JS 


WwWww.waytojannalt.com 


Contents 


8১৪ | তাহাবী শরীফ 


১২১১. আবূ বাকরা রে) .. Ro "হুসাইন (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি মুজাহিদ 
(র)-কে বলতে শুনেছি £ “আমি একবার আবদুল্লাহ্‌ ইবৃন আমর (রা)-এর সঙ্গে যুহর ও আসরের 
সালাত আদায় করেছি । তিনি ইমামের পিছনে কিরাআাত করতেন”। . 
উক্ত প্রশ্নকারীর উত্তরে বলা হবে ঃ এটা অবশ্যই তাদের থেকে বর্ণিত আছে, যাদের উল্লেখ আপনারা 
করেছেন। আর অন্যদের থেকে এর পরিপন্থী রিওয়ায়াতও বর্ণিত আছেঃ 


পল 88 ie 


Fe Se CE OO UE TET 
ole ০৪ UE fl ৬৯৯ ০৯০০ ৮৬৯৯৩ ll 52 DB le সত চল 
(১১০০০ UG UG এর তক ০১৮ ES Ss pS ৬০ ক 

+ Shall ৮০ ০০25 71581 als 
১২১২. ফাহাদ রে) .. টি এজ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি মুহাম্মদ 
ইব্‌ন আবদির রাহমান ইবৃন আবী লায়লা (র) যখন ইবৃন ইসবাহানীর গৃহের নিকট দিয়ে অতিক্রম 
করছিলেন তখন তাকে বলতে শুনেছি £ “আমাকে এই গৃহের মালিক বর্ণনা করেছেন। আর তিনি 
মুখতার ইব্‌ন আবদিন্লাহ ইব্‌ন আবী লায়লা (র) থেকে রিওয়ায়াত করতে গিয়ে আমার পিতা আবদুর 


রাহমান-এর সম্মুখে পড়েছেন। তিনি বলেন, আলী (রা) বলেছেন, বাতি হানে পিছন 
কিরাআত করবে সে ফিত্রাতের (দ্বীনের) উপর প্রতিষ্ঠিত নয়” ৷ 


404 092 Oe oso 7 #03 0 


be MEE ED EE EST ESS SAIC ait 
০৪915 FIL Sail JG Sal ০০ ০০4০৩ তো ১০ will ms eis 


PU OS LAE 5 ৮1 


১২১৩, নাস্র ইব্‌ন মারযুক (র) .... চন ইব্‌ন মাসউদ (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
কিরাআতের সময় চুপ থাকবে । কারণ, মনিরা রাত! হিরো ওর ওই (কিরাআতের) 
রিনা 


- 8771 EE 
১২১৪. মুবাশৃশির ইব্নুল হাসান (র) ..... আবদুল্লাহ্‌ (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন । 
১০৮০৬১৪ CS 005 তে ১5495 05 9০১৪ ০৪০১০ ০০৯ We 


২7০৩ 


| CEI Sas ০1 ০৪ UG ০০ ০১০০১ 
১২১৫. রাওহ ইব্নুল ফারাজ (র) ....... ইব্ন মাসউদ রো) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


wwW.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত ll 8১৫ 
3০৭ 3০890558555 CE ৪১৫ 921 (১৯১৭৭ 
00105 2১5 প্র pCR সি উতর এ 05 ১১৮০০ ০০ ১০ Lil te 
১২১৬. আবু বাকরা (র) ..... ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হায়! সেই 
ব্যক্তির মুখ যদি মাটি দ্বারা ভরে দেয়া হত, যে কিনা ইমামের পিছনে কিরাআত করে। | 


১০০১১১০০১০৮ ০০০০১ 0৪ ৩০৪০১১৬০৮০৯ ৪৪০৯) 
Co «ess ২৭৪5 Le all 
হা A রি HU UM বাছা 


৪ Er AAG AS LTE ০৮৪০০ 


১৮2৯৪৩৩29০০ dL pte ph tl A bee 5 
+ ০13০1 ০০৭ eh ৪9 pO AS VS 085 Y IAG 411 ৬০ 


১২১৮. ইউনুস (র) ..... উবায়দুল্লাহ্‌ ইব্‌ন মিকসাম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি একবার 
আবদুল্লাহ ইব্‌ন উমার (রা), যায়দ ইবৃন সাবিত (রা) ও জাবির ইবৃন আবদিল্লাহ (রা)-কে জিজ্ঞাসা 
করেছেন। তারা সকলে বলেছেন, কোন সালাতে ইমামের পিছনে কিরাআত করবে না । 


১১২০ ১০ ১০ ২০০৯ লা 0১৯৩ ওক 05 9০০৯ (১4৯,১১৭ 


০,০৩৩ ০০০ 


: 41991 SADNESS all ১৪৪ 95 2৯০১৮৭008০5 411 


১২১৯. ইউনুস রো)... উবায়দুল্লাহ ইব্‌ন মিকসাম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
জরি হাদিয়া রত সুদিন হয় সহ্য হযয রর! 
৬১১৯ 03৮55 ০ ddl ৮2 690৮5 MY ৬০ 0১ ০০১2 0৯ Ny, 


1১8১ ৯ ০০৮০7০9১১০৯ ০৯০ ১৭ ১০০০১ 
১২২০. ইউনুস ইব্‌ন আবদিল আ'লা (র) ..... আতা ইব্‌ন ইয়াসার (র) যায়দ ইব্‌ন সাবিত 
(রা)-কে বলতে শুনেছেন ঃ “কোন সালাতে ইমামের পিছনে কিরাআত করবে না”। 


১০০ ১০০১৫ ০ ০১১৭ 05 00১০ 0 01505 05 50৪১৯ 


die 40 ০ ০০০৩ ১৫ ele ১০ bli ys 
১২২১. ফাহাদ (র) ...... রা ভিটিতেরে হরনিমিকিনেতো। 
১০০৩৭ ৬০0 ৩৪, 2 se) HET 


5১ 


EEE annah.com 


Contents 


১২২২. ইব্‌ন আবী দাউদ (র)...... আবু হামযা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
ইব্‌ন আব্বাস (রা)- কে জিজ্ঞাসা করেছি যে, SLL DL A Ln LL 
করতে পারব? তিনি-বললেন, না৷ - 


BLE SS EEE TEND CS Urs SAP UE সব 
(০১ Gls sl 9০ (1 -2৯ sit ১৩৯০০ 95 ১0৫ 
= elim ৮৯ ৮ 


১২২৩, ইস নিত . আবদুললাহ ইর্ন উমার (রা) থেকে বর্ণনা করেন যে, তকে যখন জিজ্ঞাসা 
করা হত যে, ইমামের পিছনে কি কেউ কিরাআত করবে? তিনি বললেন, তোমাদের কোন ব্যক্তি 
যখন ইমামের পিছনে সালাত আদায়. করে, তখন তার. জন্য ইমামের কিরাআতই যথেষ্ট৷ আর 
আবদুললাহ ইহুন উমার বো) ইমামের পিছনে কিরাআাত করতেন না। 


১২০০৯৪৪০১২5 0০০১৩৫৩০১১০ 


১২২৪. ইবন শীরবুকণ্র রা হর 
বলেছেন, 'তোমার জনয ইমামের কিরাআতই যথেট ॥ Eo 


ইমাম তাহাবী রে)-এর মূল্যায়ন - * ৰৈ 

বস্তুত ইনারা হলেন, রি এর সাহাবীগণের একদল, SR নাত না 

করার বিষয়ে এঁকমত্য পোষণ করেছেন । রাসূলুল্লাহ্‌ শু থেকে বর্ণিত যে সমস্ত হাদীস আমরা পূর্বে 

উল্লেখ করেছি তা তাদের অনুকূলে রয়েছে এবং যুক্তিও তাদের স্বপক্ষে সাক্ষ্য বহন করে, যা আমরা 
১5875 ৬৮ 

১9 এ 02 sal rake 5a 

১৯. পুলি বিরতি জর! 


১২২৫. ইব্‌ন আবী ইমরান রে). রি হা জরা তা ৰা 
বর্ণনা করেন যে, ৮ 52555547574 
করতেন না। 


5 2459530333১ 8 4০55 05 BOL লা 
| + esl 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ সালাত | ৪8১৭. 


১২২৬. ইব্‌ন আবী দাউদ (র) .....শু*বা (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । 

ইমাম আবূ জা’ফর তাহাবী (র) বলেন, একদল ফকীহ আলিম এই মত গ্রহণ করেছেন। তারা 

সালাতে নিচু হওয়ার সময় তাকবীর বলতেন না। কিন্তু উঠার সময় তাকবীর বলতেন। বনু উমাইয়াও 

অনুরূপ করতেন ৷, 

পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা উঠা-নামা উভয় অবস্থায় 

তাকবীর বলেছেন । তীরা সংশ্লিষ্ট বিষয়ে সেই সমস্ত মুতাওয়াতির হাদীস দ্বারা দলীল পেশ করেছেন যা 

রাসূলুল্লাহ্‌ জী থেকে বর্ণিত আছে 

50445 (6১050১15705 05755 BCS vv 

2193-40-2০ AY ot ১০১৮০৪১০৯১০ Ae Se GES Gal 
চারি SCE 


১২২৭. EERE ne আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
রাসূলুল্লাহ্‌ ফটঃ- কে প্রত্যেক উঠা-নামায় তাকবীর বলতে দেখেছি। 


003 EE EE 0 MAD LR CE IT 
চূন 


১২২৮. আবু বিশ্র রকী (র) ..... মর মে) বকে অনুপ বিলাত করেছেন ভিন বলদ, 
আমি আবু বাকার (রো) ও উমার (রা)কেও অনুরূপ করতে দেখেছি। . : 
Ll 0 Ube 05 ০৪৪ 0১৪ CE 005 3055 05 UGG GIS ৬৪ LSS ~NYA 
২১০০০ SA UG ০০ i ১৭ উঠা ৪৭৯০ ০০৩ ৫০৪ ১০৭) ৯10 পিস ০৪৪ 
৯৮১০০১৯৬০৫০ El Cs পল EF 441৮০ ৬০৫ শপ এ ০০৬৭। 

| , ৭ & 40 0955 A ৯ 02555১১০০৪5 প্র 


১২২৯. ইব্‌ন মারযুক রে) টি আতা ইব্‌ন সাইব রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমাকে সালিম বাররাদ রে) বর্ণনা করেছেন এবং তিনি আমার নিকট আমার থেকেও অধিক 
নির্ভরযোগ্য । তিনি বলেন, আবু মাসউদ বদরী. রো) বলেছেন, আমি কি তোমাদের জন্য রাসূলুল্লাহ্‌ ' 
শুই -এর সালাতের মত সালাত আদায় করব না? এরপর তিনি আমাদেরকে নিয়ে চার রাক'আত 
সালাত আদায় করলেন এবং তাতে যখনই উঠা-নামা করতেন তাকবীর বলতেন। তারপর বললেন, 
জামি রাসূলুল্লাহ 3: অনুনপূভাবে সলাত আদায় করতে দেখেছি। 


“dl we চি. isl ০৯ | টি ১915 21 ০১! 5৬ -১৮া, 


৮৪, 2 9০৫১৩58০৯৬৬ পদ 0০8৮৯ BS JUG EDS 
উনি OS -৫৩ ঠ 


EE annah.com 


2 Contents 
৪১৮ | ১ মা তাহাবী শরীফ 


১২৩০. ইব্‌ন আবী দাউদ রে) ..... ইকরামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার 
আমাদেরকে নিয়ে আবু হুরায়রা (রা) সালাত আদায় করলেন এবং তিনি যখন উঠা-নামা করতেন 
তাকবীর বলতেন । আমি ইব্‌ন আব্বাস (রা)-এর নিকট এলাম এবং তাঁকে এ বিষয়ে অবহিত - 
করলাম । তিনি বললেন, এটা কি আবুল কাসিম গু্্র-এর সুন্নাত নয়? (অর্থাৎ তার সুন্নাত)। 


১06৮1 UG Ms 0৪ 08 a CE UG ১০৮1 ০১০ ৮ 0৮০ CES = ০ 
| ২... 8০০৯01১8221 4০ 25০8০ ০০,৯৪০ 

১২৩১. সালিহ ইব্‌ন আবদির রাহমান (র) ....... ইকরামা (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 

চা 


(০৪১০০০৪০০০৪ ০০৪ ১৪০5 CES Ul Cs i ৮ 
Sas 


EE 2 . আসওয়াদ ইব্‌ন ইয়াধীদ রে) থেকে EERE A তিনি 
বলেছেন, আবূ মুসা আশ্আরী (রা) বলেন, ‘আলী রো) আমাদেরকে সেই সালাত স্মরণ করিয়ে 
দিলেন, যা আমরা নবী গ্রু্্ট-এর সঙ্গে আদায় করতাম । হয়ত আমরা তা ভুলে গিয়েছি অথবা 
ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে দিয়েছিলাম । তিনি যখনই নিচে যেতেন, উপরে উঠতেন এবং সিজদা 
করতেন তাকবীর বলতেন। 


2৬ ৬১ পা ৯০৬০ 


csr 1 9৮৯০ 505 ৮৭০১14555 08130১৮০ SLES কান 


১০৯৯২০০২৬০১ ৪০৪১০ UD CE YU 359585১১৮ ৬৪ ০৪০১ 
8481 ৮৪ ক (১০ ০০৮১ ও ১০ লেখ এঠ। ৮৮০ ১৫ 

+ aly EEE NL 
১২৩৩. চান রর পা আৰু মুসা রো) সূত্রে নবী জুল থেকে রিওয়ায়াত করেন। তিনি 
র5755585288 4 
করবে। ' 


+ # 2. 


- oe 2 


ই 00 ৬0380 TEE 
ES ৩৮, 1১০৪ 1915 


WWW.Waytoj annah.com 


Contents 


অধ্যায় সালাত | | | টু 8১৯ ' 
১২৩৪. ইব্‌ন আবী দাউদ (র)....... আবদুর রাহমান আল-আসাম্ম রে) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি আনাস (রা)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্‌ জয় আবূ বাকর (রা) ও উমার 
(রো).তাকবীরকে পূর্ণরূপে বলতেন। তারা যখন সিজ্দা করতেন, তা থেকে উঠতেন এবং রুকু থেকে 
উঠতেন, তাকবীর বলতেন । | 


২০৬ ৬০৬০২৪৪৫৮5৪ ৬৬৪১০০১৪০০৭ 


পা পাপা 


১২৩৫. ইব্‌ন মারযূক (র) ..... আবদুর রাহমান আল-আসাম রে) কেরির উতর 
তিনি নিজস্ব ইসনাদে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


AEE SE UA BEA UG AL রন 


L428 টি 5৯০০ ৮০ 


ial BR es ASUS জিন ২২১৬ ক] ches 08 ৯০০৯ 2 bs 
EE 4010৯ Bol 658 Lt ৭11 05 


১২৩৬. ইউনুস (র) ...... আবু সালামা (র) থেকে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) তাদেরকে 
ফরয সালাত পড়াতেন । তিনি যখনই উঠা-নামা করতেন তাকবীর বলতেন । সালাম ফিরানোর পরে 

রাডার আল্লাহর কয! তোমাদের সত অগেক্ষা সামার আলা ত হাযুনুরাহি তি এর সালাতের 
কস 


EEE ররর... 
বর্ণনা করেন যে, 0044454 
অনুরূপ বর্ণনা করেছেন । 


চে 


১০০০ ০61 ০210 05 এ ০০ Ll 0 05 বি 92 ০0৬০৯ —NYYA 
| | . " 325 EA এ 2 isi 
১২৩৮. সুলায়মান ইব্‌ন শু'আইব (রে) ...... আবু হুরায়রা (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
টিং তারি ০০০৩ 12105 005 ale চিঠি 0৪ 005 8০ 920৮৯ NYY 
. ৪০১ Ea EE BE 405 SE 05 ৮৮১০৯ তা ১০ ১০৮০ 
১২৩৯. আবু বাকরা (রা) es : আৰু হুরায়রা রো) সৃত্ে বর্ণনা করে বলেন, রাসূল জী সাজা কালে 
এবং সাজদা থেকে উঠার সময় তাক্বীর বলতেন । 


WWW.Wwayto)j annah. com 


Contents 


৪২০ . " তাহাবী শরীফ 


ULES ASH ০০ TN ৪ 089৯০552471 ae ১১ LADS CESS Nyt. 
EDs AAS UE Ban a সস এ SA UB কা 91০৯০ ts 

RF 4055 Baal UV 035 Eat ০৬৯ (০802 oli 
১২৪০. মুহাম্মদ ইব্‌ন আবদিল্লাহ্‌ ইবন মায়মূন (র) টা আবু সালামা রে) থেকে বর্ণনা করেন যে 
তিনি বলেছেন, আমি আবু হুরায়রা (রা)-কে দেখেছি, তিনি সালাতে যখনই উঠা-নামা করতেন 


তাকবীর বলতেন। আমি বললাম, ভিলা রানা! জিটিভি ডিন রাতুল টা 
রাসূলুল্লাহ্‌ শ্রক্পঃ-এর সালাত । 


ইমাম তাহাবী (র্)-এর মুল্যায়ন 

বস্তুত প্রত্যেক উঠা-নামায় তাকবীর বলা প্রসঙ্গে রাসূলুল্লাহ্‌ শুট থেকে বর্ণিত এই সমস্ত রিওয়ায়াত 
আবদুর রাহমান ইব্‌ন আবযা (রা)-এর হাদীস অপেক্ষা অধিক সুস্পষ্ট ও অধিক মুতাওয়াতির | 
" রাসূলুল্লাহ্‌ হুই -এর পরে আবু বাকর (রো), উমার রো) ও আলী (রা)-এরূপ আমল করেছেন। আজ 
পর্যন্ত এগুলোর উপর মুতাওয়াতিরভাবে আমল হয়ে আসছে। কোন অস্বীকারকারী এগুলোকে অস্বীকার 
করেনি এবং না কোন প্রত্যাখ্যানকারী এগুলোকে প্রত্যাখ্যান করেছে। 

তাছাড়া যুক্তিও এর স্বপক্ষে সাক্ষ্য, বহন করছে। আর. তা এরূপ ৪ আমরা লক্ষ্য করছি যে, সালাতে 
প্রবেশ করা হয় তাকবীরের মাধ্যমে । তারপর রুকু.ও সিজ্দা থেকে বের হওয়াও তাকবীর দ্বারা হয় । 
অনুরূপভাবে বসা থেকে কিয়ামের দিকে স্থানাত্তরও তাকবীরের মাধ্যমে হয়। সুতরাং এগুলো আমরা 
যা উল্লেখ করেছি যে, এক অবস্থা থেকে অন্য অবস্থার দিকে পরিবর্তনের ব্যাপারে একমত্যভাবে 
তাকবীর রয়েছে । তাই এরই ভিত্তিতে যুক্তির দাবি হল যে, কিয়াম থেকে রুকুর দিকে এবং 
(অনুরূপভাবে) সিজ্দার দিকে অবস্থার পরিবর্তনও তাকবীরের সাথে হওয়া বাঞ্চনীয় । এটা হল সেই 
উল্লিখিত বিষয়বস্তুর উপর কিয়াস তথা যুক্তি। এটাই ইমাম আবু হানীফা (রা), ইমাম আবু ইউসুফ 
1257 


২০. অনুচ্ছেদ ৪ রুকু, ভা 


রা SY ADA এ পে ০৮৯১ 053৩1 351 ০১০ EES NEN 
3 cyl sn ৬২০ be ai 95401১5১০০০ ৫০৮০ be sl 
£55 ৬ কউ ll J be th ৩৭৮১০০৬০৪০৩ Sls 
০৯01 4১ ০০ I EES GIS OS BIE Cl 5 ssl dl 
ht hos apr 28 টি রা 


de He EMO MME Ect কী ও তত ২ ভীতি 


নিন annah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত | ৪২১ 


১২৪১, ইজারা রাত যো জেতা রাসূলুল্লাহ্‌ শহর থেকে 
রিওয়ায়াত করেন যে, তিনি যখন ফরয সালাতের জন্য দীড়াতেন তখন তাকবীর বলতেন; দু'হাত 
কাধ বরাবর উঠাতেন; কিরায়াত পূর্ণ করে যখন রুকু করতে ইচ্ছা পোষণ করতেন তখনও অনুরূপ 
করতেন: রুকু থেকে অবসর হয়ে যখন দীড়াতেন তখনও অনুরূপ করতেন । বসা অবস্থায় তিনি কোন 
সালাতে-ই হাত উঠাতেন না। দুই সিজ্দা থেকে যখন দীড়াতেন তখনও অনুরূপভাবে হাত উঠাতেন 
এবং তাকবীর বলতেন। 

ডি ও এ ১০৩০ ৮৯স। ১০৩ 81555515421 


£ 


চা 0 ০ ০৩৩৮5 
৮৪১০ 191) 11319 4০৫৮০ ৩৯৪ ৮২৯55০6৪25০ ০১০19 খু il 
০০০০৫ প:৪:০.৪এ ৮৯৮০০ ৮০০০ 


+ smd ০৪৪ ৮5০৪ ১3 ৮3০৪ 0 ও 


১২৪২. ইউনুস (র) ডি সালিম (র) তার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি, 
হয -কে দেখেছি, তিনি সালাত আরম্ভ করার সময় কাধ বরাবর হাত উঠাতেন; রুকু করার 
সময় এবং তা থেকে উঠার সময়ও হাত উঠাতেন। দুই সিজ্দার মাঝে হাত উঠাতেন না। 


2 £ 


এও এত ৩২৯ ৩১০৬ ভ১১৪ 3 ৪11১1 34 2 ds Bl 


তে 


সিডনি ভি 9৯৭: 


১২৪৩. ইউনুস রে) ...... সালিম নানি পনি রর যখন 
সালাত শুরু করতেন এবং রুকুর জন্য তাকবীর বলতেন; রুকু থেকে মাথা তুলতেন তখন কাধ 
বরাবর হাত উঠাতেন। আর বলতেন ৪ “সামিআল্লাহুলিমান হামিদাহ, রাব্বানা লাকাল হামদৃ” এবং 
তিনি দুই সিজ্দার মাঝখানে এরূপ করতেন না। 


৭1০০ ssl ০4১406505০৩ ০১০ ০৪০9 0 9০৪ ৩০১৮০ ০1৯৯ ~\YEE - 


১২৪৪. ইবন মারযূক (র) ...... মালিক (র) থেকে অনুরূপ রিওয়ায়াত ত করেছেন। 


০৮১০৩ 9৮8 


১৪ 39০3০০০04০৩ 0৫০০০ be CS 05 এ 


পাপা পাপা ০2৫০ 


১1৯ ২০১৪ Saal ০০০০০৫৯৯4১৯: ES SU Se br HL ৪০ ০১০৯৯ 


EA 


LS be Cll ale UL tal 0 ১৯3 649: ০৯৪ Lal El ১২ 
৩০৯ 4। ৮০০০৪০৮3৩০১ ১০৫ ৮ SEA pe US 
+ LS 


b WwWwWw.Wwaytojannah.com . 


Contents 


8২২ 7 oo তাহাবী শরীফ 


১২৪৫. ফাহাদ (র) ..... জাবির (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি সালিম ইবৃন 
' আবদিল্লাহ (র)-কে দেখেছি, তিনি সালাতে তিনবার হাত কাধ বরাবর উঠিয়েছেন £ (১) যখন 
সালাত শুরু করতেন, (২) রুকুর সময় এবং (৩) রুকু থেকে মাথা তোলার সময় । জাবির (র) 
বলেন, আমি এ বিষয়ে সালিম রে)-কে জিজ্ঞাসা করেছি। সালিম (র) বলেছেন, আমি ইব্‌ন উমার 
(রা)-কে অনুরূপ করতে দেখেছি এবং ইব্ন উমার রো) বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ জু -কে অনুপ 
করতে দেখেছি ।' 

৩৫:০১ ১০১১০৩০০৫০০ 35 2৩৫০ ০ 


₹:০ 5৩০5 


tla ঝ নো 54০ 50002450585 পনি 
CAME CUMIN LH Eee WE eT 


Eg Se ৪১ a ns HE EU bE 


ULES bp ge ESSE is dri Ua 
4 ১১০৪ ০৫ দে সা 


টিটি 


১২৪৬. আবূ বাকরা (র) IE, চারার রিনিযা 
‘ বলেছেন, আমি দশজন সাহাবীর উপস্থিতিতে, যাদের মধ্যে আবু কাতাদা রো) অন্যতম, আবু হুমায়দ 
সাঈদী (রা)-কে বলতে শুনেছি £ “আমি নবী ঞ্ুঃ-এর সালাত সম্পর্কে তোমাদের সকলের অপেক্ষা 


তারা বললেন ঃ কেন? আল্লাহ্র কসম! আপনি তো আমাদের অপেক্ষা তার অধিক অনুসরণকারী এবং 
 সাহচর্ষের দিক দিয়ে অগ্রগামী নন। তিনি বললেন, হ্যা,! তারা বললেন ঃ আচ্ছা উপস্থাপন করুন। 
তিনি বললেন ঃ রাসূলুল্লাহ্‌ শুশ্$ যখন সালাতের জন্য দীড়াতেন তখন কাধ বরাবর হাত উঠাতেন। 
তারপর তাকবীর বলতেন এবং কিরাআত পড়তেন; এরপর তাকবীর বলতেন এবং কাধ বরারবর হাত 
উঠাতেন। তারপর রুকু করতেন এবং মাথা তোলার সময় “সামিআল্লাহুলিমান হামিদাহ” বলতেন, 
এরপর কাধ বরাবর হাত উঠাতেন; অতঃপর “আল্লাহু আকবার’ বলে (সিজদার জন্য) ভূমির দিকে 
ঝুঁকে পড়তেন; দু'রাক“আতের পরে দীড়াবার সময় তাকবীর বলতেন এবং হাতকে কাধ বরাবর 
‘ উঠাতেন। তারপর তার অবশিষ্ট সালাতে অনুরূপ করতেন। রাবী বলেন, এতে (উপস্থিত) সকল 
সাহাবী বললেন £ আপনি সত্য বলেছেন, তিনি জুহু এরূপভাবে সালাত আদায় করতেন। 


WwWwWw.waytojannah.com 


Contents 


অধ্যায়ঃ সালাত | | কি ৪২৩ 


১০১০০০৮2835 05 05501530500 5155 
24 ১১০৯০০০১৪০০ dl BG St ৪0358৮৮১৮4০ 
SEAL ride, 2 রীনা 


টাল পা Suef তা ভাত পাল ০ প পাশা 


6৯১ [20 ০৮৭ 48০ 6৪ 3১০৯০ ১১৫৪ ০০৯ 4252 ৮5০ ১ ৭2১ ৮৯১ ও 3 


১২৪৭. ইব্ন মারযুক (র)..... Ee HC TN 2 হারা °° Od 
একবার আবু হুমায়দ (রা), আবূ উসায়দ রো) ও সাহল ইব্‌ন সা‘দ (রা) একত্রিত হলেন এবং তারা 
রাসূলুল্লাহ্‌ ক্র -এর সালাত নিয়ে আলোচনা করেন। তখন আবূ হুমায়দ রো) বললেন ঃ রাসূলুল্লাহ্‌ 
শ্ক্লঃ -এর সালাত সম্পর্কে আমি তোমাদের অপেক্ষা অধিক অবগত আছি। রাসূলুল্লাহ্‌ জুলু যখন 
দীড়াতেন তখন দুই হাত উঠাতেন; টিভি হিস কক রাখ 
উঠাবার সময় হাত উঠাতেন। 


৮0 


৫9 


১২৪৮. আব্‌বাক্রা রে)... নাইন ইবন) করনা ভিতর আমি 
রাসূলুল্লাহ্‌ জজ কে দেখেছি, যখন তিনি সালাতের জন্য তাকবীর বলতেন; রুকু করতেন এবং রুকু 
থেকে মাথা উঠাতেন তখন কান বরারব হাত উঠাতেন। 


০:54 #2 02 প্‌ 


22511185005 ০০ ৩৪ ০৮০৪0 ৩৩ ol ৬১০ 5010০ (১5০ ১৭ 
৮215 ১4০৪ KL ole ০৪ 


EASA 


১২৪৯. সালিহ ইব্‌ন আবদির রাহমান(র).... আসিম (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


Los 0 ০৮৪4০ < 203g - #2 ELTA 


LR OT Pr EN CES EE 
| এ 441 Uo EA 9৩৮১১৯০১৪৪০ SE pool 22 pad be Bs Ss 

HE SEC EE LLL SALES চা 
১২৫০. ইন (র).... মালিক ইর্নুল হুওয়ায়রিছ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ শুনু কে দেখেছি, তিনি রুকু করার এবং রুকু থেকে মাথা উঠাবার সময় 
Lia oii Ms SOL 


SEES "0 ০ 


শি 


| Contents 
৪২৪ টী তাহাবী শরীফ 
TT PR RTE TA 
LT EEE NU SLD oa EELS ESL 


#8 od 0 “Aco ও 


+ ১৯ ১০৯ ৫৫১০ ১১৯৩ Bola Ail 1) 


১২৫১. ইবন আবী দাউদ (র)... আবু হুরায়রা (রা) থেকে পাছত যে, এরি যখন 
সালাত শুরু করতেন, জিত কে গা যয জগ হা 


বিশ্লেষণ 

ইমাম-আবূ জা'ফর তাহাবী (র) বলেন ৪ একদল আলিম এ সমস্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন। 
তীরা সমস্ত সালাতে রুকুর সময়, রুকু থেকে মাথা উঠাবার সময় এবং বসা থেকে কিয়ামের দিকে 
উঠবার সময় হাত তোলাকে ওয়াজিব সাব্যস্ত করেছেন। 

পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করেছেন। তীরা বলেছেনঃ আমাদের 
মতে শুধুমাত্র প্রথম তাকবীরের সময় হাত উঠান বিধেয়। 

তারা এ বিষয়ে নিমোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেছেন 8 


৮০ 


Ap sl bs LS CS UG SCS YY CS US EG YC vey 
১৬৮০৭100583 ৪1 এ & ০ ০৩ ০১৮১০৯২০০১২ এল ০০১০৯ 


৪ ৪. PEC Ce OTE A ECC 
১২৫২. আৰু বাক্রা (র)..... বারা” ইব্‌ন আযিব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, নবী 
জি যখন সালাত শুরু করার জন্য তাকবীর বলতেন, তখন ভিনি রাত তুম এবং তার ব্যাগ 
প্রায় কানের লতি বরাবর উঠে যেত । তারপর পুনরায় আর হাত উঠাতেন না।.. 


UCR LTE TWO UAT CA 
ds BF Aloe ole on পাস ১০ nl be AD ১০০ ০৫ ৩৫০৪ 9০ 

১২৫৩. ইব্‌ন আবী দাউদ (র).... বারা ইব্‌ন আযিব (রা) সূত্রে নবী রঃ থেকে অনুরূপ রিওয়ায়াত 

করেছেন। 

৮০/০০এ৬৩০৪১৪১০১০৭৪২০ ০ 
el NEC ১০ 1931 ৩০ এ যা ০০55 8০] ১০১ SIR 

১২৫৪. হিরন জেলে ক বসি রি 

রিওয়ায়াত করেছেন। 


ভিত নিকাব বে দি 272 
১০১০4 ১০৯ ১০ ২০০ ১০১১০৭১৭০৯৬ ১২০ ১০১০০৬১০০ 


* ৩৩৬ মু 6 ১৯2১25১191০ ২৭ ০১০৪ 5৪ এ 


Wwww.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় al ড ৪২৫ 


১২৫৫. ইন আবি দাউদ ক)... আবদুর) সুতে নবীর থেকে বৰ্ণনা করেল যে, তিনি শুধু 
87275 তারপর পুনরায় আর হাত তুলতেন না। 


১০১০ ES CS UGG ৮১৯ ০৪০৪ ০5১০০০। ৮০০০ CS 42 ৮৭০৭ 
ssl 4০ ১49৪ 
১২৫৬. মুহাম্মদ ইব্‌ন নো'মান রে).... সুফইয়ান (র) থেকে অনুরূপ: বর্ণনা করেছেন। 
LG 0105 all 55005525055 0005 105 55 JUG OES ১185 
2359 ১৪০০] তে] 01 4202 6852 BE কেসি & Sl SG SS AlN, 
20127555205 47585 | 0088 pS ০০ ৮০ 6১০19 
ETE 08৭ ৮ ১১৭ ০০০৯৯ 
১২৫৭. আবু বাক্রা (র) চা মুগীরা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি একবার 
ইবরাহীম (র) কে ওয়াইল (রা)-এর হাদীস সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে, তিনি নবী গন্ধ কে 
দেখেছেন, তিনি সালাতের শুরুতে এবং রুকুর সময়; রুকু থেকে মাথা উঠাবার সময় হাত তুলতেন। 
তিনি বললেন; হরর 
তাকে পঞ্চাশবার এরূপ না করতে দেখেছেন। 


পা প পু পা পর রঃ oz #0 Re পু ঠাক 2 5 ৮০ পা ঞ০ LE ৩. রর 
১৪৮৯৯ 0 JG 4441 ১২০ ০৪ IGS JU ০৬০০০ (১ 20৪ 93752 ০ —\YoA 
oe #8 ৬ পা 


১০০৯১৩১২২9১ ৯০৮৯৯ ৮ CEL UG ৪৮০১৬৯৮৯০৬০ 
০১৯১৯) ১৯৯১১ 4২০০ 2১৯ ০5 ক 4110 Shas 


. LEAT Sa Al 21245 2৯ 2 00033 ২০১৯৪ 
১২৫৮. আহমদ ইব্ন দাউদ (ে).... আমর ইব্‌ন মুররা (র)-থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি একবার “হাযরা মাউত’-এর মসজিদে প্রবেশ করলাম, দেখলাম আলকামা ইব্‌ন ওয়াইল (র) 
তার পিতা থেকে হাদীস বর্ণনা.করছেন যে, রাসূলুল্লাহ্‌ গুহ রুকুর পূর্বে ও পরে হাত তুলতেন। আমি 
বিষয়টি ইবরাহীম (র)-এর নিকট উল্লেখ করলে তিনি রাগান্বিত হয়ে পড়লেন এবং বললেনঃ 
তিনি-ই তাকে দেখেছেন, ডা না তিনি 


ইমাম তাহাবী (র)-এর মন্তব্য 
বস্তুত যা কিছু আমরা নবী জা EE EE EET NEE ET EY 
অভিমতের স্বপক্ষে দলীল হিসাবে বিবেচিত। এ বিষয়ে তদের বিরুদ্ধে তাঁদের বিরোধী পক্ষের দলীল 
হল ৪ তারা বলেন, আমাদের নিকট যে সমস্ত রিওয়ায়াত রয়েছে সেগুলো সব মুতাওয়াতির, সহীহ 
(বত) ও সুদৃঢ় সনদ বিশিষ্ট। সুতরাং ১০৮৮ 
উন বরা 


www.Wwaytojannah.com 


~~ 


2 Contents | | 
৪২৬ | - - তাহাবী শরীফ 


এ বিষয়ে তাদের বিরুদ্ধে প্রমাণ, যাআমরা ইসশাতআললাহ তার রি করব। 
সংশ্লিষ্ট বিষয়ে আলী রো) সূত্রে নবী গ্রহ থেকে বর্ণিত ইব্‌ন আবিষ্‌ যিনাদ (র)- এর হাদীস, যা 


| আমরা এই অনুচ্ছেদের শুরুতে উল্লেখ করেছি ঃ 


50424155827 0505 SEE UG ALD HTC I-A 
রি রি ৮৪১2 ডল LE SE TD 


১২৫৯. আবু বাক্রা রে) ৫ আসিম ইব্ন কুলায়ব রে) তীর পিতা থেকে বর্ণনা করেন যে, আলী 
(রা) সালাতের প্রথম তাকবীরের সময় হাত তুলতেন। তারপর আর পরবর্তীতে হাত তুলতেন না। 


১০১4১০12105 UGG ০৯ ১ ০০5 UU a bl EES vr. 

ES UGA পু Lbs SEU ১১০ 
১২৬০. ইব্‌ন আবী দাউদ (র)..... আসিম (র) তীর পিতা থেকে, যিনি আলী (রা)-এর সাথীদের 
'. অন্যতম ছিলেন, রিওয়ায়াত.করেন, তিনি আলী (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেন। 
আসিম ইব্‌ন কুলায়ব (র)-এর এই হাদীস দ্বারা বুঝা যাচ্ছে যে, ইব্‌ন আবিষ্যিনাদ (র)-এর 
in Ae lore 
তোলার উল্লেখ মোটেও নেই। যেমনটি অন্যরা রিওয়ায়াত করেছেন ঃ 


JL 39151 on ৮৬৪৬৯ ০0, AE Le CS UG CHL Lk Sit 30-%) 
dil ৬০ Se 41 ০৯ Fall LLL Vit 59119 210০4101282 (১৪ 
18331134555 ৪ ও] এ ১%। ৬১৬০ 0৯517১5554৭) ০1 

Us ০০ পি ভে il 


১২৬১. EET TUTE EE RTOS EE ENN আবদুল্লাহ্‌ ইব্‌ন 
সালিহ্‌ (র) ও ওয়াহবী (র) থেকে বর্ণনা করেন যে, তারা সকলে বলেছেন, আমাদেরকে আবদুল 
lb ab ULL Enh bE Aa AA Bac als 


তারা সকলে সনদ (সূত্র) এবং মতন (হাদীসের মূল পাঠ)-এর দিক দিয়ে ইব্‌ন আবিষ্‌ যিনাদ . 


(র)-এর হাদীসের অনুরূপ বিওয়ায়াত করেছেন] কিন ভরা সকলে কোথাও হাত তোলার উল্লেখ 
করেন নি। যদি এই হাদীস সংরক্ষিত এবং ইব্ন আবিষ্‌ যিনাদ (র)-এর হাদীস ভুল হয়, তাহলে 
তিনি তিনি তানিন ভারা িক রই | 
আবিষ্‌ যিনাদ রে) হা 
রিওয়ায়াত অপেক্ষা অতিরিক্ত রয়েছে, তবে তা এজন্য হতে পারে না যে, আলী (রা) নবী জু্ঃট-কে 
হাত ভুলতে যদি দেখে থাকেন তাহলে তারপর পরবর্তীতে হাত তোলা পরিত্যাগ করেন কিভাবে! হা 


WWwWw.Wwaytoj annah.com 


Contents 


অধ্যায় £ সালাত ; | - 8২৭ . 


এটা তখন সম্ভব হতে পারে যে, তার নিকট হাত তোলার বিধান রহিত হয়ে গিয়েছে। সুতরাং আলী . 

(রা)-এর হাদীস 'সহীহ' হওয়ার অবস্থায় তাতে সেই সমস্ত লোকের প্রমাণ অধিক (গুরুত্বপূর্ণ) হবে, 

যারা হাত তোলাকে বিধেয় মনে করেন না। .. 

আর ইব্‌ন উমার রো)- এর পূর্ব বর্ণিত হাদীসে (যে হাত উঠানোর উল্লেখ রয়েছে) যা তীর সূত্রে নবী 
ভয় থেকে আমরা বর্ণনা করেছি। কিনু তারপর নবী উ-এর অব্যবহিত পরে তীর থেকে ,এর 

পরিপন্থী আমল বর্ণিত আছে ৪ : 


EE oR A EMO CE CO এ) 
৯৭ এ) বেক ১১১ 0510 ৬ ০১ নিল 0৯ ০০ 

১৪/০৭। ৩০১ ৬181 
১২৬২. ইব্‌ন আবী দাউদ রে).... মুজাহিদ (র) থেকে বর্ণনা করেন যে, বিরতির আমি ইব্‌ন 


উমার রো)- এর পিছনে সালাত আদায় করেছি। তিনি সালাতে প্রথম তাকবীরের সময় ছাড়া হাত 
তুলতেন না। 


ইনি হলেন ইব্‌ন উমার (রা), যিনি নবী লুল -কে হাত তুলতে. দেখেছেন। তারপর তিনি নবী 
তরঃ-এর অব্যবহিত পরে হাত তোলা পরিত্যাগ করেছেন। সুতরাং এটা শুধুমাত্র তখন-ই হতে পারে, 
যখন তীর নিকট নবী প্র -এর সেই আমল রহিত হওয়া প্রমাণিত হয়ে গিয়েছিল, যা তিনি 
দেখেছিলেন, এবং এর পরিপন্থী দলীল সাব্যস্ত হয়ে গিয়েছিল। 

যদি কোন প্রশ্নকারী বলে যে, এই হাদীসটি.“মুনকার' । (উত্তরে) তাকে বলা হবে যে, এর স্বপক্ষে 
কি দলীল আছে? তুমি কখনও তা পেশ করতে সক্ষম হবে না। | 
যদি বল, তাউস-(র) উল্লেখ করেছেন, ররর 
দেখেছেন যা সংশ্লিষ্ট বিষয়ে তার সূত্রে নবী প্রঃ থেকে বর্ণিত আছে। তাদেরকে (উত্তরে) বলা হবে 
যে, তাউস রে) তা" উল্লেখ করেছেন বটে, কিন্তু মুজাহিদ (র)-এর পরিপন্থী কথা বলেছেন। তাই 
হতে পারে যে, ইব্‌ন উমার রো) সেই আমল যা তাউস (র) দেখেছেন সেই সময় করেছেন, যখন 
তার নিকট এটা রহিত হওয়ার প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি । তারপর তীর নিকট এটা রহিত হওয়ার প্রমাণ 
প্রতিষ্ঠিত হয়ে গেলে তা ছেড়ে দিয়েছেন এবং সেই আমল করেছেন যা মুজাহিদ (র) তার থেকে 
_ বর্ণনা করেছেন। সাহাবীগণ থেকে যা বর্ণিত আছে তা এরূপভাবে প্রয়োগ করাই শ্রেয় এবং এর থেকে . 
সংশয় দূর হয়ে তা সাব্যস্ত হয়ে যায়। অন্যথায় অধিকাংশ রিওয়ায়াত রহিত হয়ে যাবে । 
থাকল ওয়াইল (রা)-এর হাদীস, ইবরাহীম (র) সেই হাদীস দ্বারা এর বিরোধিতা করেছেন, যা 
, আমরা আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেছি যে, তিনি নবী প্রুক্ন্প-কে উল্লিখিত আমল করতে দেখেন 


নি। আর আবদুল্লাহ্‌ রো) ওয়াইল (রো) অপেক্ষা রাসূলুল্লাহ্‌. শুই -এর সঙ্গে সাহচর্ষের দিক দিয়ে : 


অগ্রণী এবং তার কার্যাদি সম্পর্কে অধিক প্রজ্ঞা সম্পন্ন । রাসূলুল্লাহ্‌ জুহুঃ মুহাজিরীনদেরকে নিজের 
নিকটবর্তী করতে পছন্দ করতেন, যেন তারা তার থেকে (বিধিবিধান) সংরক্ষণ করতে সক্ষম হন। -' 


www.waytojannah.com 


| | ‘ Contents 
৪২৮ . A তাহাবী শরীফ 


20591 রি নেহা রিকি সে 


১২৬৩. আলী ইব্‌ন মা'বাদ (র).... আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ 
রত মুহাজিরীন ও আনসারদেরকে নিজের নিকটবর্তী করতে পছন্দ করতেন, যেন তারা তার থেকে 
(বিধিবিধান) সংরক্ষণ করতে পারেন । 


ME ELE SE ES EEE SHEE oN 


Ae 


১২৬৪. আবূ বাক্রা (র) বলেন, আমাদেরকে আবদুল্লাহ্‌ ইব্‌ন আবী বাক্র রে) বর্ণনা করেছেন। 
তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন। 

আবু জা‘ফর তাহাবী (র) বলেন £ Hcl Hcl SL Ul তোমাদের মধ্য থেকে বুদ্ধিমান ও 
বিচক্ষণ লোক যেন আমার নিকটবর্তী থাক ঃ 


4০54৩৩২০০০৯ 93৮ ১০8০ oo 


৫ ১৬০১ ১৪12৮ nT ৪900৮454603 


০:81৩1০ 8৩7 2819148৩৪9৩ 


১৭ | | - SHEE NS ll 
বব ইবরাহীম ইব্‌ন মারযূক রে) ..... আবু মাসউদ আনসারী (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শন বলতেন ৪ তোমাদের মধ্য থেকে বুদ্ধিমান ও বিচক্ষণ লোকেরা 
আমার নিকটবর্তী থাকা বাঞ্ছনীয় । তারপর (থাকবেন) যারা তাদের নিকটবর্তী, এরপর তাদের 
নিকটবতীগণ। 


ডি HAT ECE ETA ১5158 YU ৩১১০ ০1 ১০ 21 ৮58০৯ 1 
হি CE 

১২৬৬. রানা চীনা গা ৬ গিনি নারি 
তিনি বলেছেন, আমাকে উবায় ইব্‌ন কাব (রা) বলেছেন যে, সিডি রি রা 
CT RT 

ইমাম তাহাবী রে)-এর মূল্যায়ন 

আবূ জাফর তাহাবী (র) বলেন £ চারা যান জারানারা হার 
যারা নবী গুহ্লঃ়-এর নিকটবর্তী থাকতেন; ।যেন তারা সালাতে তাঁর কার্যাদি কিরূপ তা লক্ষ্য করে 


CT RE RRO UN 
থেকে দূরবর্তীদের বর্ণনা অপেক্ষা উত্তম হবে .. 


2 


WWW.Waytoj annah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত 2 : ৪২৯ 


যদি তারা বলেন যে, তোমরা যা কিছু ইবরাহীম 9-এর মাধ্যমে আবু রা) থেকে বর্ণন 
করেছ, তা “মুত্তাসিল’ নয় । 

তাদেরকে (উত্তরে) বলা হবে-যে, ইবরাহীম (র) আবদুল্লাহ্‌ (রা) থেকে তখন 'ইরসাল' (মধ্যবর্তী 
রাবীর উল্লেখ বাদ দেয়া) করেন যখন সেই রিওয়ায়াত তার নিকট সহীহ্‌ প্রমাণিত হয় এবং আবদুল্লাহ্‌ 
(রা) থেকে মুতাওয়াতির রূপে বর্ণিত হয়। আ'মাশ. রে) তাকে'বলেছেন, আমাকে যখন আপনি 
হাদীস বর্ণনা করবেন তখন সনদ উল্লেখ করবেন । তিনি বললেন ৪ যখন আমি তোমাকে বলব যে, 
আবদুল্লাহ (রা) বলেছেন; (তখন মনে রাখবে যে,) আমি একথা তখন বলি যখন তা আবদুল্লাহ্‌ 
রো) থেকে আমাকে এক দল (লোক) বর্ণনা করেন। আর যখন আমি বলি যে, আবদুল্লাহ্‌ রো) 
থেকে অমুক আমাকে বর্ণনা করেছেন, তখন তা তার থেকে-ই হবে, যিনি আমাকে বর্ণনা করেছেন। 


DE RTT REET Sn AL NN 
| Ss pel se Ls 
১২৬৭. ইবরাহীম ইব্‌ন মারযুক (র).... আ'মাশ, (র) দিনরাত 


- আবু জা“ফর তাহাবী (র) বলেন ঃ সুতরাং তিনি (ইবরাহীম র) বলেছেন যে, আবদুল্লাহ্‌ রো) থেকে 
যখন তিনি ‘ইরসাল’ করেন তখন তার নিকট এই রিওয়ায়াত সেই রিওয়ায়াত অপেক্ষা অধিক সহীহ 
হিসাবে বিবেচিত হবে, যা কোন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে আবদুল্লাহ্‌ রো) থেকে রিওয়ায়াত করবেন । 
অনুরূপভাবে আবদুল্লাহ্‌ (রা) থেকে এই “মুরসাল" রিওয়ায়াতও তার নিকট সেই রিওয়ায়াত অপেক্ষা 
অধিক সহীহ্‌ হবে, যা তিনি কোন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেছেন। 
উপরন্তু আমরা আবদুর রহমান ইব্ন আসওয়াদ (র)- এর হাদীসে ওটাকে 'মুস্তাসিল' হিসাবে বর্ণনা 
করেছি যে, আবদুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ রা) সমস্ত সালাতে অনুরূপ করতেন। 


১০১৮০১৮৪0০০ ৮ এন ES UL Ds ভ A 0০55৩ 
BLASS ০৯ ও SEY dS SUG Cal ১০৯৯ 

| + 0৮০৯১ 
১২৬৮, হিরা রর দারা কেরির তিন বলেছেন, 19 


(রা) সালাতের শুরু ব্যতীত কোথাও হাত তুলতেন না। 
দীন চরিত জত! 1 জরে 


০.০ পা ce 


৩৭ ০০০৯1151902 ০৯215 005 lat 5 005 5915 ভে ol Eis 


১৯০৮৮ ios St AAS Dstt as be hts 


০,৩০6 পপ 


Wwww.waytojannah.com 


Contents ? 
৪৩০ | - | | -  তাহাবী শরীফ 


১২৬৯. ইব্ন আবী দাউদ (র).... আসওয়াদ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
উমার ইব্‌ন খাত্তাব রো)কে দেখেছি, তিনি প্রথম তাকবীরে হাত তুলতেন। তারপর পুনরায় হাত 
তুলতেন না। রাবী (যুবায়র ইব্‌ন আদী র) বলেন ৪ নানি মাজা UTTER 
অনুরূপ করতে দেখেছি। ' 

আবূ জা“ফর তাহাবী (র) বলেন ঃ এরর নি বা জা নও 
তাকবীরে হাত তুলতেন। আর এটা সহীহ্‌ হাদীস। যেহেতু এই হাদীসের ভিত্তি হল হাসান ইব্‌ন : 
৪7527585575 
ইব্‌ন মাঈন (রি) প্রমুখ উল্লেখ করেছেন। 
আপনাদের কি ধারণা যে, উমার ইব্‌ন খাত্তাব (রা)-এর নিকট এটা গোপন থাকবে যে, নবী শুরুই ' 
রুকু এবং সিজদায় হাত তুলতেন অথচ অন্যরা তা জ্ঞাত হয়েছেন। আর এটাও কি সম্ভব যে, তার 
সাথীগণ তাকে রাসূলুল্লাহ্‌ গ্ুশ্লঃঃ-এর আমলের পরিপন্থী করতে দেখেছেন, তারপরও এ ব্যাপারে তার 
বিরুদ্ধে কোন প্রতিবাদ করা হয়নি । আমাদের মতে এটা অসম্ভব ব্যাপার । উমার (রা)-এর এই আমল 
এবং সাহাবীগণ কর্তৃক এ বিষয়ে তীর বিরুদ্ধে প্রতিবাদ না করা এ বিষয়ের সহীহ্‌ দলীল যে, এটাই : 
সঠিক পন্থা, কারো জন্য এর বিরোধিতা করা সমীচীন নয়। | 
লিষ্ট বিষয়ে আবু হুরায়রা.(রা) থেকে বর্ণিত যে রিওয়ায়াত রয়েছে তাতো ইসমাঈল ইবৃন আইয়াশ 
(রে)-এর মাধ্যমে সালিহ ইব্ন-কায়সান থেকে বর্ণিত। তারা বিরোধীগণ), ইসমাঈল কর্তৃক শাম 
দেশীয় রাবীদের ব্যতীত অন্যদের থেকে রিওয়ায়াতকে প্রমাণ হিসাবে স্বীকৃতি দেন না। তাহলে তারা 
নিজেদের প্রতিপক্ষের বিরুদ্ধে এরূপ রিওয়ায়াত দ্বারা-কিরূপে প্রমাণ পেশ করতে পারেন, যে ক্ষেত্রে : 
এর দ্বারা তাঁদের বিরুদ্ধে প্রমাণ পেশ করা হলে তারা তা গ্রহণ করেন না। | 
আনাস ইব্‌ন মালিক (রা)-এর হাদীসের ব্যাপারে তীদের ধারণা যে, তা ভুল (সহীহ নয়)। কেন না 
এটা বিলে করে জা হিসাবে বর্ণনা করেননি । 
আর (হাদীসের) হাফিযগণ এটাকে আনাস (রা)-এর উপর “মাওকুফ' হিসাবে বর্ণনা করেন। ' 

“ আবদুল হামিদ ইব্‌ন জা‘ফর (র)-এর হাদীসের ব্যাপারে বলা যায় যে, তারা আবদুল হামিদ (র)কে ' 
দুর্বলরূপে সাব্যস্ত করেন এবং তারা তাকে প্রমাণ হিসাবে স্বীকৃতি দেন না। সুতরাং এরূপ বিষয়ে তারা 
তীর দ্বারা কিভাবে প্রমাণ পেশ. করবেন? তাছাড়া মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন আতা রে) এই হাদীস না 
আবদুল হামিদ থেকে শুনেছেন না তাদের থেকে যাদেরকে ওই হাদীসে তীর সঙ্গে উল্লেখ করা 
হয়েছে। যেহেতু তাদের উভয়ের মাঝে এক অজ্ঞাত ব্যক্তি বিদ্যমান রয়েছ। আত্তাফ ইব্‌ন খালিদ তার 
সূত্রে এক অজ্ঞাত ব্যক্তি থেকে তা রিওয়ায়াত করেছেন । আমি তা “সালাতে বসা’ শীর্ষক অনুচ্ছেদে 
ইনশা আল্লাহ্‌ বর্ণনা করব। আবদুল হামিদ থেকে আবূ আসিম এর. সেই রিওয়ায়াতে রয়েছে যে, 
সকলে বলেছেন ঃ তুমি সত্য বলেছ। আবূ আসিম (র) ব্যতীত একথা কেউ বলেন নি। | 


8 
টিরাহারি টির 


WWW.Wwayto)j annah.com 


| Contents 
অধ্যায় £ সালাত এ ৪৩১ 


১২৭০. আলী ইব্‌ন আবী শায়বা রে) ও ইব্‌ন আবী ইমরান রে).. নিন ররর 
রে) থেকে তা রিওয়ায়াত করেছেন। কিন্তু তারা এটা বলেননি যে, তারা (সাহাবা) সকলে বলেছেন, 
- ‘তুমি সত্য বলেছ’ ৷ আবদুল হামিদ ব্যতীত অন্যরাও তা অনুরূপ কনা করেছেন। আমরা ‘সালাতে 
বসা' শীর্ষক অনুচ্ছেদে তা উল্লেখ করেছি । । 


_ সঠিক বিশ্লেষণ | 
TD NE FETC যার জা লা রুকুতে হাত তোলা 
_ যাবে না। হাদীস সমূহে বর্ণনার ভিত্তিতে এই অনুচ্ছেদের এটাই হচ্ছে সঠিক বিশ্লেষণ ৷ 

ইমাম আবূ জা“ফর তাহাবী রে) বলেন £ এর দ্বারা কোন আলিমের দুর্বলতা বর্ণনা করা আমার 
উদ্দেশ্য নয় এবং না. এটা আমার নীতি ৷ বরং আমার উদ্দেশ্য হচ্ছে, সেই যুলুমকে স্পষ্ট করা, যা 
আমাদের বিরোধীগণ আমাদের উপর করেছেন।. 

' যুক্তির নিরিখে সংশ্লিষ্ট বিষয়ের বিশ্লেষণ ৪ তারা (আলিমগণ) সকলে ্কমত্য পোষণ করেছেন যে, 
প্রথম তাকবীরে হাত তোলার বিধান রয়েছে। কিন্তু দুই সিজদার মাঝে তাকবীর বলার সময় হাত 
তোলার বিধান: দেহ বডুত তারা ডলে রাডার হি তা তাজ মানা 
করেছেন। 

একদল আলিম বলেছেন ঃ এর বিধান প্রথম তাকবীরের বিধানের অনুরূপ এবং এ দুয়ের, মাঝে 
অনুরূপভাবে হাত তুলবে যেমনিভাবে প্রথম তাকবীরে তোলা হয়। অপরাপর আলিমগণ বলেন, এই 
নি 
নেই, যেমনিভাবে সিজ্দার মাঝে নেই। 

আমরা লক্ষ্য করেছি যে, প্রথম তাকবীর সালাতের রুকন সমূহের অন্যতম । এটা ব্যতীত সালাত হয় 
না। পক্ষান্তরে দুই সিজ্দার মধ্যবর্তী তাকবীর এরূপ নয়। কারণ, .কোন ব্যক্তি যদি তা পরিত্যাগ 
করে তাহলে তার সালাত বিনষ্ট হয় না এবং আমরা আরো লক্ষ্য করেছি যে, রুকু এবং রুকু থেকে 
“উঠার তাকবীর সালাতের রুকন সমূহের অন্তর্ভুক্ত নয়। কারণ, কোন পরিত্যাগকারী যদি তা পরিত্যাগ 
করে তাহলে তার সালাত বিনষ্ট হয় না। বরং তা হল সালাতের সুন্নাত সমূহের অন্তর্ভুক্ত । যখন এটাও 
সিজ্দার মধ্যবর্তী তাকবীরের ন্যায় সালাতের সুন্নাতের অন্তর্ভুক্ত, তাহলে ওই দুইটা তার ন্যায় হবে 
যে, এ দুইটাতেও হাত তোলা নেই, যেমনিভাবে তাতে হাত তোলা নেই । এটাই হল এই অনুচ্ছেদের ' 
প্র 71554577545 24208 
মুহাম্মদ (র)-এর অভিমত । 


| HUE EES aT EEE UTM ITE লিডিং 
, 181 5০১8৭1১3৪0৪ 4252 ৮০৮৫ 41৮১2৮51655 oni) 10 005 

১২৭১. ইব্‌ন আবী দাউদ (র)..... আবু বাক্র ইব্ন.আইয়াশ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 

বলেছেন, আমি কোন ফকীহ আলিম)-কে কখনও প্রথম তাকবীর ব্যতীত হাত তুলতে দেখিনি । 


Wwww.waytojannah.com 


Contents 


৪৩২ - ৰ র তাহাবী শরীফ 


প্রা রুকুতে হব ক" তথা দুই হাত করে মিলিয়ে উকুর মাঝে চেপে ধরা রসে 


o 2 চন 80০4 1382 A £008 


টির EEL রি রর নি ১৯৯১০ 

চার ULE CEM LOS LUG 

Ll SS CS Cs BEBE SEL CL Cas Cig td 
পু 1 ৫৭৪৯ ৩৩ ০০ 


১২৭২. আলী ইব্‌ন শায়বা (র)..... আলকামা (র) ও আসাওয়াদ (র) থেকে বর্ণনা করেন যে, তারা 
উভয়ে একবার আবদুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ রা)-এর নিকট গেলেন তিনি বললেন, তোমাদের পিছনের 
লোকজন কি সালাত আদায় করেছে? তারা বললেন, হ্যা! তখন তিনি তাদের উভয়ের মাঝে দীড়ালেন 
এবং তাদের একজনকে তার ডানে অপরজনকে তার বামে দাঁড় করালেন। রাবী দুইজন বললেন, 
তারপর আমরা রুকু করলাম এবং হাতকে হাঁটুতে রাখলাম । তিনি আমাদের হাতের উপর মেরে 
“তাত্বীক'১ করালেন। এরপর নিজ হাতের দ্বারা “তাত্বীক' 8৮150058518 
চেপে ধরলেন। সালাত শেষে বলনে $ নবী জর অনুরূপ করেছেন। 

০২৮৯ ভা ১০০৯৪ 955 এ] Le 05055 he 0৪৮ ১৯১ 


০০ পপ ৫4 


, গস 55 dll ১০০০৪ Lagi নও ale ১০ Spill cron 
১২৭৩, আলী (র).... আলকামা (রে) ও: আসওয়াদ (র) থেকে বর্ণনা-করেন যে, তারা উভয়ে 
2757 78777 UN 


ভু ৪ 


5025 
28 25৩ 0৪০০৮১০০৮৮৬ ১০ লিও লিটল ০ ০৯০৯ 
এ: Uli ১০৪ 905 1১৫৯ ৮৪9 (224০ ৬1০ 6১৫ ০৯৪৪ 0০৪ 05৩ El 
₹৫১. ১৫১১ 855 215০ ধা 10011 25 ত9105 


৪1০০০ প্‌ ০৮৮ পা oor OFF পপ 


SEG SAG 05 55958 ৯০৮৪ ১ 3250১০০০৭০৭ 


রুহ হাত একজে মিলিয়ে উ্ুর মাঝে চেপে ধরাকে তাত্ৰীক' বলা হয়। -অনুবাদিক। 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত | ৪৩৩ 


১২৭৪. .ফাহাদ (র)..... আসওয়াদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আমি. ও 
আলকামা রে) আবদুল্লাহ: (রা)-এর নিকট গেলাম । তিনি বললেন, তোমাদের পিছনের লোকেরা কি : 
সালাত আদায় করে ফেলেছে? আমরা বললাম, হ্যা! তিনি বললেন, আচ্ছা, তোমরা সালাত আদায় 
কর। তারপর তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন । আমাদেরকে তিনি আযান ও ইকামতের 
নির্দেশ দিলেন না। আমরা তার পিছনে দাড়ালাম ৷ কিন্তু তিনি আমাদেরকে সম্মুখে অগ্রসর করালেন। : 
আমাদের একজন তার ডানে অপুরজন তার বামে দীড়াল। তিনি যখন রুকু করলেন, তখন হাতকে 
হাটুর মাঝে রাখলেন এবং ঝুঁকে. পড়লেন। রাবী (আসওয়াদ র) বলেন, তিনি আমার হাত হাঁটুতে 
মারলেন এবং ইশারা করে বললেন ৪ যখন তোমরা তিনজন হবে তখন একত্রিত হয়ে সালাত আদায় 
করবে । আর যখন তার চাইতে অধিক হবে তখন. একজনকে সম্মুখে অগ্রসর. করে নেবে । যখন 
তোমাদের কেউ রুকু করবে তখন এরূপ করবে এবং তিনি হাতকে “তাত্বীক' করলেন । তারপর 
8084 785 -এর 
অঙ্গুলীসমূহকে দেখছি। 

আবূ জাফর তাহাবী রে) বলেন £ একদল আলিম এ মত হণ করেছেন এবং ভা এই হাদীস মর 
প্রমাণ পেশ করেছেন। | 

রা At tl Son Gao ea SAL রুকুর সময় 
মুসল্লীর জন্য হাতকে এমনভাবে হাঁটুর উপর রাখা বাঞ্চনীয়, যেন হাঁটু দু'টি ধরে আছে এবং 
অঙ্গুলীগুলো ফাক করে রাখবে । তারা এ বিষয়ে নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেন ৪: 


৪5155015155 55155555 58155458555 
টি 04 288195551৮5 053 JG ১১৯০ ০৯০ Cl be ১১০৯৯ ol 2৮21 UG 

| ৮৫ 
১২৭৫. সুহান . আবু আরদির রাহ্মান রে) থেকে বর্বর লি তিনি 
রিল সানি? রত ভোমরা হাট ধরে রাখ, বি তোমার স্যার খা, 


১০০১৮৪৬০১১০-০৮৯৯৬ ০৯১০০৮০১৩৬২ 
এর 68:28 


১২৭৬:-ইব্ন মারযূক জাভা থেকে বর্ণনা: করেন যে, তিনি বলেছেন, 
আমাকে সালিম বাররাদ রে). বর্ণনা করেছেন এবং তিনি আমার নিকট আমার থেকেও অধিক . 
নির্ভরযোগ্য । তিনি বলেন, আবু মাসউদ বদরী (রা) আমাদেরকে বলেছেন, আমি-কি তোমাদেরকে _' 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৫৫ | 


WWwWw.Waytojannah.com 


Contents 


8৩৪ | -_ তাহাবী শরীফ 


রাসূলুল্লাহ্‌ শীন্লঃ -এর সালাত দেখিয়ে দেব না? তারপর সুদীর্ঘ হাদীস বর্ণনা করলেন। রাবী বলেন, 
এরপর তিনি রুকু করলেন, ০০০০০৪০০০০০ 
ফাক করে রাখলেন। 


5 তি সিন (58 JUG sill le ০155 J FOES ০১1 (58১০4 


4০%2০ ০+%০ 4০৩ 


১৪ ৬৮৯০৩ ০৮১৮ ০১ 45 এপ উহা এস ও in 00৪4৮ ৮2 mle 
১1১৯ 9২1 0105 LE 411 95) ১1:52 রিচি ১21 ১0০25 Ll 


১০৪ SS 4558০ গৃহ কি 255 KD 0 5৩ BG 41105 এ শত 
রি 
১২৭৭. ইব্‌ন মারযৃক (র).... আব্বাস ইব্‌ন সাহল (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার আবু হুমায়দ (রা), আবু উসায়দ রো), সাহল ইব্‌ন সা‘দ (রা) ও মুহাম্মদ ইব্‌ন মাসলামা 
(রা) প্রমুখ (সাহাবীগণ) একস্থানে একত্রিত হলেন। তারা রাসূলুল্লাহ্‌ শুট -এর সালাত সম্পর্কে 
আলোচনা করছিলেন । আবু হুমায়দ (রা) বললেন, রাসূলুল্লাহ্‌ শু -এর সালাত সম্পর্কে তোমাদের 
মধ্যে আমি সবচাইতে ভাল জানি । তিনি (সা) যখন রুকু করতেন তখন তীর দুই হাটুতে তার দুই 
হাত এমনভাবে স্থাপন করতেন, যেন হাঁটু দুটি কবজা করে ধরে আছেন। 
(35 JG 2 £ aad ১১০৮১ 00৪৮০ উহা GE JG ৯০৪2 CBS —\YVA 
lel os ৯৮৯০ sll ১০০ Ul Sai 9৪৪, ০ 
+ ২০০০০১০৯110 JG 485 5455 8৪ ০৮৯১০ ঠ ৭101 Jy 


১২৭৮. আবু বাক্রা (রা).... মুহাম্মদ ইব্ন আমর ইব্‌ন আতা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি দশজন সাহাবীর, যাদের মধ্যে আবূ কাতাদা (রা) অন্যতম, উপস্থিতিতে আবু হুমায়দ 
আস্-সাঈদী রো)-কে কে বলতে শুনেছি।,তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। তারা তখন সকলে 
বললেন “আপনি সত্য বলেছেন” । | 


Aa i CE UG DY 0০85 0০০15 Bt ela Ct ov 
5, 151 2 Ee EE oe MELE 
EEE 0৮1০ on 2 


১২৭৯. চারা কারার টন ওয়াইল ইব্‌ন হুজ্র (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ কই গেছ তন নর করতেন তন দুই হাতকে দুই 
হাটুর উপর রাখতেন । | 


www.waytojannah.com 


২ Contents 


অধ্যায় £ সালাত | | | ৪৩৫ 


nl ss JE Bais CGE 210 0০5 ১1 || ৮2০ 81 
(|| lll ৫০০০ 35018০৮১০০০ পর 9০১০৯১১৯১৯৭ 


৫০2 9০ এ ঞ 41311154005 5 SSL ০৪ (৮৭ BE 40119 
১২৮০, রবী আল-জীযী (র).... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রর উল তা 
করল । তিনি বললেন $ কর ঢা গহ কর 


বিশ্লেষণ 

বস্তুত এই সমস্ত রিওয়ায়াত প্রথমোক্ত হাদীসের পরিপন্থী ৷ তাছাড়া সেটা অপেক্ষা এগুলোতে 
“তওয়াতুর'১ অধিক । 

তাই আমরা লক্ষ্য করতে প্রয়াস পাব যে, এই সমস্ত রিওয়ায়াতের কোনটিতে দুই বিষয়ের কোন 
একটির রহিত হওয়ার উপর প্রমাণ আছে কিনা ? আমরা লক্ষ্য করছি ৪ 


EEE EUG dS LEE ESE 


i 


202g ES NE EAE cs 


(১৪ Shi sie dle JE a Fas Ss ৩০৪ ০১৬০৫ ও 
ভি বি ৩:৪৯ ৩০৪ ৮০০৯৯ ০ ১৯ 
- 4 ke 
১২৮১. আবু বাকরা (র)..... . আবু ইয়াকুব (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি . 
মুসূআব ইব্‌ন সা‘দ রো) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমি একবার আমার. পিতার পার্শ্বে 
সালাত আদায় করছিলাম । আমি আমার হাত দুই হাঁটুর মাঝে স্থাপন করি। তখন তিনি আমার হাতে 
হাত মেরে বললেন £ হে বৎস! আমরা পূর্বে এরূপ করতাম । কিন্তু (পরবর্তীতে) আমাদেরকে হাতের 
77557 


পা পালা পা পা 9 


মাটি 
১২৮২. রবীউল মু'আযৃযিন (র).... আবু ইয়াঁফুর (রে) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


০ 52০ 


1 
টিটি টিয়া তা 


১. যে সহীহ হাদীস প্রত্যেক যুগে এত অধিক লোক রিওয়ায়াত করেছেন, যাদের পক্ষে মিথ্যার উপর ধক্যবদ্ধ হওয়া 
অসম্ভব, তাকে মুতাওয়াতির বা তাওয়াতুর সূত্র বলে । অনুবাদক) 


WWWw.Wwayto)j annah.com 


Contents 
৪৩৬ L ক .তাহাবী শরীফ 


১২৮৩, টার . মুস“আব ইব্‌ন সা'দ (রা), থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
একবার সা'দ (রা)- এর সঙ্গে সালাত আদায় করেছি। যখন রুকুতে যেতে চাইলাম তখন 'তাত্বীক' 
ঠা ডি রত EE হর 


তারপর এ থেকে নিষেধ করে দেয়া হয়। 


বিশ্লেষণ. -. -. 

চিতা তর পারি রন EAST Be RG EE 4 
রাসূলুল্লাহ্‌ শুরু -এর দুই হাটুর উপর দুই হাত স্থাপন করার পূর্ববতী সময়ের (আমল) ৷ 

যুক্তির নিরিখে আমরা সংশ্লিষ্ট বিষয়ের বিধান অনুসন্ধান করার প্রয়াস পাব যে, তা কিরূপ?..আমরা 
লক্ষ্য. করেছি. যে, ‘তাত্বীক’ এর মধ্যে হাত মিলিত করা হয়.আর হাঁটুতে হাত স্থপন করাতে তা 
পৃথক, করা হয়। তাই আমরা সালাতে অনুরূপ অপরাপর অঙ্গগুলোকে দেখব যে, তা কেমন আমরা 
দেখছি যে, নবী শট থেকে সুন্নাত হিসাবে বর্ণিত আছে যে, রুকু ও.সিজ্দায় অঙ্গ সমূহকে পৃথক 
পৃথক রাখা এবং এর উপর মুসলমানদের .একমত্য রয়েছে। আর এটা তখনই: সম্ভব যখন অঙ্গসমূহকে 
পৃথক রাখা হবে। অনুরূপভাবে সেই ব্যক্তি যে সালাতে দাড়িয়েছে, তাকে নির্দেশ দেয়া হয়েছে, সে 
যেন দুই পায়ের মাঝে ফাক রাখে বো পর পর ভর দেয়) । আর এটাই ইব্‌ন মাসউদ (রা) থেকে 
বর্ণিত-রয়েছে এবং তিনি-ই 'তাহ্বীর'-এর বিষয়টি -রিওয়ায়াত করেছেন।- সুতরাং-ষখন-আমরা 
দেখছি এতে অঙ্গসমূহকে একটিকে অপরটির সঙ্গে মিলিত করার স্থানে পৃথক রাখা উত্তম, আর 
রুকুতে মিলিত করা ও পৃথক রাখার ব্যাপারে তারা মতবিরোধ করেছেন; তাই যুক্তির দাবি হল 
চ005555855558557751595988 
‘ অঙগগুলোতে পৃথকীকরণ উত্তম, অপরাপর অঙ্গগুলোতেও তা অনুরূপভাবে উত্তম হবেণ ই 


সিজ্দাতে দুই হাত পাৰ্শ্বদেশ থেকে সরিয়ে পৃথক রাখার বিষয়ে বর্ণিত আছে বির 
১৯৮৯৭ ৬০ ৯০৪৩০ ২ ১০৪১০ ১ 


১২৮৪. I রো টে EEA OE ME না রাসূল রত য যখন 
সিজ্দা করতেন তখন তার বগলের শুভ্রতা দেখা যেত। - 


৬১১০৩৩৯০7১৩ ps ৬১১৪০১১০৪৭৮ CSS vo 
1 & LANG ১0৫ ০05 গু ৮2 


১২৮৫. আবু উমাইয়া রে). বি ১ উল না (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, নবী জী যখন সিজদা করতেন তখন তিনি দুই হত দশ থেকে সরিয়ে রাখতেন 
এমনকি তার পিছনে অবস্থানকারী ব্যক্তি তার বগলের শুভ্রতা দেখতে পেত। 


WWW.Wwayto)j annah.com 


Contents 
অধ্যায় £ সালাত | | ৪৩৭ 


তি ~~ ৬ 2৬ 2 পু ET ১৪ সি pl os ১০১ ১ 


১০88 


ই 


ূ ৬ ইজ তে... সান রো) থেকে মি ডি ত করেছেন। 


EE 


১২৮৭, EE নি জাবির হৰা রে) টিপি টিজার রাসূলুল্লাহ্‌ 
শট যখন সিজ্দা করতেন তখন দুই হাত পার্শ্বদেশ থেকে সরিয়ে রাখতেন । এমনকি তার বগলের 
UU 058 Ml 


চি a BE En 


রিয়েল ররর তারের 


বরাত যা টার জিব রাত 
আবু সাঈদ (রা) কে বলতে শুনেছি ঃ “যেন আমি: রাসূলুল্লাহ্‌ জি রর রি 
া্ছিলায যখন তিনি সিজদা করছিলেন” 


0৮৪ ৯০৭ ও ১০০১২ ০৪ 06 ০০৯01০৯০৪৪৩ ভি LN CSL ১ 


ক 


£/ এপ EES 


LEO ক SCE 


১২৮৯. আবু উমাইয়া (র).... আবূ ইসহাক রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
বারা (রা)-কে দেখেছি, তিনি যখন সিজ্দা. করতেন .পেটকে ভূমি থেকে সরিয়ে রাখতেন এবং 
নিতম্বকে উঁচু রাখতেন । আর বলতেন ৪ আমি রাসূলুল্লাহ্‌ হুটুঃ কে অনুরূপ করতে দেখেছি।। 


8 


॥ 
০ ৩০ ae পা ওক কতক তিক তি LN 


Le EG, 41135 


49121 


Wwww.waytojannah.com 


| . Contents 
৪৩৮ ৰ | তাহাবী শরীফ 


১২৯০. আলী ইব্‌ন শায়বা (র)..... আবদুল্লাহ্‌ ইবৃন বুহায়না রো) থেকে বর্ণনা করেছেন যে, তিনি 
1 ন করল ভগ বাছ ও ত গা কক কয 
রি 


পাপা ০ পপ 


ee be pred D2 ls bs pal ৮ এ 4০ ৪ 00০০১০৮০০০৭ 
ln চা ০057 2০ Gel ১০ ll ০35 40১০ ১ 

ROE এ পক EGE 
১২৯১. ইউনুস (র)..... উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবদিল্লাহ্‌ ইবন আকরাম আল-কাবী (রা) থেকে বর্ণনা 


করেন যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ হুল কে দেখেছি তিনি সালাত আদায় করেছেন । আমি 
তীর বগলের শুভ্রতা দেখেছি, তখন তিনি সিজ্দা করছিলেন। 


Ao প0 পপ তত 7-7 #0 


১০১৩545৮05৯ ০3০5 UG SS 52 ad LEGS Av 
51০81 ও (৬৯০ ৯১০ Bs ba HE পন 95 


১২৯২. নাসুর ইবুন মারমুক €র) ..... আৰু হুরায়রা কো) ৫ থেকে নারে যে, নিলি, 
নিত শ্ঃ -এর পাঁজরের শুভ্রতা, দেখতে পাচ্ছি, ০৪ 


253৮০ 18৮ YG lies 55 5 
ssl 0৬ ১ | ৮৪ SS £ ৮৮২ ০৮২৮০ ৮৮৯ ০৪০৯ ৩০৪ ০৮৯৭ 05 ০০৪১৪ ১০০) 
| টা 
১২৯৩. মুহাম্মদ ইব্‌ন আলী ইব্‌ন দাউদ (র)..... হাসান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমাকে নবী শ্ল়্-এর সাহাবী আহমার (রা) বর্ণনা করেছেন, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্‌ শুর 


-এর জন্য বিচলিত ও বিগলিত হতাম যখন তিনি সিজ্দাকালে বাহুকে পার্শ্বদেশ থেকে সরিয়ে 
এ LE WN 


pol পা শা ০:8৭ E+ wl 227 পা ০ কুদরত 
2০৪ 


১২৯৪. ইব্‌ন মারযূক (র).... হাসান (র) চিপস করেন যে, ও বলেছেন, আমাকে 
রাসূলুল্লাহ্‌ জুঁই -এর সাহাবী আহমার (রো) অনুরূপ বর্ণনা করেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত | 8৩৯ 


[J 


ব্যাখ্যা l 
বস্তুত যখন আমাদের পূর্বোক্ত বর্ণনা মতে সুন্নাত হল অঙ্গসমূহকে ফাক করে রাখা, মিলিত করে 
রাখা নয়, ০০০০০০০০০০০ 
হবে। 

‘সুতরাং যা কিছু আমরা উল্লেখ করেছি যখন তার দ্বারা (তাত্বীক') রহিত হওয়া সব্যস্ত হল, তাই 
এখন “তাত্বীক' বিলুপ্ত হয়ে দুই হাত দুই হাটুর উপর স্থাপন করা ওয়াজিব হবে । আর এটাই ইমাম 
রর EA 


টির নাভির জা বৃ SHEE 


নি কে ৬১০ 07 DLE CS 015৪08০1৮95 এ টাও 
131 105 451 2 8:41 ১০ ১০:০০ Al ৩০ এ11৬ ৫১১৯৯ ১০ ১১১৪১ ৯০ ৯০ 
91925 4১ 2১৪০০ ১১095 shall ০০ ১৮৯০১৮০৪৩৫০ ৩৪৪০৯ UG 


| 200 135 ১১১০০ এ৪৪ 105 5 8০. ০৮৯১০ pm এ 96 


১২৯৫, _রবী'উল মুআযৃযিন (র).... ইব্‌ন মাসউদ (রা) সূত্রে নবী জা থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন ৪ তোমাদের কেউ যদি রুকুতে তিনবার “সুবহানা রাব্বিয়াল আবীম” পাঠ করে নেয় 
তবে তার রুকু পূর্ণ হল। আর এ হল সর্বনিম্ন পরিমাণ । এমনিভাবে কেউ যদি সিজ্দার মাঝে 
“সুবহানা রাবিবিয়াল আ'লা” তিনবার পাঠ করে নেয় তবে তার সিজ্দাও পূর্ণ হল। আর এ হল 
সর্বনিম্ন পরিমাণ । 


41০ ০১০১০৭০০৫৬৪ ২83 21০21 0৬৪ ০৮১৭ 210 JG 8০৫ ৪18 SA 
১২৯৬. আবু বাক্রা (র).... ইব্‌ন আবী যি*ব (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 

আবু জা“ফর তাহাবী রে) বলেন £ একদল আলিম এই মত গ্রহণ করেছেন। তারা বলেছেন, রুকু ও . 
সিজ্দার সর্বনিম্ন পরিমাণ যা অপেক্ষা কম জায়িষ নয়, তা হল এটাই। তারা এ বিষয়ে উল্লিখিত এই 
_ হাদীস দ্বারা প্রমাণ পেশ করেছেন ৷. | 
ক্ষানতরে এ বিষয়ে অপরপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন তাঁরা বলেছেন ঃ রুকুর পরিমাণ 
হল রুকুতে সম্পূর্ণভাবে সোজা হয়ে যাওয়া এবং সিজ্দার পরিমাণ হল, দিজ্দাকালে সিজ্দাতে সুস্থির 
হয়ে যাওয়া । এটাই হল রুকু-সিজ্দার আবশ্যিক পরিমাণ । তারা এ বিষয়ে. নিম্নোক্ত হাদীস দ্বারা 
প্রমাণ পেশ করেন ৪ 


WwWww.waytojdnnah.com 


Contents 


880 এরা তাহাৰী শরীফ 


# 0.2 lors 


০৮165 05 BLN ple 5 222 CE JG Ll 28 05০ 
Sl als 2 LL 2 2 ০১১৪১০০১০৮১ 2 ১৫ ০৪৮০ ৮০৪১০ ৩০১০ 
এ এন BE dl TS LS 0৯১05 lt এ LUG 6 el 
০৮০১৫283030 15 els 008 ১11০০4৮8০১০ ৫ 405 


oo owe Ou পপ 


CAL Us SS GS Us LAS SL I ১১১১৮০৪১4০1 sl 
০5 ১ WS ০০৪1055১০০০ ৮১৮ ll 5৯1০ ০০৯০ ০১৯ উস 
5295০ ০৪3 EE SRC PETES 


১২৯৭. ইব্‌ন আবী দাউদ (র).... আলী ইব্‌ন ইয়াহইয়া রে) তার চাচা রিফায়া ইব্ন রাফি' (রা) 
থেকে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ্‌ শুনু মসজিদে বসা ছিলেন। এমন সময়-জনৈক ব্যক্তি 
: প্রবেশ করে সালাত আদায় করল, আর রাসূলুল্লাহ্‌ প্ল্ঃজ তার দিকে দেখছিলেন তিনি তাকে বললেন, 
৪1551585755 LAE 
আছে, তিলাওয়াত করবে। আর যদি কুরআন তোমার স্বরণ না থাকে তাহলে আল্লাহ্‌র প্রশংসা 
মাহাত্ম্য বর্ণনা করবে এবং ‘লা-ইলাহা ইল্লাল্লাহু’ তা 
করবে। তারপর সোজা হয়ে দীড়িয়ে যাবে, দাঁড়াবে সুস্থিরভাবে। এরপর সিজ্দা করবে, সিজদা করবে 
সুস্থিরভাবে। তারপর সুস্থিরভাবে বসবে। যখন তুমি এরূপ করবে, তোমার সালাত পূর্ণ হয়ে যাবে। 
সার পর ছে কি বাহ সাতে ঘি হা... fh 


2০5 SS SS SASS ৫৭৪৪৬ 


= 


8 ছি Jl 2৭ ত ও চি 11455 be 


১২৯৮. ফাহাদ (র)..... হইয়া ই আলী ইবন দা) পিতা পিতামহ রা 
ইব্‌ন রাফি (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শু থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। :. | 


405 এ AE YS 0 ETA 
Ee Elle xn 1০০৮৭৪৮2১০৮ EL UG | 


| ৪5৪ ১ যা Wl 45 এ ২ 
১২৯৯; আহমদ আব্ন: সাউদ । (র)... আৰু হুরায়রা রো), সুত্রে নবী হই: থেকে অনুরূপ র্যা 
করেছেন। 


WWW.Waytoj annah.com 


Contents 


অধ্যায় :৪ সালাত | | ৪৪১ 


বস্তুত রাসূলুল্লাহ্‌ শুই এ দুই. হাদীসে সেই. ফরযের বিষয় ব্যক্ত. করেছেন, যা জরুরী এবং এর দ্বারাই 
সালাত পূর্ণ হয়। সুতরাং আমরা জানতে পারলাম যে, তা-ব্যতীত যা কিছু বর্ণনা হয়েছে তার দ্বারা 
কমছে কম ফযীলত অর্জন করা উদ্দেশ্য । উপরন্তু ওই (প্রথমোক্ত) হাদীস “মুনকাতি' (সূত্র বিচ্ছিন্ন) 
55545 5878 
(র), এর অভিমত ।.. ররর সু. 


এ এ ২৩. অনুচ্ছেদ ৪ কুক ও সিজদায় কি বলতে হয়? 


se ০৪ ১১1 ১20 EAE UL ny ৩ 0এ ৩৩ 31 রী CSS 


-০-% 


73540১55502 BOA oe be ad oh sts BL CE os 


8 ৮82 ক 44105 GUE 95 ১০০6 ০1 52 ০ ৪55 


es I Gres (৮৮১১৭ এ] ৮১৮৩০ Sly ০৮০৭ 413 ০১০ এও SS 
০১৩ ০০৫০৭ ৫ ০১৯ ০ ১৮৯০ এ 3৮০১ SON 9০৪ তি 


পাত #0 পাপা ০ 


+ 9916১01০০০৯ 01075 ০৮5 BEES GE পিও lio. 


১৩০০. রবী“উল মুআয্যিন (র)..... Eo RMI রর 
বলেছেন; রাসূলুল্লাহ্‌ শুই রুকু অবস্থায় এ দু'আ পড়তেন ৪ =. রি 


৮০০৮০ ৪০৪ LD SSE MG Ct yy bi a Ha 


Low 


SNS drs ৮৯০৪ ১০5 
“হে আল্লাহ্‌, আমি তোমার জন্যই রুকু করেছি, তোমারই উপর ঈমান এনেছি, তোমারই আনুগত্য 
করি, তুমি আমার প্রতিপালক । আমার কান, আমার চোখ, আর্মীর মগজ, আমার হাড় ও আমার 
EAR হো তা জরা যিনি জগত 
সমূহের প্রতিপালক 1” 
এবং তিনি সিজ্দায় বলতেন ঃ 


28525551525 
HE i LE 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৫৬ 


www:waytojannah.com 


Contents 


৪৪২ | | | তাহাবী শরীফ 


“হে আল্লাহ্‌! আমি তোমারই উদ্দেশ্যে সিজ্দা করেছি; তোমারই আনুগত্য করি; তুমি আমার . 
প্রতিপালক ৷ আমার মুখমণ্ডল সেই সত্তার উদ্দেশ্যে সিজ্দা করেছে, যিনি একে সৃষ্টি করেছেন, এর 
কান ও চোখ সৃষ্টি ক্রেছেন। আল্লাহ্‌ তা'আলা বরকতপূর্ণ সা এবং সর্বোত্তম শা । 


তবু প - 7-7 20 হিপ ০৩599557425. 2৩ 


291551১21০৩ ০৮৮০১ 411 2১505 00 29১ ১ ০৮৯5 0৪৯৯০, \ 


১০ Ural ১2১০] ৮৮০01 15০1০ ১৪ এ ৩ nal ES ৩০৪ 


5০ পপ৩০এ 


die ১০০৯৪)! 3৮855028155 05805 401 ১25 2৮০) 


১৩০১. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ও ইব্‌ন আবী দাউদ (র)..... আ'রাজ (র) থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন । 

৯০ ৮১০১ UG ps Al be Ble 2 C35 CE 05 লিলি 0৪১৯০ Y 
Is 1b dl Ae be po ০১০৮ ০০০ ১০৪০৯৪১৯401 Se be Uke 


LENE 51S dil 0৮০ SEE 210 পুত ১8, 
ভি 


পপা০,৮৩ 


১৩০২. আবূ উমাইয়া (র).... আলী (রো) থেকে নর যে, ভি কুক্‌ কালে 
srs Us ০2০ ০০১13 এ চি কি নি রত 


পাপা ০,৮৩০ ০৮5৫ 


; 30001 0০ এ] 5519 SEE ০৩ 5০১ Ee 
রিটন রার রাত বলার তোমরাই প্রতি ঈমান এনেছি; তোমারই 
উদ্দেশ্যে আনুগত্য করি; তুমি আমার প্রতিপালক । আমার কান, চোখ, মগজ, হাড় ও যার দ্বারা 
আমার পা প্রতিষ্ঠিত আছে, সব তোমার উদ্দেশ্যে অবনত হয়ে গিয়েছে সে আল্লাহ্‌র জন্য, যিনি জগত 
সমূহের প্রতিপালক” । ্‌ 
৪০001 005 ১11 ৬০৯০ ১441 ১৮৪ 09৪ JUG 59152 ৮৮৯1 0৬৯ NYY 


রা 
6 ১1০৮১ & 


বি 


শি সের [9১৪৭৯ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত 8৪৩ 


১৩০৩. আহমদ ইব্‌ন আবী দাউদ (র).... আলী রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শুক বলেছেন £ঃ আমাকে রুকু বা সিজ্দাকালে কিরাআত করা থেকে নিষেধ করা হয়েছে। 
(আর নির্দেশ দেয়া আছে ঃ) “রুকুতে তোমরা নিজ প্রতিপালকের মাহাত্ম্য বর্ণনা কর, আর সিজ্দায় 
অত্যন্ত বেশি করে দু'আতে লিপ্ত হও। এটা তোমাদের জন্য কবুল হওয়ার বেশি উপযোগী” । 


4 £ 


০৫45 


AE ররর নেননি in ক 01119 


১৩০৪. আহমদ ইব্নুল হাসান কৃফী (র).... ইব্‌ন আব্বাস (যা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুই দেরোজা থেকে) পর্দা উঠিয়ে দেখলেন, 54 -এর 
পিছনে কাতারবন্দী হয়ে রয়েছে। তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন। 3: 
2 
০১১৯ 31৮১০ BF Al 04 505 25০০ be GI be Sl জো 

rr CAN ও এন EEL 
১৩০৫. আবু বাক্রা (র)..... আয়েশা (রা) থেকে-বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ ভুত 
Lie Ge 


TEESE রাজি রত GO নারি 
চাচ্ছি এবং তোমার দিকে প্রত্যাবর্তন করছি। আমাকে ক্ষমা করে দাও, অবশ্যই তুমি তাওবা 


কবৃলকারী”। 
০ ১০১ WES ER ৩২ ৯0008১33১৮৭ or hl ESL NY. 
SSCL S53 ১৯০১০ ০ Cs LS GILG 395 92105 JOG EE pl SD 
a এ 
১৩০৬. ইব্রাহীম ইক রে ও আবু বাক্রা (র).... মানসূর (র) থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। | 
১০১4৩ UG ৮4581401-৮০৬ ০০৯5৪ ০৪০১৮ le CESS Nr 
+ esl 5G ats ১৯ 


Sod; আলী ইব্‌ন শায়বা (র).... মানসুর (র) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


‘WWwWw.Wwaytojannah.com 


Contents 
888 | রী ,  -তাহাবী শরীফ 


শা ১৫ LLCS HS TEE JUG SLE ৫ 0৮৯ STA 
4৮৪০০০৩১০৬৬ 1 ১1১০০১০৯০৮০ SL BG be I 
G ots Gots 2:০০ 


+ 0১১ EAN 3 On SS জেল ২৯ 


১৩০৮, ইয়াীদ ইৰ্ন সিনান (ই) হাড়ে আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী জল রুকু ও 


2G ots Gots 


সিজ্দায় এরূপ বলতেন £. CsA KALE) ০০১৬৪ CI 

“ফেরেশতাগণ ও ‘রহুর কুদ্‌স' (জিব্রাঈল আ.)-এর প্রতিপালক পবিত্র ও মহিমারিত” ৷ 

১০১০৪ ১০ ০০5০৪ ০০৮৩১৪১৮০৪৪ U0 335 855 
৫ ৰ | es ৯০৭৪ 


১৩০৯. নম 0), মি কাতা 3) ) খেকে নও করছেন! টি ৮১ ৮ পু 


LE ০ 


টার ০১5 28 tii Leh SARL Sh a 


Fs পা 2০ oro re feo 
৯ 


০1111 KETENE VOCE SAS RECS দাও 9 
EAST EE TE EE ৯৮৭৯ ০৪ 
- ৩৮০১০ ৮০০০৬ রে এ প্রত নি. 
১৩১০. _রবী'উল মুআযৃঘিন (রর)... বডি আয়েশা (রা) থেকে বর্ণনা কিরেন যে, তিনি বলেছেন, এক 
রাতে আমি নবী প্রত কে খুঁজে পাইনি । (আমার বিছানায় পাইনি); ভাবলাম হয়ত তিনি তার দাসীর 
54475 do aloe i ls) HAL A iss a 
পড়ল; তখন তিনি সিজ্দা করছিলেন আর বলছিলেন ৪ | 


8.9 পপ 


রা EEE 5 ক 


রা বরন রান বাকারার En HEE ক্ষমা 
ও অনুগ্রহের আশ্রয় চাচ্ছি; তোমার (ক্রোধ) জিভে dl i dikes Mls Ml Un 
ঠেস তোমার সে শান, যা তু ক ie 


5 প ৮৪ ডু 29 2১ ৯... পুত ৪ 


পপ 0০ 


সপ সিএ 
ক টি ৮ ৪৯ a a TE এ ন, 082 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত oo 88৫ 


১৩১১. ইউনুস ইব্ন আবদিল আ'লা (র)...... মুহাম্মদ ইব্‌ন ইবরাহীম ইব্‌ন হারিস আত্তায়মী রে) 
থেকে বর্ণনা করেন যে; আয়েশা (রা) বলেছেন। তারপর-তিনি অনুরূপ বর্ণনা করেছেন। ত উন 

25454 0 ও 
11885 2355,454511586 FRM EEA YE CT LE: 


লা পালা পা 


সু ধুতি 
১৩১২. হুসাইন ইব্‌ন নাস্র রে)..... উরওয়া (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আয়েশা 


(রো) বলেছেন। তারপর তিনি অনুরূপ বর্ণনা করেছেন ।.তবে তিনি-৪ ০1:1০. ৮148. ০৯1 বাক্য 


“2, 2 20 


উল্লেখ করেন নি। অবশ্য তিনি এটা অতিরিক্ত বর্ণনা করেছেন 8 ৬ ৮৮44 i le Sl. 
‘আমি তোমার প্রশংসা করছি কিনতু তোমার পূর্ণতা পর্যন্ত পৌছতে পারি না” । 


L272 73 0o0- 7-7 of,/2 0 


SE St ECE -১১Y 


4" 
চিন 


w ocd a 


441 0১৮০০ ০1 ১১৪০৬ 1০০ ০1০21 ০০ ০৪৫ ও ৪1৬৮ am ১০8৪৪, 33 
et Ld রি চত 


৫ 5 


২০৮ 


ES ই. রি আহ্‌ হা (রা) থেকে বৰ্ণনা করেন খে রা হল সিজার 


TA A EE AM তত ew or 


ms EES ১৮০৩ ll das এত dS DS AE pel 
“হে আঁলাহ্‌! আমার ছোট-বড়, প্রথম শেষ, : ধকাশ্য ও গোপন সমন কটি ক্ষমা করে দাও 


JI 225 
দি ১১০৫৩ ১৯০০ ১৯৪ 0৯5 95 এ এ LAN SEC COA JG LF এ) 
১৩১৪. মুহাম্মদ. ইবৃন খুযায়মা (র).... আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শুরু থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন £ সিজদা অবস্থায় বান্দা আল্লাহ্‌ তা'আলার সর্বাপেক্ষা অধিক নৈকট্য অর্জন করে। 
সুতরাং (সিজদায়) অধিক দু'আ কর । 

বিশ্লেষণ মিরা 


আবু জা”ফর তাহাবী রে).বলেন $ তত পাকা ৮১৮ পে কোর 
ব্যক্তি তার রুকু ও সিজদাতে পছন্দনীয় দু'আ করাতে কোনরূপ অসুবিধা নেই এবং-তাদের-মতে এ 


www.waytojannah.com 


Contents | 
88৬ | | তাহাবী শরীফ 


বিষয়ে কোন কিছু নির্দিষ্ট নেই। তীরা এ বিষয়ে এ সমস্ত উল্লিখিত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেন। 
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা বলেছেন, তার জন্য 
রুকুতে “সুবহানা রাব্িবআল আযীম”-এর অতিরিক্ত কিছু বলা সমীচীন নয়। তা যতবার ইচ্ছা পড়বে, 
কিন্তু তিনবারের চেয়ে যেন কম না হয়। এমনিভাবে সিজদীতে তার জন্য “সুবহানা রাবিবআল 
আ'লা”-এর অতিরিক্ত কিছু বলা সমীচীন নয়। অবশ্য তা যতবার ইচ্ছা পড়তে পারে, কিন্তু যেন 
তিনবারের কম না হয়৷ 

তারা নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেছেন ৪ 


(58 JG ১৪] || ০০৯০ ০০০ 521 LS 005 sy ০৪ ১৯ Sf 555 13855 5৬ ৯০ 
UG nll mle ০০ 285 be পর ale 52 021 485 ১5 লিগা ১৪ এসি, 
(195০১5১৩৪0৯ & SF ০41 ০572১145275 Cyd SIS Cl 


LEME ০ /% 4 ০ 


১68১৯ ৩৪ (২৮২৯ খু ভে ৫৩ ০০৭1 3১ ৮০০ 0৯০০ ০4১৭ 
১৩১৫. আবদুর রাহমান ইবনুল জারুদ রে)... মী উকবা ইব্‌ন আমের জুহানী রো) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, যখন কুরআনের আযাত ঃ ১৯৯০1 43১49 ০১৪ অবতীৰ্ণ হল, তখন নবী 
শর বললেন, এটা তোমাদের রুকুতে অন্তর্ভূক্ত কর। আর যখন আয়াত ৪ ১১ ১০ ০১) 
সা তখন নবী জ্রুন্ুই বললেন, এটা তোমাদের সিজদাতে অন্তর্ভুক্ত কর । 


ts ১১০৮০০০১৫৯৪ তি 


১৩১৬, আহমদ ইবন, বদির রাহমান ইবন ওহাব কে) চিট . মূসা ইব্‌ন আয্ম্যব (র) থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। 

১০ ০৪৯2 0৪ 008 42) ১০ aL ne 0 00 ০০55 02 ট৮550১০৯ ~\YW 
১৪৯১৮০০১০০২ ১৯৯৭০১১৭৭১০ সে ৯755 9০ সস 


54৫ 


* 419০ 
১৩১৭. সুলায়মান ইব্‌ন শু'আইব, রে), হা .. আলী ইবন আবী তালিব রো) থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। 
ব্যাখ্যা pl 
বস্তুত সংশ্লিষ্ট বিষয়ে তাদের এটাও প্রমাণরূপে বিবেচিত যে, সম্ভবত যা কিছু প্রথমোক্ত 
রিওয়ায়াতসমূহে নবী জুলু থেকে বর্ণিত রয়েছে, তা এ দু" 727 যা 
আমরা উকবা রো)- এর হাদীসে উল্লেখ করেছি। 


WwWww.waytojannah.com 


Contents = 


অধ্যায় ঃ সালাত | 88৭ 


যখন এ দু’ আয়াত অবতীর্ণ হয়, তখন নবী শুনু তাদেরকে এ নির্দেশ প্রদান করেন। সুতরাং তার 
নির্দেশ প্রদান, তীর পূর্ববর্তী আমলের জন্য নাসিখ (রহিতকারী) সাব্যস্ত হবে। 

রাসূলুল্লাহ্‌ জর থেকে এটাও বর্ণিত আছে যে, তিনি নিজ রুকু ও সিজদায় সেই ‘তাসবীহ! পড়তেন 
(আমল করতেন) যা তিনি উকবা (রা)-এর হাদীসে নির্দেশ দিয়েছেন। 


ররর (১৯ ১১৬ 
12257 555 515 শর ৬4:০১, 

হাচি ১৯১০০ ১২৯ ৬৪9 
১৩১৮, . ইব্‌ন মারযুক রে) হা হুযায়ফা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি এক রাতে রাসূলুল্লাহ্‌ 


গুন্নঃ়-এর সঙ্গে সালাত আদায় করেছেন । তিনি তার রুকুতে “ দিসি এবং 
সিজদাতে “সুবহানা রাব্বআল আ'লা” পড়তেন। 


5০59 0-2 পাঠ #2030 


SLE ০২ ০৯৯৬ ০5৭০ lad সত 5 JUG Saal 5 ০১১ ৯৭ 
০3৮ গু এ/। 3৮০ SES 4০৪ 8১৪১৯ ১০ de ১০ il ১০ MU ৩০ | 


ese ow ০:59 


+ 895 54) (0 01০১০ ১০৮25 89502850115) ০0৯5 5 
১৩১৯. ফাহাদ ইব্‌ন সুলায়মান (র) ..... হুযায়ফা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ জন নিজ রুকুতে “সুবহানা রাব্বিআল আযীম” তিনবার এবং সিজদাতে “সুবহানা 
রানার হারা ডিমরার পড়তেন ৷. 
ব্যাখ্যা Ee 
এটাও সেই কথার RE EO যা আমরা উল্লেখ করেছি যে, তিনি অবহিত করছেন যে, রুকু 
ও সিজদাতে নির্দিষ্ট দু'আ পড়া বাঞ্ছনীয় । অপরাপর আলিমগণ বলেন, রুকুতে আল্লাহ্‌ তা'আলার 
‘তা’'খীম’ মাহাত্য-এর উপর কোন কিছুকে অতিরিক্ত করবে না এবং সিজদাতে দু'আ বেশি করে 
করবে। তারা এ বিষয়ে আলী (রা) ও ইব্‌ন আববাস (রা)-এর হাদীস দুইটি দ্বারা প্রমাণ পেশ 
করেছেন, যা আমরা অনুচ্ছেদের শুরুতে উল্লেখ করেছি। 
এ বিষয়ে তাদের বিরুদ্ধে প্রমাণ হল ৪ তারা নরী গুই্-এর বক্তব্য £ “রুকুতে আল্লাহ্‌র ‘মাহাত্ম্য’ 
বর্ণনা কর” এটাকে প্রথমোক্ত হাদীসসমূহে বর্ণনাকৃত তার আমলের জন্য “নাসিখ' (রহিতকারী) 
সাব্যস্ত করেছেন। সুতরাং সম্ভাবনা থাকছে যে, তিনি রুকুতে মাহাত্ম্য বর্ণনা করার নির্দেশ তার উপর 
2 ১০ 7৭০ ০৮৮৪ আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে প্রদান করেছিলেন এবং তাদেরকে 
সিজদাতে পছন্দনীয় দু“আতে সাধ্যমত চেষ্টা করার নির্দেশ তার উপর ০১1 এ) ৮০ ৮... 


www.waytojannah.com 


Contents 


88৮ তাহাবী শরীফ 


আয়াত অবতীর্ণ হওয়ার পূর্বে প্রদান ররেছিলেন'। যখন তীর উপর এ আয়াত অবতীর্ণ হয় তখন তিনি 
তাদেরকে সিজদাতে শুধু সেই বিষয়ের নির্দেশ দিয়েছিলেন, যা উকবা (রা)-এর হাদীসে ব্যক্ত হয়েছে 
এরং-এর উপর-তারা অতিরিক্ত করতেন -নাঁ। সুতরাং এটা.তীর: পূর্ববর্তী হুকুমের জন্য ‘নাসির’ 
বিতর) ভিন নিলি জর রেনিজনে 113691565৯১ রা 
হওয়ায় তাঁর নির্দেশে পূর্ববর্তী হুকুমকে রহিত করে দিয়েছে৷ 

কেউ যদি প্রশ্ন করে যে, সেই বিষয়টি (যা প্রথমোক্ত রিওয়ায়াতে উল্লেখ রয়েছে) নবী উই এর 
ওফাত নিকটবর্তী-কাঁলের । কারণ,-ইব্ন আব্বাস (রা)-এর হাদীসে এসেছে য়ে, রাসূলুল্লাহ্‌ শাহ 
_ (দরজার) পর্দা উন্মুক্ত করেছেন, তখন লোকেরা (সাহাবীগণ) আবূ বাকর (রা)-এর হজ 
" কাতারবন্দী ছিলেন। 

তাঁকে উত্তরে বলা হবে-ঃ এই হাদীসে-কি একথা ব্যক্ত হয়েছে যে, ওটা সেই সালাত ছিল, যার পরে 
রাসূলুল্লাহ্‌ জুঁই =এর ওফাত, হয়ে গিয়েছে বা-:সেটা- সেই অসুস্থতা ছিল, যাতে. তিনি.ইস্তিকাল 
তিনি ওফাত পেয়েছেন বা তা অন্য কোন সালাত ছিল, যার পরে তিনি .সুস্থ:হয়ে.উঠেছিলেন যদি 
এটা সেই সালাত হয়, যার পরে তিনি ওফাত পেয়েছেন, তাহলে সম্ভবত সেই সালাতের পরে তার 
ইস্তিকালের পূর্বে ৪ ৫121 ৫3০ ০ ৬১ আয়াত তার উপর অবতীর্ণ হয়েছে। আর যদি এটা 
পূর্ববর্তী সালাত হয়, তাহলে যেমনটি আমরা উল্লেখ করেছি তা পরবর্তী আয়াত ছারা”ভোনবীহ 
নির্দিষ্ট) হওয়া অধিকতর উপযোগী 1... | | 
আর এটাই হল রিওয়ায়া তি হর সঠিক মর্ম নির্ধারণের দিক খেকে এ বিষয়ের বর্ণনা ও বিশেষণ. | 


সংশ্লিষ্ট বিষয়ের যুকতিভিত্তিক প্রমাণ ও বিশ্লেষণ = ঠৰ Ee FN 
বস্তুত আমরা লক্ষ্য করছি, SEE লো রবের 
সালাতে প্রবেশ করার জন্য তাকবীর (আল্লাহু আকবার) বলা। অনুরূপভাবে রুকু-সিজদা ও. বসনা” 
থেকে উঠার জন্য. তাকবীরা বলা হয়৷ .এটা তাকবীর. (আল্লাহ্‌ আকবার’ বলা) তাকবীর হিসাবে 
: বিবেচিত । লোকেরা এর উপর অবহিত হয়েছে এবং তা শিখে নিয়েছে। সুতরাং তাদের জন্য এটা 
ছেড়ে অন্য বাক্য গ্রহণ করা সমীচীন নয়। অনুরূপভাবে বৈঠকে.যে লোকেরা “তাশাহহুদ' পড়ে, তারা 
এ সম্পূর্কে জ্ঞাত হয়েছে এবং তা শিখে নিয়েছে। তাদের জন্য এস্থলে অন্য যিকর গ্রহণ করার অনুমতি 
নেই। কারণ, কোন ব্যক্তি যদি “আল্লাহু আকবার’. -এর স্থলে “আল্লাহু আযায়ু' বা আল্লাহু আজান্ু' বলে 
তাহলে সে এ ব্যাপারে গোনাহগার প্রমাণিত হবে। .. 

অনুরূপভাবে কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ্‌ জর ও সাহাবীগণ থেকে বর্ণিত “তাশাহহুদ' ব্যতীত'হাদীস 
বিরোধী অন্য শব্দমালা পড়ে, তাহলে সে এ বিষয়ে 'গোনাহগার বিবেচিত হবে! শেষ তাশাহহুদ থেকে 
অবসর হওয়ার পর তার জন্য পছন্দনীয় দু'আ পড়া জায়িয আছে। ইব্‌ন মাসউদ (রা) কর্তৃক নবী 
জল থেকে বর্ণিত হাদীস মুতাবিক-তাকে বলা হবে “তারপর-যা ইচ্ছা (সে পড়বে ।” সুতরাং 
প্রত্যেক যিক্র-এক মধ্যে নিদিষ্ট শব্দের:অনুসরণ রয়েছে। শ্রর-থেকে নিজের পছন্দনীয় বাক্যের দিকে 


Wwww.waytojannah.com - 


ৃ Contents 
অধ্যায় £ সালাত | | | | - 88৯ 


অতিক্রম করতে পারবে না, (ধু এ বিষয়ে যা অবহিত হওয়া গিয়েছে, তাত)! বদিও তা তার 
সমার্থক হউক না কেন। 

অতএব যখন এ বিষয়ে একমত্য রয়েছে যে, রুকু ও সিজদাতে যিক্র রয়েছে, কিন্তু এ বিষয়ে 
একমত্য নেই যে, তার জন্য তাতে ইচ্ছাকৃত যে কোন যিকর জায়িয কি-না । তাই যুক্তির দাবি হল 
যে, উক্ত যিকর তার সালাতের তাকবীর, তাশাহহুদ, সামিআল্লাহুলিমান হামিদাহ এবং মুকতাদীর 
রাব্বানা ওয়া লাকাল হামদসহ অপরাপর যিকর-এর অনুরূপ হবে । ওটা নির্দিষ্ট বাক্য হবে। কারো 
জন্য যেমনিভাবে সালাতের অপরাপর যিক্রসমূহের অন্য বাক্যের দিকে অতিক্রম করা জায়িয নেই, 
অতিক্রম করা একমাত্র সেখানেই জায়িয হবে যেখানে রাসূলুল্লাহ্‌ শুই অনুমতি, প্রদান করেছেন। 
এতে সেই সমস্ত আলিমের অভিমত সাব্যস্ত হলো, যারা তাতে নির্দিষ্ট যিকর নির্ধারণ করেছেন এবং 
যারা উকবা (রা) কর্তৃক বর্ণিত হাদীসের মর্ম গ্রহণ করেছেন, যাতে কুক্‌ ও সিজদার বাক্যগুলো নিদিষ্ট 
করে দেয়ার বিবরণ'রয়েছে। আর এটাই হল, রি হা নিবি রত 
ইমাম মুহাম্মদ রে)-এর অভিমত । রর 

যদি কোন প্রশ্নকারী প্রশ্ন উ্থাপন-করে যে, 'শাহহদ-এর পরে সালাত আকার জন্য নিজের 
পছন্দনীয়: বাক্য বলার অনুমতি কোথায় দেয়া হয়েছে ? ... 

তাকে (উত্তরে) বলা হবে ঃ -ইব্নণ-মাসউদ (রা)-এর হাদীসে এর উল্লেখ রয়েছে 


রা 


৮৪০] ৪ 0১4৯9 ক ৪ < J GE 3৮০ ৬ ০০৭৭০ be Sts 
UE COM TREE ৬০ ১৮35540০০৯০ 
নিন টি 1 ক 4০4৮০১১৪ 


এপ ত০ ৩০ 


৫ আবু বাকরা (র)....... ক থেকে রন যে, তিনি বলেছেন, আমরা 
রাসূলুল্লাহ্‌ জ্শ্ঃ-এর পিছনে যখন সালাতে বসতাম তখন এ বাক্যগুলো রলতাম ৪. ৃ 

টু 550 BL HLM sets 080 alle ৮০০ পা 
-“আল্লাহ্‌র প্রতি শান্তি বর্ষিত হউক; তীর বান্দাদের প্রতি শাস্তি বর্ষিত হউক; জিরাঈল (আ) ও 
মীকাঈল (আ)-এর প্রতি শান্তি বর্ষিত হউক এবং অমুক ও অমুকের প্রতি শান্তি বর্ষিত হউক |” 

. এতে রাসূলুল্লাহ্‌ শী বললেন £ আল্লাহ্‌ তা'আলা তো নিজেই সালাম তথা শান্তিদাতা। সুতরাং এরূপ 
বলবে না। বরং এরূপ বলবে £ এরপর তিনি তাশাহহুদ-এর উল্লেখ করলেন । যেমনটি আমরা অন্য 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৫৭ 


WwWwWw.waytojannah.com.: 


Contents 


a 8. _ তাহাবী শরীফ 


স্থানে ইব্‌ন মাসউদ (রা) থেকে রিওয়ায়াত.করেছি। তারপর বলেছেন ঃ “এরপর তোমাদের কোন 
ব্যক্তির জন্য “সর্বোত্তম বাক্য’ অথবা বলেছেন ‘পছন্দনীয় বাক্য’ গ্রহণ করার ইখতিয়ার রয়েছে ।” 


০ পপি ০ ০ প0 ৩৩৫০9 পপুলার পা 8০ #0 পা তনু লু উল চল রি কক এ 
রা লা নি ML ALE 


ocr 


EE CRE 5195 501 খ ডি -253 
5০১০5 এ CELE ০০ লা 92৯০5 ক 959৪ 151585১5541 ৬৪ 


, বি315 


১৩২১. আবূ বাক্রা (র) ..... আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি ' বলেছেন, আমরা 
জানতাম না যে, প্রতি দু'রাকআতের মাঝে কি বলব। তবে আমরা আল্লাহ্‌ তা'আলার তাসবীহ, 
তাকবীর ও হামৃদ বর্ণনা করতাম । মুহাম্মদ শুরু -কে ‘ফাওয়াতিহুল কালিম’ বা ‘জাওয়ামিউল কালিম' 
বা ‘খাওয়াতিমুল কালিম’ (সুদূর প্রসারী অর্থবোধক বাক্যাবলী) দান করা হয়েছে। তিনি বলেছেন ঃ 
“যখন দু’ রাকআতের পরে বসবে তখন বলবে, এরপর “তাশাহহুদ'কে উল্লেখ করেছেন। (আর 
টি ০০৪০১০০০০০৪ 
করবে ।” 


203 0 we #0 20 


টি EGS HR. ৭৮৪ JG 23৮08৪১৫০০৮ 


SUG edi 4৮০১১০4০১০০ be Saas be il 5 


EEA 


১৩২২. রবী“উল মুআযযিন (র) ..... আবদুল্লাহ্‌ (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শু থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন৷ তবে তিনি বলেছেন, তারপর যে বাক্য ইচ্ছা গ্রহণ করবে। 

সুতরাং তার জন্য এখানে জায়িয সাব্যস্ত করা হয়েছে যে, যে দু'আ পছন্দনীয় হয় গ্রহণ করবে। 
পক্ষান্তরে এটা ব্যতীত অপরাপর ধিক্রসমূহের বিষয় এর বিপরীত । যেমনিভাবে আমরা তাকবীরের 
বিষয়টি তার স্থানসমূহে, তাশাহহুদ তার স্থানে, ছানা তার স্থানে ও সালাম তার স্থানে (বলতে হয় 
বলে) উল্লেখ করেছি। অতএব এটা নির্দিষ্ট যিকর, যা অন্য যিক্র দ্বারা পরিবর্তিত করা যাবে না। তাই 
যুক্তির দাবি হল যে, উঠি মার দির বি যা অন্য যিক্রের মাধ্যমে 
অতিক্রান্ত হবে না। - 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত | 8৫১ 


(2০ 0৯০২ 082 0 এ ৯০5 05 ১০১০৭ ৭ 4০3১ 0০8০০ শব, 
৭ 3:১1 ০৯ ৪ 


২৪. অনুচ্ছেদ $ ইমামের জন্য সামিআল্লাহুলিমান হামিদা বলার পরে রাব্বানা ওয়া 
লাকালহামদ বলা সমীচীন কি-না ? | 


১21৩ ০৮৯ 0৬ JUG ls 02 Ole 0 JUG 35১৮৭ ০ শি] LSS তা 
০০৬০ ও ৮৪ তি 


28 


০৫ || ও 1৬০১০১131০৫ 9] UGS ssl Lo 40114 1505 21 


ওত ড% এ 


9 চা 1১১৯১ ১০1313135৫0 
UN a Bt জট 5551 Le YUU 2 80 সি 2 তক Ln) 


০০ 


+ 6b. A> 


১৩২৩. ইবরাহীম ইব্‌ন মারযূক (র)..... এ ০৮৮৮৫ থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ শুনন্ত আমাদের সালাত শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, ইমাম যখন - 
তাকবীর বলবে, তোমরাও তাকবীর বলবে; (ইমাম) রুকু করলে তোমরাও রুকু করবে; (ইমাম) 


সিজদা করলে তোমরাও সিজদা:করবে; ইমাম 0০2 ১ ৷ ৮০০৭ বললে তোমরা বলবে 

1০৯01 19 (০০ 811 আল্লাহ্‌ তা'আলা তোমাদের কথা শুনবেন। আল্লাহ তা'আলা তার নবী 

শকঃ-এর জবানীতে বলেছেন ৪ “যে ব্যক্তি আল্লাহ্‌র প্রশংসা করে, তিনি তু শুনেন।” 

825১5 05 UG A EE ETE Ga 050 হত ঠা CELL it 
+ 413১০ Ll KE BIG ০০ 82৩০০ ভা 

১৩২৪. আবূ বাকরা (র) ও ০৪ (র) .... কাতাদা রো) থেকে অনুরূপ রিওয়ায়াত 

করেছেন। | 


পা পা পক. 9০ উল Mee এ ০1858 মর গত ৩ পুশ রি চিত > ই তপু পুর ৮ 
JS ক a 28 ইনি 


“2-90-22 0 Lok sus ics 


০১471 dl to প < J be Bh তা ১০৬১০ Cl Cb | 


SSAA EE Oa 
১৩২৫. আবু বাকরা (র), .৮.* আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ শুক্র থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। তবে তিনি তীর এ উক্তি 41 1 ১১. (আল্লাহ্‌ তা'আলা তোমাদের কথা শুনবেন) 
উল্লেখ করেননি । b 


Wwww.waytojannah.com 


Contents 
8৫২ . | তাহাবী শরীফ 


“#03 


le ৬৮০০ 05 AL 005 ১০০০ ১ La LE এ 8০82 SA 0৯৯ 

| E LE Allein ail 
১৩২৬. আবু বাকরা- (র)-..... আবু হুরায়রা রো) নবী রঃ: থেকে অনুরূপ রিওয়ায়াত 
টায়ার EE UG pa GL aR ররর 


# 


cds EF ৮1 ০০ 8০2০৬ ৩৪1১০ ple Aloe Ls ১৪ আশি 
১৩২৭. নাস্র ইব্‌ন মারযূক (র). সা আবু হুরায়রা রো) সূত্রে নবী শীট থেকে অনুরূপ রিওয়ায়াত 
cD EC TL ES Is U3 S50 De Bo Lon ৫০৮ 
১৩২৮. ইউনুস''রর) :.... 'আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে; রাসূলুল্লাহ শা বলেছেন, 
ইনাম খন ০১ ৷: = বলব তখন ভোমরা বলবে ৷ এ 
যার দু'আ পাঠ ফেরেশতাদের এই দু'আর অনুপ হবে তর পূরবী খাহসয়ং মাফু হয়ে যারে। 


একদল আলিম এই সমস্ত হাদীসের মর্ম খরণ করেছেন, যাতে ইমাম ও মুকতাদী উভয়ের উজির, 
বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ্‌ জট -এর ইরশাদ ঃ ইমাম যখন ০:০০] :141 ৫৯০, বলবে তোমরাও. 
তখন “১1 41140 5811 বলবে, এতে প্রমাণিত হয় যে, ১০৯ ১০] ull ০০০৭ এটা শুধু 
ইমাম বলবে, মুকতাদী নয় এবং ১৯1 4112 এটা শুধু মুকতাদী বলবে, ইমাম নয়। 

যারা এ অভিমত পোষণ করেছেন ইমাম. আবূ হানীফা (র) ও ইমাম মালিক (র) তাদের অন্যতম-।.. 
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ ভিন্নমত পোষণ করে বলেছেন, বরং ইমাম 441 ৮. 
১০০ ৮ এবং ০০৭। এ1১ ৪০ উভয়টি বলবে । তারপর মুকতাদী শুধু ২11 এ1১. ২০. 
বলবে। ্‌ ৃ 
তারা বলেন, নবী জা এর ইরশাদ £ যখন ইমাম ০১2১2) (11... বলবে ভবন ভোমরা 
5511 015 1) বলবে, এতে-এ কথার কোনরূপ প্রমাণ নেই যে, এটা শুধু মুকতাদী বলবে অন্য 
কেউ নয়। যদি বিষয়টি অনুরূপ হত তাহলে-ষে ব্যক্তি মুকতাদী নয়, তার জন্য এটা বলা-জীয়িফ'হত 
না। অথচ তোমাদেরকে দেখছি তোয়রা এরুমত্য পোষণ করছ-্য়, একাকী সালাত -আদায়কারী- 
০৭৯ ১০এ ৷ ১ -এর সঙ্গে ই বাক্যগুলোও (০২১৭1 49 0:5০) বলবে 5 


Wwww.Wwaytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত 8৪৫৩ 


সুতরাং যেভাবে একাকী: সালাত আদায়কারী এ বাক্যগুলো বলে অথচ. সে মুকাতাদী নয় এবং আমরা 
রাসূলুল্লাহ্‌ শ্্-এর যে উক্তি উল্লেখ করেছি, তা এটা নাকচ করে না + তাই ইমামও অনুরূপভাবে এ 
বাক্যগুলো বলবেন। এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ 


রি ০৪ DSA SIU Ay চ 0 03 339৭ ৮85 ED rv 
১০ EH SA ৬০০ ১০১৯1 dtl ১০১০ ২৯০১০ ০৩৯ ০০১০৯ 


০. ৫৬ 


৮৪) 1১1 LE ক ৮1১০4৫০১০১০ 5০০ ভা. 10) ৮০৫ 
CE EE ECT 


#0 ০ 


১ টিতে 


১৩২৯. বরা যা না আলী ইব্‌ন আবী তালিব (রা) সূত্রে নবী শুরুই থেকে বর্ণনা 
করেন যে, তিনি (রাসূলুল্লাহ সা) যখন রুকু থেকে মাথা তুলতেন তখন বলতেন ঃ 


56. 5 পারাপার asd 


. x ০৬৪০ ০০ ৮৭৭ 21525%1 Si ৩৭ ছি il 


হে আল্লাহ! আমাদের রব, আপনার জন্যই সকল প্রশংসা! আকাশ ও পৃথিবী এ ছাড়াও-আপনি-যে 
পরিমাণ চান তা সব পরিপূর্ণ করে দেয়, এমন প্রশংসা আপনারই জন্য । 


১০০৪৯ BI UG ৮৪১০ UE CE UG S52 br pny CS খা, 


of ee. © পতি 5 9৮79৩ 


, 40 ক 1১০০ ১০০৫০ ৯৪ ১০, 472 ১০২৮০০৫০৪১০ 


১৩৩০. ইবরাহীম ইব্‌ন মারযূক (র) ..... ইব্‌ন আব্বাস (রা) সু রাসুনুরাহ । থেকে অনুরূপ 


Port 


১১৩ ০১ 33545550581 ৮5051 ২১২০ 521 (58345 
45৪ ১৮৯৭ El লা a 
১৩৩১. আবু বাকরা রে). রি .. ইন আবী-ও আওফা (রা) লা হত থেকে অনুরূপ কা 


591০ oir FST 


০৬০০১ OES অগা ভা os 


বি 8 


৮১০০1৩০৮৯81 553 ৬০৪83০১২৬০০ 


08 ৩০৩ ye ০... 


এ, ; ASNT 10245553555 


£2 - 20 


Bl SE LEY ELLA EEL ES 


Wwww.waytojannah.com 


Contents 
8৫8 | | তাহাবী শরীফ 


১৩৩২. মালিক ইব্‌ন আবদিল্লাহ্‌ ইব্‌ন সায়ফ রে) ..... আবু সাঈদ খুদরী (রা) রাসূলুল্লাহ্‌ শু 
থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । তবে তিনি নিম্নোক্ত বাক্যগুলো অতিরিক্ত বর্ণনা করেছেন £ | 
তক 9 CALI 6১02 দে Ol পিএ JG GA আনি CAL Jak 
| , এই] এ NS 
“বান্দা যা কিছু বলেছে, প্রশংসার অধিকারী ও মহিমাৰ্বিত সত্তা এর অধিক উপযোগী । আমরা সকলে 


তোমার বান্দা; যা তুমি দান কর তা কেউ ছিনিয়ে নিতে পারে না এবং প্রচেষ্টাকারীর প্রচেষ্টা অথবা 
কোন ধনাঢ্য ব্যক্তির ধনসম্পদ (আল্লাহ্‌র আনুগত্য ব্যতীত) তার কোন উপকার করতে পারে না। 


Re Sl oR ১০৮5 2৮০55 105 0 ০11১18855০৭ 
3১৯৮ ৩ 0 জি ভে এ এ ০৮৩৩ ২৯১ পা ১০ পর 
০১০৪ La GU ও ঠ ০ ৫০০৯ ১১ ১০৪০৯৯৫0089 3 5১,০১৬ 
Lal ely 253 es Ll মার ৪৪০51 50 1025 Pell JUG pS ৩৭ 4০) 
১৯ এ লও তেও ০৬০ Cl ৮৮৮০৩ Enh 


১৩৩৩. ইব্‌ন আবী দাউদ রে) ..... আবু জুহায়ফা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
একবার্‌ নবী প্রঃ এর নিকট বিত্ত সম্পদের আলোচনা হল । এক ব্যক্তি বলল, অমুক ব্যক্তির সম্পদ 
রয়েছে উটের মধ্যে, আরেক ব্যক্তি বলল, 05825 
জন্য দীড়ালেন, তখন তিনি রুকু থেকে মাথা তুলে বললেন £ 


৮৮5 282 ০/০১১৮১৭। 755 এন 2 ০০৯01001055 pall 
“হে আল্লাহ! হে আমাদের রব, আপনার জন্যই সকল প্রশংসা । আকাশ ও পৃথিবী এবং এছাড়ও 
আপনি যে পরিমাণ চান, তা সব পরিপূর্ণ করে দেয় এমন প্রশংসা আপনারই জন্য । যাকে আপনি দান 
করেন তা কেউ ঠেকাতে পারে না এবং যাকে আপনি আটকিয়ে রাখেন তার জন্য কেউ দান করতে 
পারে না; কোন ধনাট্য ব্যক্তিকে তার সম্পদ কোন উপকার দিতে পারে না।” | 
সুতরাং এই সমস্ত হাদীসে এরূপ কোন কথা নেই যে, তিনি ইমামতি অবস্থায় এ বাক্যগুলো 
বলেছেন। এ বিষয়ে এখানে কোন দলীল নেই। তবে এর দ্বারা এতটুকু সাব্যস্ত হয় যে, কোন ব্যক্তি 
একাকী সালাত আদায় করলে সে ১০1 175 (24 ০০০৯ ১০ 5111 ০. বলবে। 


আমরা লক্ষ্য করতে প্রয়াস পাব যে, নবী শ্রহুঃ থেকে কি এরূপ কিছু বর্ণিত আছে, যা দ্বারা এ 
বিষয়ে ইমামের বিধান কি, তা বুঝা যায় ? থাকলে তা কিরূপ %. এবং সেও কি সেই বাক্যগুলো 
এরা HL OSS 


WWww.Waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত 8৫৫ 


০. পা ০.4 #202 0 A RUE শপ ০ ৮%০ পাপা পা পা ও পু পা এ পক ক রি রা 
EF #394 + 0-2 ০ wo #0 


12555758775 
87187 755 Hl slo ০০০ ৮০৬০ ০৯৯ ৬ 
2২৪৬। ১২১1১1১৮১৫০ £ RUTH CH be 


coe 0 পপ 


soil ১৩এ | 


Sug, ইউনুস রে) .... সাঈদ ইব্‌ন মুসাইয়্যিব রে) ও আবু সালামা (র) থেকে বর্ণনা করেন যে, 
তারা আবু হুরায়রা রো)-কে বলতে শুনেছেন ৪ “রাসূলুল্লাহ্‌ প্রঃ যখন ফজরের সালাতে কিরাআত 
থেকে অবসর হতেন এবং তাকবীর বলতেন, ত তারপর রুকু থেকে মাথা তুলে বলতেন ৪ 


৫৮4 


1511 ০2 0৩11 ০০ ৬৭1 ৫ 11252115450 7-218411 254, 
তারপর সম্পূর্ণ হাদীস উল্লেখ করেছেন। 

এতেও সম্ভবত তিনি তা কুনৃতে নোযিলার অংশ) হিসাবে পড়েছেন । তারপর তা পরবর্তীতে ছেড়ে 
দিয়েছেন। যখন তিনি এ কুনুত পরিত্যাগ করেছেন। সুতরাং আমরা অন্য হাদীসের দিকে প্রত্যাবর্তন 
করব এবং দেখব তাতে আমরা যা উল্লেখ করেছি তার কোন কিছুর প্রমাণ রয়েছে কি-না 8 . 
১০ ২০৪১ 2 রি [55 4০৪ ১0 JL CE} ev E> সেন _ তাত 


০৮০. ডে ৫265 


টিটি টিটি রাতে 
১৩৩৫. রবীউল মুআযৃযিন রে) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
তোমাদের সকলের অপেক্ষা আমার সালাত রাসূলুল্লাহ্‌ জঃ - এর সালাতের সাথে বেশি সাদৃশ্যপর্ণ। 
তিনি যখন জা ভারি RE ONE a0 


SAE ৩2৫ পা 


তিক বিটিভির রিয়া এতটা 
: ০০৯0 এও ০৫০ ১৬০০ ST 5450327541৬ ০4০ ৪০ এও ৪১০০ 


১৩৩৬. ইউনুস (র)..... আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ শুই -এর 
জীবদ্দশায় চন্দ্র্রহণ লাগলে তিনি লোকদেরকে নিয়ে সালাত আদায় করেন । যখন তিনি রুকু থেকে 


মাথা তুললেন, তখন 11 1 55 ১৬০ 44111 ০-০ বললেন। 


Wwww.waytojannah.com 


Contents 


৪৫৬ - _-তাহাবী শরীফ 


el in LE ০৪ 4৪৪, ১৯১১৩]। এ ৩ বল 0০ 55 21 (১৪৬৯৮ 
+ এ]১ 006 5811 ya ১০ PUG 51 SE dU bl এটা ১১10০ ১০১৯১ 


১৩৩৭. আবু বাকরা রে) ..... সালিম (র) তার পিতা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসুলুললাহ লু 
যখন রুকু থেকে মাথা তুলতেন তখন তা (অনুরূপ) বলতেন । 

বস্তুত এসব হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, ইমাম তা সেভাবে বলবেন -যেভাবে একাকী -সালাত 
আদায়কারী বলে। কারণ, আয়েশা (রা)-এর হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ কুহু লোকদের নিয়ে 
সালাত আদায়কালে তা বলেছেন। আর আবু হুরায়রা (রা)-এর হাদীসে রয়েছে যে, তোমাদের 
সকলের অপেক্ষা আমার সালাত রাসূলুল্লাহ হুস্ুঃ-এর সালাতের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। 

তারপর তিনি তা উল্লেখ করেছেন এবং ব্যক্ত করেছেন যে, তিনি সালাতে সেসব কিছু করেছেন, যা 
রাসূলুল্লাহ্‌ শুই নিজে সালাতে করতেন, অন্য কিছু করতেন না'। ইব্‌ন উমার (রা)-এর হাদীসে তাই 
রয়েছে, যা আমরা তারই সূত্রে উল্লেখ করেছি। তাতেও তীর শট সালাতের বিবরণ কিরূপ ছিল 
ব্যক্ত হয়েছে। 

সুতরাং যখন তাঁর থেকে প্রমাণিত হল খে, দা 77 
NO eee TER এই আর বানুল্যাহ হজ বৈকে প্রবিঠ রয়েছে 5 
এটাই হল হাদীসসূহের বর্ণনার ভিত্তিতে এ বিষয়ের বিশ্লেষণ ৷ যুক্তির নিরিখে এর বর্ণনা হল যে, 
একাকী সালাত আদায়কারীর ব্যাপারে সকল আলিমদের একমত্য রয়েছে যে, সে উক্ত বাক্যগুলো 
বলবে আমরা ইমামের বিষয়ে লক্ষ্য করতে প্রয়াস পাব যে, এ বিষয়ে তার বিধান কি সেইরূপ, যা 
একাকী সালাত আদায়কারীর বিধান হিসাবে বিবেচিত, না অন্য কোন রকম ? আমরা দেখছি যে, 
ইমাম তার সমস্ত সালাতে তাকবীর, কিরাআত, কিয়াম, বৈঠক ও তাশাহহুদ ইত্যাদির বিষয়ে অনুরূপ 
‘আমল করে থাকেন, যা একাকী সালাত আদয়কারী করে থাকে। আরো দেখছি যে, যদি ইমামের 
সালাতে এরূপ কোন কিছু ঘটে যায়, যার দ্বারা সালাত বিনষ্ট হয়ে যায়, সিজদা সাহু ওয়াজিব হয় 
ইত্যাদি, তাহলে এর সেই বিধান, যা একাকী সালাত আদীয়কারীর জন্য অনুরূপ অবস্থায় হয়ে থাকে'। 
সুতরাং'এ বিষয়ে ইমাম-ও একাকী 'আীলাত:আদায়কারীর যুনফারিদের)-বিধান অভিন্ন, মুকতাদীর 
পরিপন্থী (অর্থাৎ ইমাম ও মুকতাদী অভিন্ন নয়)। . 

অতএব যখন তাঁদের (আলিমদের) একমত্যের দ্বারা সাব্যস্ত হল যে, একাকী সালাত আদায়কারী 
১১০ ১) 01 ০ -এর পরে ১,০] 9 05০ বলবে, তাহলে এতে সাব্যস্ত হল যে, 
 ইমামও ১০৯ ১০] 41০55 -এর পরে তা রোব্বানা ওয়া লাকালহাম্দ) বলবে । আর এ বিষয়ে 
এটাই. হল যুক্তির দাবি এবং আমরা এ অভিমতই গ্রহণ করি। ইমাম আবু ইউসুফ রে) ও ইমাম 
১91১2 
অভিমত পোষণ করেন । 8 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত 058৫৭ 


© 2 #7 


. :৮১১৪৪৩১৯৪]। ৯৩৮০ dS ০৪]। ৮6- Yo 
২৫. অনুচ্ছেদ ৪ ফজরের সালাত ও অন্যান্য সালাতে দু'আ কুনুত পাঠ করা 


১১১ ০৪১০১2০০০৯৯ IG ও nl (91 JG Ley ১০০৩ ০১৪ (25০8 


058 45401 ০8৮০৯ Cl সদ কম হলি ভাত এ ১০ Slot ১০ 
০৪১৩ 9 ১১৫০৩ ৯০০1 ৩০ lle wt ০২৯ ৭১৪ । বু dil 1৯০ ৩৪ 
০১1, সি 


চল এ ST Ct 


০১০৪০ চি 


coos ০৩০৬ +০ কু্ঠর্প ০ পণ 9৩ 2 02.0 


UL di dae 8০০5 ঢা 95০5 ০০৯৭ ১৮76 ys 5৫ 


১৩৩৮. ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা (র) ..... সাঈদ ও আবু সালামা (র) থেকে বর্ণনা করেন যে, 
তারা উভয়ে আবু হুরায়রা (রা)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্‌ হুই ফজরের সালাতের কিরা “আত 
শেষ করে তাক্বীর বলে রুকু করতেন এবং রুকু থেকে মাথা উঠিয়ে-“সামিআল্লাহু লিমান হামিদাহ, 
রাব্বানা ওয়ালাকাল হাম্দ” বলতেন। তখন তিনি দাড়িয়ে থাকা অবস্থায় বলতেন ঃ 


নি বি hie RY 


25০0 1 2885 Ll all ০৭ ১০৭০৮ দেএুপ ৫111 
০৯৮০: 315 (41213 ০০ ০ এও ১২71 reall ০০ রি 


০2০2 পপ পা ৫০ তত পাপ co ato পা, পাত পি ০ 


UL 401 2০০১ 00859525১৩০ SN Le 


হে আল্লাহ! (কাফিরদের কবল থেকে) ওলীদ ইব্নুল-ওলীদ, সালামাহ ইব্‌ন হিশাম, আয়্যাশ ইব্‌ন 

8695 হে আল্লাহ! মুদার গোত্রের উপর তোমার বিনাশ 

সের তীব্রতা বৃদ্ধি করো। এবং তাদের উপর ইউসুফ (আ)-এর যুগের ভয়াবহ দুর্ভিক্ষের ন্যায় 

রি চাপিয়ে দাও। হে আল্লাহ! লাহয়ান,৯-রি'ল, যাক্ওয়ান-ও উসাইয়া গোত্রসমূহকে অভিশপ্ত কর, 
তারা আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হয়েছে। 


০৯৯২০ 411 এ জা 72৯ 05 Yu BASIS DO ECG YT ৩7 va 


১৫ ক TT Sela) 8৮০৪ ভা be Ll ১০৮৯৫ il ১৮ 
১১2১1১৮০912 5 


১: এরূপ মুদ্রিত রয়েছে। প্রসিদ্ধ উচ্চারণ “লিহয়ান'।-_সম্পাদক-. ডি ৮: | 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৫৮ www.waytojannah.com 


Contents 
8৫৮ * তাহাবী শরীফ 


১৩৩৯. আবু বাকরা (র) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূল গ্রহ ইশা’র সালাতে 
(শেষ রাক‘আতের) রুকু থেকে মাথা উঠানোর পর বলতেন, হে আল্লাহ! ওলীদ ইব্নুল ওলীদকে 
27577777577 


৩ dL aie dum LEA I TGC 


9০59 


১১০১] ০০ ১৮০৭ Sf এ 5৮05 pn ১৮ LS 1১| এ চির ক 

-০১৪৫]। ০৩ 
১৩৪০. আবু বাকরা রে) ..... আবু সালামা (র) থেকে বর্ণনা করেন যে, আবু হুরায়রা (রা) বলেছেনঃ 
আমি অবশ্যই তোমাদেরকে রাসূলুল্লাহ্‌ গ্রহ? -এর সালাতের পদ্ধতি দেখাব, অথবা তিনি অনুরূপ 
কোন বাক্য বলেছেন। তিনি প্রত রুকু থেকে নিজ মাথা উঠিয়ে “সামিআল্লাহু লিমান হামিদাহ' বলার 
পর মুমিনদের জন্য দু'আ করতেন এবং কাফিরদের অভিসম্পাত করতেন । 


তে রা লা 
যেনা a LL Saloni JG UGE BG lo 


পণ ০ 9 G2 


Isls 51 ০০ 8০৪০ ওল ০০০৯ 9৯০ ০৫৪০ LG ps Sl agli JG 
১৩৪১. আলী ইব্‌ন শায়বা (রে) ..... আবৃ হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ 
ইশা'র সালাতের শেষ রাক্*আতে “সামিআল্লাহু লিমান হামিদাহ বলার পর এই বলে দু'আ করতেন ৪ 
হে আল্লাহ্‌! ওলীদকে মুক্তি দাও। তারপর তিনি আবূ দাউদ থেকে আবু বাক্রা বর্ণিত হাদীসের 
অনুরূপ বর্ণনা করেন। 
wl 941 ০০4০০ ০৯ এ ENE ELE 5 ধা 
১ 0৮৪ 21512775155 


প্‌ ৪ ০7৪৩০ ০০০ 


৮195. (551 UGG USSG 7 67151 055 els এ 201 ০৮০ বি 
1১০১৪ ২৪ 


১৩৪২. মুহাম্মদ ইব্‌ন আব্দুল্লাহ ইব্‌ন মায়মূন রে) ..... ইয়াহইয়া রে) আবু হুরায়রা (রা) সূত্রে অনুরূপ 
হাদীস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রো) বলেছেন যে, একদিন রাসূলুল্লাহ্‌ গ্রুহঃ সকালে তাদের 
জন্য দু'আ করলেন না, আমি তা উল্লেখ করলে তিনি বললেন, তুমি কি তাদের ব্যাপারে অবহিত নও 
. যে, তারা তো চলে এসেছে। 


(৮ JG Jel on গল ইশ ওলা 0৪ ৮৪ 5৪15 nl Cis NEY 
০79 ৫ 2444 ৪ পাপা ডে পাঠ 9০ ০ পা 0 ৩2 শাহ কী ৩ পাপা #010 “০ 


www.waytojannah.com 


| Contents 
অধ্যায় ঃ সালাত | ৪৫৯ 


পা 9০৩০৩ Ed পা পাপা 
৮০ 3০2 1 ৯১ ০০৩91210115 ৩ SEE 401 0৮5০ 01 45 801 ৮৯০ ৪০০০১ 


9৮০9১ পাপা পার তত 


| এ 0০০ ১০৯৬০ 41 22590819008 0595658৮1০০ ৪ ০ 
২5 2111 ০৮০ 2৮১০৯ Al 055 ১৫1 41 ৮১57 41১০ ০৫১০১ ০1901 ৫ 0] 
৩৪ 4৬৫ ০৫৩৭ ০৯200 505- ILE Bl 
Aol 91055 ISG Salle ০0৯ (955 GS al ell SU a 

Sob Hl erie 2 ele লেন 9 2৮৬ ১০%। ১০ 
১৩৪৩. আহমদ ইব্‌ন দাউদ. (রে) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ রই 
যখন কারো জন্য দু'আ অথবা কারো রিরুদ্ধে বদ্‌ দু'আ করার ইচ্ছা. পোষণ করতেন, তখন রুকু" 
করার পরে কুনুত পাঠ করতেন। আবূ হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ প্রহর “সামিআন্লাহু লিমান 
হামিদাহ', রাব্বানা ওয়ালাকাল হাম্দ' বলার পর দু'আ করতেন, হে আল্লাহ! ওলীদকে মুক্তি দাও ৷" 
তারপর তিনি পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি “রাসূলুল্লাহ ৪3৪ একদিন সকালে 
তাদের জন্য যথারীতি দু'আ করলেন না....” আবু হুরায়রা (রা)-এর এই উক্তির উল্লেখ করেননি এবং 
রাসূলুল্লাহ্‌ হুই কুনুত উচ্চস্বরে পাঠ করতেন। এবং তীর কোন কোন সালাতে এইভাবে বদ্‌ দু'আ 
করতেন £ হে আল্লাহ! আরবের অমুক অমুক গোত্রের উপর লা“নত.কর। এই কথাটি তিনি অতিরিক্ত 
বর্ণনা করেছেন। তারপর আল্লাহ তা'আলা আয়াত অবতীর্ণ করেন ঃ 


পা ০4 ০৪০১৫৪০০৩০৩ 


- UIE MEG eis si ও ভি 91 ০৬৪ ysl ১৭ ol 
“তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শান্তি দিবেন- এই বিষয়ে তোমার করণীয় 
কিছুই নেই, কারণ তারা যালিম” (৩ ৪ ১২৮) 


১০৮09556145 94545৬৮০১৪৮ 8১১:০%8% 
রি ফাল না পপ 


উন ও জিলা 2 এ] পল এ 40159454541 AS 

5 - ০১৮ j ১1690742১০2 31825 
১৩৪৪. আবু বাকরা (র) ..... 59575155885 
রাক*আতে রুকু: থেকে মাথা উঠানোর পর রাসূলুল্লাহ প্রঃ “রাব্বানা ওয়ালাকাল হামদ’ বলতে 
শুনেছেন ঃ তারপর তিনিপ্র্ঃ বলেছেন £ রা ডি 
০০০০৮ 57 


হি ॥ ০৮514 প৮৫5০49০৭4 


WWwWw.waytoj নিন 


| Contents I 
৪৬০ - তাহাবী শরীফ 


“তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি দিবেন--এই বিষয়ে তোমার করণীয় 
কিছুই নাই, কারণ তারা যালিম ৷” (৩৪ ১২৮) 


Dee ES Fs bs Ele CS UG OS 0 Si 5 35১ veo 


ye 


পিসি 05৯8০ 5-445251 tn NEO 
LEG 000 0 i TR SESS NE 4॥ ০৯১৯৯১৯৯১৩৮ 


EEA 


১৩৪৫. হল অৰু দাদ চে) Ee : আবু বহমান ইবন আমার) থেকে বর্ণনা কন খে 
তিনি বলেন, নবী করীম এরই শেষ রাক্‌'আতের রুকু থেকে মাথা উত্তোলন করে বলতেন ৪ হে 
আল্লাহ! পরিত্রাণ দাও। তারপর আবু হুরায়রা (রা)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন, যা আমি 
এই পরিচ্ছেদের সূচনায় উল্লেখ করে এসেছি। তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন ঃ তারপর আল্লাহ্‌ 
জালা “এই বিষয়ে, ডোমার করণীয় কিছুই নাই” জয়া অবতীদকেেন+ রাবী বলে এরপর 
রাসূলুরলাহস্ঃকারো প্রতি বদ্‌ দু'আ করেননি। EEE es 


০ লে পূ fA পাপা রা ০. 4.০ ৮147০ 


2০১১০ ১5855050580 (6 0557055 21 রও NEA 
il BSE LUE OTS BE 56g Gold ১, 


7০১ 


১৩৪৬. ইবৃন মারযূক (র) ..... বারা ইব্‌ন আমিব রো) থেকে বৰ্ণনা করেন যে, বাহুর 
ও মাগরিবের সালাতে কুনৃত পাঠ করতেন। রদ ্‌ 


4 চা + 2-04 


১০ 3১০5 82555 ১9355459৩85) 50945 এ Sv 

৯ ES tl 29195 এল ol ps ASA 
jn 0 ৮১৯৯৩, 

১৩৪৭, ফাহাদ রে) ..... বারা ইবন আমিব রো) 7, 2 

মাগরিবের সালাতে কুনুত পাঠ করতেন । =" : 

iL Ae 5k ACESS CATES I ltl 88827 SVEA 

ES dh UL Es U0 dt Se SAGE 5 Cato ১০০৮ ০৮ 


- 05১2 ০25 


WwWww.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত . | ৪৬১ 


১৩৪৮, ইব্‌ন আবূ দাউদ (র) রা ENE 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ গই ত্রিশ দিন কুনুত পাঠ করেছেন। 


#20235 - 


৪৮১ ৮505 (08০ OT ETE 


৩০:৪5 ০:46 


১৩১১১২০১০১1 ১০ 8০৮৯ ll ৬১০০5 এ 05 0০ ৬০০০ ০০ ০০৯০ 0 YE 


dE Ge 0083 449 5৪০ EF dU) SUG CSS BES ১০ 
SNH ০০৯ ৩৪ ১৮৭84 0455 hl এ এ IL Ly 
ৃ | ae AE TU 959 95 
১৩৪৯. ফাহাদ (র) ee লিনা তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ 
জু রুকু এরপর মাথা তুলে বললেন, গিফার গোত্রকে আল্লাহ্‌ ক্ষমা করুন, আসলাম গোত্রকে আল্লাহ্‌ 
নিরাপদ রাখুন, উসাইয়া গোত্র আল্লাহ্‌ ও তীর- রাসূলের অবাধ্য হয়েছে। হে আল্লাহ্‌! বানু লাহ্‌ইয়ান 
গোত্রকে' অভিশপ্ত কর, হে আল্লাহ! রিল ও যাক্ওয়ান গোত্রদ্বয়ের উপর লা'নত কর, তারপর আল্লাহু 


- আকবার বলে সিজদা করেন। 


ETE AEE SRE OSC নও td Ayo. 
০০, se oo 58585258555: Togo ss 


9৫852522৮21 ৮4215515215 


১০৪০১ ০৯ ০৯ ৩ ভিউ ঘি ১০ dl ৮০০১ ALS ১০ এর হও 
5175 4৯ কউ dl 4৮০০ ১০০০৭১৮১৪৩১ ১5০) LAD ps el 
১৯৪1৭ ০৪১৫১ 025 ১5 সা YG ০৯ এ ১৪৪ 


ু ত EE cS i 
১৩৫০. দহন ইবরাইীন বল আৰবি ন ভাদ লা চত দীন বদনী awe খুফাফ 
ইব্‌ন ঈ’মা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ এইই থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু 
এতে তিনি “রাসূলুল্লাহ্‌ প্রঃ আল্লাহু আকবার বলে সিজদায় চলে যান” এর উল্লেখ-করেন নি। ররং. 
এতে অতিরিক্ত বর্ণনা রয়েছে যে, তারপর রাবী খুফাফ বলেছেন, এ কারণেই আমি কাফিরদের প্রতি 
লা'নত করতে থাকি। 


5 =“ #02 


১১৯০২ লেঃ ১২০২০৮০৩03৯ লতি 65 JUG ogi CB wre) 
২815555548 রিনি ৩১০১ 
১৩৫১. ফাহাদ বে) . cues চিতা উঠতি CS 


Wwww.waytojannah.com 


Contents | - 
৪৬২ _... তাহাবী শরীফ 


০:৮5০০০০ ৩০:4০ 


0 নি (১০৭ 
টি রি জি BE ১১ ৩ টি ৮১11 ০০৪15৭০০১০৪ এ ০০৯০ 
02 না 2052259125৭ 


১৩৫২. ইব্‌ন আবূ দাউদ রে) ..... মুহাম্মদ (বু) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ 
হুলইই ফজরের সালাতে কুনুত পাঠ করেছেন কি-না-এ বিষয়ে আনাস (রা)-কে জিজ্ঞাসা করা হলে 
তিনি হী সূচক উত্তর দেন। তারপর আনাস (রা)-কে বলা হলো, অথবা রাবী বলেন, আমি তাকে 
বল্লাম, রুকু'র পূর্বে না পরে কুনৃত পাঠ করেছেন? তিনি বললেন, রুকু*র অল্প পরে। 

৪5558577955 282৮5575525 LEE 0 
রঃ ভে 6০৮০ 05 45 ত01 ৮৮০ LC ১০৭ ১০ all ১০ ee 


+ #2 0g - #3230, 


১503১028৮০৬ ELA ০০৩ 5D BN ৪০০০১ ৬351 
248০0 ০১৯ MEN ৯৪০০ এ 5৯ 


ডান রা আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি আজীবন রাসূলুল্লাহ্‌ হুহুহুই -এর সাথে সালাত আদায় করেছি, তিনি সর্বদা ফজরের সালাতে . 
কুনুত পাঠ করেছেন। এবং আমি উমার ইবৃনুল খাত্তাব (রা)-এর ইনতিকাল পর্যন্ত তার সঙ্গে সালাত 
আদায় করেছি। তিনি অবিরত ফজরের সালাতে কুনৃত পাঠ করেছেন। 


রি wl Lis ০৫ 
ae 51০ 553 ০০০ কট CASTE UN ০৯১১০০১5805 ১০০০৪ 


“0 


- ০১৯], ৩০১৪ 019435 


১৩৫৪. ইব্‌ন আবু দাউদ (র) ..... আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ হু এক . ' 


মাসব্যাপী কুনুত পাঠের মাধ্যমে উসাইয়া, যাক্ওয়ান, রি'ল ও লাহইয়ান গোত্রসমূহের বিরুদ্ধে বদ্‌ 
দু'আ করেছেন। | ৃ 
১০০ be pale ১০ 01984 0৪ YG 858০ 805 55058 ৪9 8০- ২০০ 


2 02 


GEL 031০5২১৫৯1৯ ক NU ESS CAT Ce 44 ০৯, 
LEAS 0 ০৬। 


১৩৫৫.. নয রে) .. ... আনাস (রা) থেকে বর্ণনা করেন । যে, তিনি বলেছেন, অবশ্যই 
রাসূলুল্লাহ্‌ ক্র) পরে এক মাস ব্যাপী কুনৃত পাঠ করেছেন। রাবী বলেন, আমি বললাম, 
(সাধারণত) কখন কুনুত পাঠ করা হয় ? তিনি বললেন; রুকু'রপূর্বে। : ৪8 


www.waytojannah.com 


. Contents 
অধ্যায় £ঃ সালাত . | . | ৪৬৩ 


ক্লিন এ 


LT IEEE ES Ae Eas de ol 


০০৯৫০ ০৪০০৩ BE 411 4৯০০ ঠা ০৮১০০ ৭০৬] ৪৫০৫৭ ০ 
JE ১৮৯০1 ১০- CIES Ll de yen tt SS ls SS 


# #0 


- 


১৩৫৬. মুহাম্মদ ইবৃন আমর ইব্‌ন ইউনুস (র) ..... আসিম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি আনাস (রা)-কে জিজ্ঞাসা করলাম, কুনৃত পাঠ রুকূ“র পূর্বে না পরে ? তিনি বললেন, . 
না, বরং রুকৃণর পূর্বে । আমি বললাম, লোকেরা ধারণা পোষণ করে যে, রাসূলুল্লাহ্‌ পরশ রুকু'র পরে 
কুনুত পাঠ করেছেন। তিনি বললেন, রাসূলুল্লাহ শু এক মাস ব্যাপী সেই সমস্ত লোকদের বিরুদ্ধে 

বদ্‌ দু'আ করার নিমিত্ত কুনুত পাঠ করেছিলেন, থিনির রানির বারতা 
চা ৃ 


১১০০1 ১০ 8555 ৩০ ও ৪৪ ০০০১০৪৪০৮4০ 05 এ ১5 x গা (১৮, -০% 
০১৯৭] ১৯৪] A ০৪] 9৫ 05 ক 2০ 201 ০০০ 


১৩৫৭. ইব্‌ন আবূ দাউদ রে) ..... আনাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ফজর ও- 
মাগরিবের সালাতে কুনৃত পাঠ করা হয়। 


পা 49 5%০%+ “ ০4৫০4 


২০155 ০৪ 55০19 11855209৮51 SUG Hl Cts NA 


২২০০ 441 ৩৯০০৫০৯১১০৭ ১০৯৮ io bind DCCL 


০5০০ 


| 5915433 ৩০১ ০৪ ৩০4৪ |) LF 4111 4185 
১৩৫৮. আহমদ ইব্‌ন আবূ দাউদ রে) ..... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ হুই একমাস রি'ল ও যাক্ওয়ান গোত্রদ্বয়ের বিরুদ্ধে বদ্‌ দু'আ স্বরূপ কুনুত পাঠ 
করেছিলেন। 


১০-২০-১১০০) 35808 ১54০০535555 (4 
9 এ 2 


চপ 425 


১৩৫৯. ইব্‌ন মারযুক (র) ..... আনাস ইব্‌ন মালিক রো) EE EE তে: তিনি বলেছেন, 
রধুধুল্লাহ শু “অর কুনুত পাঠ ছিলো এইভাবে- “তাদেরকে কাফির নারীদের অস্তরাত্মার ন্যায় করে 
দাও”। 


WwwWw.Wwaytojannah.com. 


| Contents | 
8৬৪ ৃ . | তাহাবী শরীফ 
৮ 


EO Se Mp isk nt Lt 
(01 350 ০৪০ 220 ৮০12 ০5 এ01119-0 050 IGN 
১৩৬০. ফাহাদ রে)...... রবী" ইব্‌ন আনাস রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন; আমি আনাস 
ইব্‌ন মালিক (রা)-এর নিকট বসা ছিলাম, এমতাবস্থায়. তাকে বলা হলো- রাসূলুল্লাহ্‌ হুহুহুই এক 
মাসকাল যাবত কুনুত পাঠ করেছেন ? তিনি বললেন, রাসূলুল্লাহ্‌ হট আজীবন ফজরের সালাতে 
বা 


রা ০ a পা 


০৯১০০১০৪৪55 SS GYD SLIT ০৫5১৩৮৭৪৯৩০ 


তিল £ এ 


ic 4411 


১৩৬১. আহমদ ইব্‌ন দাউদ রে)... TE 
বলেছেন, আমি আনাস (রা)-কে জিজ্ঞাসা করি, উমার (রা) কি কুনুত গাঠ করেছেন £ তিনি বললেন, 
যিনি উমার থেকে শ্রেষ্ঠ তিনিও কুনুত পাঠ করেছেন। ই 


2028 #0 #04 


ELE TCE Oi 2 টা 


£০ ৩৩ of পপ + #Aoc A 
UE LTE LE ill 


১৩৬২. ইব্‌ন আবু দাউদ (র) আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ 
জর বিশ দিন কুনৃত পাঠ করেছেন। 

Ta el SUG ICTS st 40 att th RL An 
২১০ 4011 ৮০০10০৬১০১০ will 85১৯ ৮৪ ৮91) 49৬ lh C5 5০৪ 


4০4০ ০5০75 64০5 ০৫ 8০501 ১৯ LE alll a (5 ০০ UG 


পাপা পা 6১ তত ভিত এত বা 


038 440 5৪০ ৩১৯ প্ ০৪ ডি এলসি 01 ০৪ 1 নিও 
১৩৬৩. হাসান ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্ন মান্সূর আল-বালিসী, (র) ..... আনাস-ইবৃন মালিক (রা) থেকে 
বর্ণনা করেন, যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ্‌ এরই -কে দেখেছি ফজরের সালাতে তাকবীরে 
তাহ্রীমার পর-কিরা“আত শের করে তারুবীর বলে রুকু* করেছেন, তারপূর রুকু“ থেকে মাথা. 
উত্তোলন করে সিজদা করেছেন । তারপর দ্বিতীয় রাক'আতে দাড়িয়ে কিরা'আত-পড়েছেন।কিরা*আত . 
শেষে তাকবীর বলে রুকূ" করেছেন, রুকু থেকে মাথা উত্তোলন করার পর দু'আ করেছেন। 


্ Www.waytojannah.com 


LE Contents 


অধ্যায় সালাত - রি 8৬৫ 


GEL ০০৮০১ 01 ০৯০4111৮০0৪ JG 8০29৯ ০৪ Soe GES NV 
WE OE ECE EE ON 
54155555441 ৩৮০০ ol 22০55 01455 4১ se 
১৩৬৪. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ..... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন $ রাসূলুল্লাহ্‌ হ্ুহ্ই এক মাসকাল যাবত ফজরের সালাতে রি'ল, যাক্ওয়ান এবং আল্লাহ্‌ ও 
তীর রাসূলের অবাধ্য উসাইয়া গোত্রসমূহের বিরুদ্ধে বদ্‌ দু'আ করেছেন। 
০১ ০১০ 55025 ১০০9 1০১০০ (55 JG rs ৩155188105১ নত 
৮005৯ le ১০০2 ০1০5 LE 01945 CAG 018 2০111 ০ 
১৩৬৫. ফাহাদ রে) আনাস (রা) ..... থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ গ্ঃ এক 
মাসকাল যাবত রুক্‌'র পরে আরব গোত্র সমূহের এক গোত্রের বিরুদ্ধে বদ্‌ দু'আ করেছেন, তারপর 
উহা ত্যাগ করেন। 
পর্যালোচনা £ আবূ জা’ফর (ইমাম তাহাবী র) বলেন £ আলিম ও ফকীহ্গণের একটি দল ফজরের 
সালাতে কুনুত পাঠ প্রমাণিত আছে বলে অভিমত ব্যক্ত করেছেন। তারপর এই অভিমত ব্যক্তকারীরা 
পূর্বে । যাঁরা রুকৃণর পূর্বে বলে মত ব্যক্ত করেছেন, তাদের মতে ইব্‌ন আবু লায়লা রে) ও ইমাম 
মালিক ইব্‌ন আনাস রে)-ও রয়েছেন । যেমন ইউনুস রে) ইব্‌ন ওহাব (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন £ আমি ইমাম মালিক (র)-কে বলতে শুনেছি, যা আমার হৃদয়ে বিশেষভাবে স্থান করে 
নিয়েছে, সে-টি হচ্ছে- ফজরের সালাতে রুকৃ* করার পূর্বে কুনৃত পাঠ করতে হয়। 
আর যারা বলেছেন, কুনুত পাঠ হচ্ছে রুক্‌' করার পরে, তাদের দলীল হচ্ছে- আবু হুরায়রা রো), 
ইব্‌ন উমার (রা) ও আবদুর রহমান ইব্‌ন আবু বাকার রো) থেকে বর্ণিত পূর্বোল্লিখিত হাদীসসমূহ। 
তাঁদের বিরুদ্ধে দ্বিতীয় দলের দলীল হচ্ছে- সুফ্য়ান, আসিম আনাস (রা) সূত্রে বর্ণিত হাদীসে 
রাসূলুল্লাহ্‌ এক মাসকাল যাবত রুকু*র পরে কুনুত পাঠ করেছেন, ০০০০০০৪৪ 
করার পূর্বে । 
এ বিষয়ে অন্যান্য আলিমগণ তাঁদের বিরোধিতা করে বলেছেনঃ ফজরের সালাতে রুকৃণর পূর্বে কিংবা 
পরে কোন অবস্থাতেই আমরা কুনুত পাঠের বিষয় স্বীকার করিনা । 
এ বিষয়ে তাদের প্রমাণ হচ্ছে, কুনুত সংক্রান্ত ওই সমস্ত হাদীস, যা আমরা পূর্বে উল্লেখ করে এসেছি। 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) কর্তৃক বর্ণিত, একটি হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ ত্রিশদিন ' 
কুনৃত পাঠ করেছেন। অতএব আবৃদুল্লাহ ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট রাসূলুল্লাহ্‌ পর কর্তৃক পঠিত 
54087555555 
বর্ণিত হয়েছে_ - | 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৫৯ 


Wwww.waytojannah.com 


Contents fl 


৪৬৬ | তাহাবী শরীফ 


০০ ৩৩০ প7৪ রা ররর রা ডে ০5 ঠপু পে কু পক পাপ ০ বু Aor EH 
ক “0+ 0 foe Ore foe Gg TE রড A077 one oe ৮ ০৮:০৫ £47494 ০+ +৮০0 “০ 
১৩ 4445 75271 1১৫ 91 এ ০০ ০১১৪১ ০] JG dle ০০ Gaile ০০৪০০ 


পা ০৩ 


১4০ 


১৩৬৬. ফাহাদ ইব্‌ন সুলায়মান রে) আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, রাসূলুল্লাহ্‌ উই 513 
করেননি, পরেও করেননি । 
81155715755 ১৬ 
(০১5 et LE EE ৭111 0১০১ 5০৪ JUG Sys onl ০৭ alle Call ০০ 
৯৬৮০ তে ৩০৯ ১৪৯০৪ Al 04৩ ০৩৬। এ০০ ৮০ ০৫৮ LD নিস বির 
্‌ - Saal 
১৩৬৭. ইব্‌ন আবূ দাউদ (র) ..... ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ শ্রহুহই উসাইয়া ও যাকওয়ান গোত্রদ্ধয়ের বিরুদ্ধে বদ্‌ দু'আ করার নিমিত্ত এক মাসকাল 
বর যি রাহা 
ত্যাগ করেন ইব্‌ন মাসউদ রো) ফজরের সালাতে কুনৃত পাঠ করতেন না। 
আবু জা’ফর (ইমাম তাহাবী র) বলেন £ এই ইব্‌ন মাসউদ রো) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ 
গর্্৪-এর কুনুত ছিলো বদ্‌ দু'আ করার নিমিত্ত এবং তিনি পরিশেষে উহা ত্যাগ করেছেন। অতএব 
কারি বররন যারা =: বকর দুরে ই 
পাঠ করতেন না। 
রাসূল থেকে কৃত পাঠ সংক্রান্ত অন্যতম বর্ণনাকারী হচ্ছেন আবদুল্লাহ ইব্‌ন উমর রে) 
তিনি জানিয়ে দিয়েছেন যে, রন জারাহতা আলা রারুদুরতি ভর এ দিয়োক আরতি অত 
করেন 8 ১৯১৮১7৫১৪22 9125 CS Sl ৯:০০ ০০০ এ] ০০ “তিনি তাদের প্রতি 
ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শান্তি দিবেন” এই বিষে তোঁমার করনীয় কিছুই নাই, কারণ তারা 
যালিম” (৩ £ ১২৮)। তখন (কুনুত) পাঠ থেকে বিরত থাকেন। বস্তুত ইব্‌ন উমর (রা)-এর নিকটও 
54 eS a ML 
করতেন না। এমন কিয়া কুনুত পাঠ করতেন ভদেরকে ভন ভি করতেন 


of0 #2 #040 


CE JG Soll se ০2 alle 0৬৪ JG Sy pln Cts ১ 


৬০৩ ০০৭ ০৮০ ১ ৯ 005 ০৯৮ ও 9০ LLG 05 00 Ls 


০৮4৪ 7০,%9% ৭. 


০9১৯০ ১৪ ৭৪৪৯ 5 ০৪ এন শিখি ই 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত ৪৬৭ 


১৩৬৮. ইব্রাহীম ইব্ন মারযুক (র) আবূ মিজলায (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
ইবৃন উমার (রা)-এর পেছনে ফজরের সালাত আদায় করেছি; কিন্তু তিনি কুনুত পাঠ করেননি । আমি : 
প্রশ্ন করলাম, বার্ধক্য জনিত কারণ আপনাকে কুনুত থেকে বিরত রেখেছে ? তিনি উত্তরে বললেন, 
আমার সাথীদের (সাহাবা) কারো থেকে কুনুত পাঠ করা আমার নিকট প্রমাণিত নয়। 


A ESA) AEA LEILA ME SE Le GEE OR EM 
০1 ০০৫৯1 ১০ Cad Gi 05 ০০855 লও 0 UG ৯০২০ ol GES টান 
A og 15 ৩8090 LT ০5491 72০৩ ৮৭115 প্‌ পপর ০ 9৫4 ০012 £09, 
০০0৭৩ ০০০0 903 pill ০০ cic 401 ৮০০০ ০৮৪ ll JG (১11 


ঞ& পা 07 


-41১21531 লল্াটি ২৩০০ ৯০০০৯ ৪৯৮৪৩ ০০৯ (৪13৫০ 


১৩৬৯. আবূ বাকরা রে) ..... আবুশ শা‘ছা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি ইব্‌ন 
উমর রো)-কে কুনুত পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম । তিনি উত্তরে বললেন, আমি কাউকে কুনুত 
পাঠ করতে দেখিওনি এবং পাঠকালে উপস্থিতও ছিলাম না। ওহাব (রে)-এর হাদীসেও এরূপ বর্ণিত 
হয়েছে এবং মুআম্মিল (র)-এর হাদীসে এসেছে, আমি কাউকে কুনুত পাঠ করতে দেখিনি । 


(৮০০ ০৪ ০২| ০:০০ JG 421 ০০ ২০৮৪৪। ০০ 85০19 (5515450১115, 
১৫১০৪ ODN LUNES GI YEG EN ০5 UG att pe 
০15৯ ৮৭৭ রর (৮913 41৮৯2 দি ৮০০ ৬০৭ ০3 ৮৮০১ 


প ০৮০৩ 


- ব39418) 
১৩৭০. আবূ দাউদ রে) আবূ বাকরা (রে) ..... আশ'আস (র)-এর পিতা থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন, ইব্‌ন উমার রো)-কে কুনৃত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন- কুনৃত 
কি? তিনি বলেন ঃ ইমাম যখন শেষ রাক'আতের কিরা'আত শেষ করবেন তখন দাড়িয়ে থেকে দু'আ 
করবেন। তিনি রো) বলেন- আমি কাউকে তা করতে দেখিনি; বরং হে ইরাকবাসী, আমার ধারণা, 
এ 


০৮০ ৫9৩ প্‌ পপ পল লিং 0:১4 কু Eee ভু তি 


# og 


CUE BUA ডে SEE UL LB 
-০৮এ০ 3৩ 
১৩৭১. আবূ বাকরা (র) ..... তামীম ইব্‌ন সালামা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইব্‌ন 


উমর (রা)- কে কুনুত সম্পর্কে ভিজ্ঞাসা করা হলে তিনি অনুরূপ উল্লেখ করেন। তবে এই বর্ণনায় 
রয়েছে, তিনি বলেন, আমি দেখিওনি এবং অবগতও নই । 

সংশ্লিষ্ট বিষয়ে ইব্‌ন উমর রো) থেকে বর্ণিত হাদীসের ব্যাখ্যা-বিশ্লেষণ হচ্ছে এই যে, তিনি নিমোক্ত 
. আয়াত অবতীর্ণ না হওয়া পর্যন্ত রাসূলুল্লাহ্‌ গুহুই-কে শেষ রাক্’'আত ত থেকে মাথা উত্তোলন করে কুনুত 
পাঠ করতে দেখেছেন, আয়াতটি হচ্ছে- 


WwWww.waytojannah.com 


Contents 


৪৬৮ ্‌ তাহাবী শরীফ 


| ১১৪৩ জট LAL COE এপ কা ভা এ সে 
“তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শান্তি দিবেন- এই বিষয়ে তোমার করণীয় 
কিছুই নাই, কারণ তারা যালিম”। (৩. 8 ১২৮) তারপর এ আয়াত অবতীর্ণ হওয়ার কারণে তিনিও 
যে কুনৃত পাঠ করতেন তা থেকে বিরত থাকেন । আবূ মিজ্লায (র) ইব্‌ন উমর (রো)-কে প্রশ্ন 
করলেন যে, বার্ধক্য আপনাকে কুনৃত থেকে বিরত রাখছে ? তিনি উত্তরে বললেন, ০ 
-এর সাহাবীগণের কারো কুনৃত পাঠ করা আমার নিকট প্রমাণিত নয়, অর্থাৎ রাসূলুল্লাহ্‌ এইই 
পাঠ ছেড়ে দেয়ার পর তীরা তা পাঠ করতেন না। 
ইব্‌ন উমর রো)-কে আবুশ শা'ছা কুনুত সম্পর্কে প্রশ্ন করেন এবং ইব্‌ন উমর (রা) তাকে পাল্টা প্রশ্ন 
করেন, কুনৃত পাঠ কি ? তিনি তাকে অবহিত করলেন যে, ইমাম. ফজরের সালাতের শেষ রাক্‌'আতে 
যখন কিরা'আত শেষ করবেন তখন দাড়িয়ে থেকে দু'আ করবেন। তখন তিনি বললেন, আমি 
কাউকে কুনৃত পাঠ করতে দেখিনি। যেহেতু তিনি রাসূলুল্লাহ শর্ট কর্তৃক পঠিত কুনুত সম্পর্কে যা 
জানতেন তা ছিলো রুকু'র পরে দু'আ করা । আর রুকু'র পূর্বে তিনি রাসূলুল্লাহ্‌ গং এবং তার পরে 
অন্য কাউকে কুনৃত পাঠ করতে দেখেন নি। এই কারণেই তিনি তা অস্বীকার করেছেন। 
বস্তুত আমরা তীর সুত্রে যে হাদীস বর্ণনা করেছি এর দ্বারা প্রমাণিত হয়ে গেল যে, রুকু'র পরে 
রাসূলুল্লাহ্‌ প্রঃ কর্তৃক কুনুত পাঠ করা রহিত হয়ে গেছে এবং রুকু*র পূর্বে কোন অবস্থাতেই যে 
কুনৃত পাঠ নেই তাও প্রমাণিত হয়ে গেল৷ রহিত হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ প্রঃ ও তার পরবর্তী 
ডিনার ভাগত নি 
হ্রহহ থেকে কুনৃত পাঠ সম্পর্কে আরেক রাবী হচ্ছেন-.আবৃদুর রহমান ইব্‌ন আবু বাকার 

(রা)। তিনি তার বর্ণনাকৃত হাদীসে অবহিত করেছেন (যো আমরা বর্ণনা করে এসেছি) যে, রাসূলুল্লাহ্‌ 

অল বুনূতে ফাফিরদের বিরুদ্ধ বদ্‌ দু'আকরতেন। আর আল্লাহ্‌ আলা ভা-নিমোভ আয়াত ছারা | 
রহিত করে দিয়েছেন_ ১১১ 1 ৫215 ০১2 1 2৮৩ ০৭৯। ১৯ এ ০এ৪ “তিনি তাদের প্রতি 
ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শান্তি দিবেন-এই বিষয়ে তোমার করণীয় কিছুই নেই” (৩৪১২৮)। 
বস্তুত এতেও ফজরের সালাতে কুনৃত পাঠ পরিত্যাগ করার বিষয়টি অবধারিতভাবে প্রমাণিত হয় । 
রাসূলুল্লাহ্‌ প্রত থেকে কুনৃত পাঠ সংক্রান্ত বর্ণনাকারীদের মধ্যে খুফাফ ইব্‌ন ঈ"মা (রা) অন্যতম । 
তিনি উল্লেখ করেন যে, রাসূলুল্লাহ্‌ গু যখন রুকু“ থেকে মাথা উত্তোলন করলেন তখন বললেন ৪. 
“আসলাম গোত্রকে, আল্লাহ্‌ নিরাপদ রাখুন," গিফার গোত্রকে আল্লাহ্‌ ক্ষমা করুন, উসাইয়া গোত্র 
আল্লাহ্‌ ও তাঁর রাসূলের প্রত নাফরমানী করেছে, রাহি বারা রি ভিডি এরা 
তাদেরকেও, যাদের কথা তাদের সাথে তিনি উল্লেখ করেছেন। 

বস্তুত ইব্‌ন উমার (রা) ও আবদুর রহমান (রা)-এর হাদীসয়ের ন্যায় এই হাদীসেও রাসূলুল্লাহ 
Bl COE SMS tA যা স্পষ্টত বুঝা যাচ্ছে। তারা উভয়ে তাদের বর্ণিত 
হাদীসে এই মর্মে অবহিত রুরছেন যে, রাসূলুল্লাহ্‌ প্ টড দিত দ্য 
কুনুত পাঠ পরিত্যাগ করেন । 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত ৪৬৯ 


অতএব যেমনিভাবে তীদের বর্ণিত উভয় হাদীস রহিত হয়ে গেছে, অনুরূপভাবে খুফাফ ইব্‌ন ঈ'মা 
(রা)-এর হাদীসও রহিত হয়ে গেছে। বরং ইব্‌ন ঈ'মা (রা)-এর হাদীস অপেক্ষা তাদের উভয়ের 
হাদীস উত্তম। এতেও কুনুত পাঠ পরিত্যাগ করার বিষয়টি অবধারিতভাবে প্রমাণিত হয় । 
রাসূলুল্লাহ্‌ থেকে কুনুত সংক্রান্ত বর্ণনাকারীগণের মধ্যে বারা রো)ও একজন । তার থেকে বর্ণিত 
আছে যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ ফজর ও মাগরিবের সালাতে কুনৃত পাঠ করতেন। কিন্তু তিনি তার 
কুনৃতের স্বরূপ ব্যাখ্যা করেননি । সম্ভবত তীর রিওয়ায়াতে সে-ই কুনৃত-ই উদ্দেশ্য, যা ইব্‌ন উমর (রা) 
ও আবদুর রহমান ইব্‌ন আবূ বাকার (রা)-এর রিওয়ায়াতদ্বয়ে এবং অন্যান্যদের রিওয়ায়াতে বর্ণিত 
হয়েছে। তারপর তাও এই আয়াত দ্বারা রহিত হয়ে যায়। 

এই হাদীসে ফজর এবং মাগরিবকে মিলিত করে উল্লেখ করা হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ এ উভয় 
সালাতে কুনুত পাঠ করতেন। বস্তুত আমাদের বিপক্ষ অবলম্বনকারীদের নিকটও মাগরিবের সালাতে 
_ কুনুত পাঠ রহিতকরণ একটি স্বীকৃত বিষয়। কারো জন্য উক্ত সালাতে কুনৃত পাঠ করা বৈধ নয়। 
অতএব এটা-ই প্রমাণ বহন করছে যে, ফজরের সালাতে কুনুত পাঠ করাও অনুরূপভাবে রহিত "হয়ে 
গেছে। 

রাসূলুল্লাহ্‌ হুই থেকে ফজরের সালাতে কুনুত পাঠ সংক্রান্ত রাবীদের মধ্যে আনাস ইব্‌ন মালিক (রা) 
অন্যতম । আম্র ইব্‌ন উবায়দ রে) আনাস (রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ হু: ফজরের 
সালাতের রুকু“র পরে সর্বদা এবং আজীবন কুনুত পাঠ করতেন। এই হাদীসে ফজরের সালাতে কুনুত 
পাঠ প্রমাণিত করা হয়েছে এবং কুনৃত পাঠ যে রহিত হয় নাই তা ব্যক্ত হয়েছে। ৰ 

বস্তুত আনাস (রা) থেকে উল্লিখিত (আমর ইব্‌ন উবায়দের) রিওয়ায়াতের বিপরীতে একাধিক 
রিওয়ায়াত বর্ণিত আছে। আয়্যুব (র) মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আনাস (রা)-কে এই মর্মে প্রশ্ন করা হয় যে, রাসূলুল্লাহ্‌ গ্রহ ফজরের সালাতে কুনুত পাঠ 
করেছেন ? তিনি উত্তরে বলেন, হা, তারপর তাকে জিজ্ঞাসা করা হয়- কুকুর পূর্বে না পরে ? তিনি 
বলেছেন, রুকু*র সামান্য পরে । ইসহাক ইব্‌ন আবদুল্লাহ ইবন আবূ তালহা (র) আনাস (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ ত্রিশ দিন রিল ও যাক্ওয়ান গোত্রদ্বয়ের বিরুদ্ধে বদ্‌ 
দু'আ স্বরূপ কুনুত পাঠ করেছেন। কাতাদা (র) আনাস (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
হুমায়দ (র) আনাস (রা) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 

হুমায়দ (র) আনাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ গু বিশ দিন কুনুত পাঠ করেছেন। 
উল্লিখিত সকলে আমর ইব্‌ন উবায়দ ..... হাসান বসরী (র) সূত্রে বর্ণিত রিওয়ায়াতের পরিপন্থী 
রিওয়ায়াত করেছেন। আসিম রে) আনাস (রা) থেকে রুকু*র পরে কুনুত পাঠকে. সম্পূর্ণরূপে অস্বীকার 
করার কথা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ্‌ হস শুধু একমাস কুনৃত পাঠ করেছেন। কিন্তু কুনৃত পাঠ 
ছিলো রুকু'র পূর্বে । অতএব এটাও আমর ইবৃন উবায়দ-এর রিওয়ায়াতের পরিপন্থী ও বিপরীত 
হলো । বস্তুত আনাস (রা)-এর রিওয়ায়াত দু'ভাবে দুই সূত্রে এসেছে । কারো জন্য দুই সূত্রের কোন 
এ হরি 
করার অবকাশ রয়েছে। ৃ | | 


Wwww.waytojannah.com 


Contents 
8৭০ .. তাহাবী শরীফ 


অবশ্য তার উক্তি, “কিন্তু কুনুত পাঠ রুকৃ"র পূর্বে” এটা তিনি রাসূলুল্লাহ্‌ গত থেকে শুনেছেন বলে 
উল্লেখ করেননি। সম্ভবত আনাস (রা) রাসূলুল্লাহগ্রুঃ-এর পরে কোন সাহাবী থেকে এটা নিয়েছেন। 
অথবা এটা আনাস (রা) এর ইজতিহাদ প্রসৃত অভিমত, যা অন্যান্য সাহাবীদের অভিমত ও বর্ণনার 
পরিপন্থী । সুতরাং সুস্পষ্ট কোনরূপ শরয়ী প্রমাণ ব্যতীত তার প্রতিপক্ষ আনাস (রা)-এর অভিমত তার 
' প্রতিপক্ষ অপরাপর সাহাবীর অভিমতের উপর প্রধান্য পেতে পারেনা । 

কোন প্রশ্নকারী যদি প্রশ্ন করে যে, আবু জাফর রাষী (র) রাবী” ইব্‌ন আনাস (র) থেকে বর্ণনা 
করেছেন যে, আমি আনাস ইবৃন মালিক (রা)-এর নিকট বসা ছিলাম । তাকে বলা হলো- রাসূলুল্লাহ্‌ 
জান রাত হো নিব রজুদুরাহ ই মব্দাফছরের সহি মাত 
পাঠ করতেন, তারপর তিনি পৃথিবী থেকে বিদায়.নেন। | 

. এর উত্তরে বলা যায়, বর্ণিত কুনৃতটি সে-ই কুনৃত হওয়ার সম্ভাবনা রয়েছে ,যা আমর ইব্‌ন উবায়দ 
রে) আনাস (রা) থেকে বর্ণনা করেছেন। যদি তাই হয় তাহলে তো এটা আমাদের পূর্বোল্লেখিত 
বর্ণনার পরিপন্থী । আর যদি কুনৃত বলতে রুকৃ"র পূর্বের কুনৃত বুঝানো হয়ে থাকে, যা আসিম রে)-এর 
সূত্রে আনাস (রা) থেকে বর্ণিত। ফলে আমাদের নিকট রুকৃ'র পূর্বে কুনুত সংক্রান্ত কোন হাদীস 
রাযি কং তালা রে) নে মুদি আগা গত রা রর ভরদ্যার কক 
পরে কুনুত পাঠ রহিত হয়ে যাওয়ার বিষয়টি। 

রাসূলুলাহ্‌ গু থেকে ফজরের সালাতে কুনুত পাঠ করার বিষয়ে বরণনাকারীদের মধ্যে আবু হুরায়রা 
রো)ও অন্যতম । সেই কুনূতে এক সম্প্রদায়ের জন্য ছিলো মুক্তির দু'আ; আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে 
ছিলো অভিসম্পাতের বদ্‌ দু'আ। তার সূত্রে বর্ণিত হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ্‌ উর -এর প্রতি 
যখন আল্লাহ্‌ তা“আলা :; ০০1 ১ ৩৫ ০4 আয়াত অবতীৰ্ণ করেন তখন তিনি তা পাঠ করা থেকে 
বিরত থাকেন। 

কেউ যদি প্রশ্ন করেন, তা ডি গর রা 
(রা) ফজরের সালাতে কুনৃত পাঠ করতেন। যেমন- 


5 12 ৬ 


ls REA 
১৩৭২. ইউসুফ (র) এবং রাওহ ইব্নুল ফারাজ (র)- এর সূত্রে জা'ফর ইব্‌ন রাবীআ“ রে) আ'রাজ 
রে)-এর উক্তি উল্লেখ করেছেন যে, আবু হুরায়রা (রা) ফজরের সালাতে কুনুত পাঠ করতেন। 
আবু জাফর তাহাবী রে) বলেন ৪ এ থেকে বুঝা যাচ্ছে যে, আবু হুরায়রা (রা)-এর মতে রহিত হয়ে 
গিয়েছিলো রাসূলুল্লাহ্‌ শর কর্তৃক কাফিরদের বিরুদ্ধে পঠিত বদ্‌ দু'আ। কিন্তু এর সাথে যেই কুনুত 
ছিলো তা কিন্তু রহিত হয়নি । 

. এ প্রশ্নের উত্তরে বলা যায় ইউনুস ইব্‌ন ইয়াধীদ রে) যুহ্রী. (র) থেকে সেই কুনুতের হাদীস বর্ণনা 
জিনিয়া সিনা রত হিলি OT 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত ‘8৭১ 


ইব্‌ন শিহাব (র)-এর সুত্র রর রে রর আমরা এই 
বিষয়ে অবগত হয়েছি যে, রাসূলুল্লাহ্‌ প্রত -এর প্রতি যখন 2.৯ ১1০০ 1 4 আয়াত অবতীর্ণ 
হয় তখন তিনি তা পরিত্যাগ করেন। অতএব প্রমাণিত হলো য়ে, উক্ত আয়াত অবতীর্ণ হওয়ার উল্লেখ 
হলো ইমাম যুহ্রীর (র) উক্তি। কুনুত পাঠ পরিত্যাগ করার উক্তি আবূ হুরায়রা (রা)-এর উক্তি নয়, 
যেটিকে সাঈদ ও আবু সালামা রে) আবু হুরায়রা (রা) এর সূত্রে বর্ণনা করেছেন। 
অতএব প্রথমত এই সম্ভাবনা উপেক্ষা করা যায় না যে, আবু হুরায়রা (রা) উক্ত আয়াত অবতরণের 
. ব্যাপারে অবহিত ছিলেন না। ফলে তিনি নবুয়ত যুগ পরবর্তী সময়ে স্বীয় জ্ঞান অনুযায়ী আমল তথা 
ফজরের কুনুত পাঠ অব্যাহত রেখেছেন, ৬ 
প্রত্যক্ষ করেছিলেন । যেহেতু এর পরিপন্থী দলিল প্রমাণ তার নিকট পৌছায়নি। ,. 
পক্ষান্তরে আবৃদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) ও আবদুর রহমান ইবৃন আবূ বাকার (রা) উক্ত 
51855748788 
দিয়েছে। ফলে তারা উভয়ে তা পাঠ থেকে বিরত থেকেছেন। এবং পূর্ববর্তী রহিত বিষয়কে পরিত্যাগ 
করেছেন। 
দ্বিতীয় প্রমাণ ৪ ইব্‌ন ঈ'মা'র হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ্‌ গুহই রুকু থেকে মাথা উত্তোলন করে 
বলেছেন ঃ গিফার গোত্রকে আল্লাহ্‌ ক্ষমা করুন, তারপর তিনি পূর্ণ হাদীস বর্ণনা করেছেন। এতে 
রয়েছে এরপর তিনি গ্রহ আল্লাহু আকবার বলে সিজ্দায় লুটিয়ে পড়লেন । এতে প্রমাণিত হলো যে, 
তিনি যা কিছু বলতেন তা সবই উক্ত আয়াত অবতরণের কারণে পরিত্যাগ করেছেন। এবং সেই 
85459554445 তাদের পর তিনি তা পাঠ করা 
ছেড়ে দেন। 
ইয়াহইয়া ইব্ন কাসীর (র) সূত্রে বর্ণিত হাদীসে আবু হুরায়রা (রা)-এর উক্তি আমরা আবু সালামা 
সা আবু হুরায়রা সূত্রে এই অধ্যায়ে পূর্বে বর্ণনা করে এসেছি । সেখানে তিনি কুনুতের কথা উল্লেখ 
করেছেন। সেই হাদীসে আবু হুরায়রা (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ পরই দু'আ করলেন না। আমি কারণ 
জিজ্ঞাসা করলে তিনি বললেন, তুমি কি (অবগত নও) যে, তারা আমার নিকট আগমন করেছে। 
উক্ত হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ হহুহইর ইশা'র সালাতে উক্ত কুনুত পাঠ করতেন, যেমনিভাবে 


_, তিনি ফজরের সালাতে পাঠ করতেন। বস্তুত ইশা’র সালাতে কুনুত পাঠ পূর্ণরূপে.রহিত হয়ে যাওয়া 


(অন্য কুনুত সর) স্বীকৃত বিষয় । সুতরাং ফজরের সালাতেও অনুর কুনুত পাঠ রহিত হয়ে যাওয়া 
প্রমাণিত হয়। . | 

কুনৃত সংক্রান্ত রাসূলুল্লাহ্‌ হুঃ থেকে বর্ণিত এই সমস্ত হাদীসের প্রেক্ষাপট ও বিশ্লেষণ যখন আমরা 
সুস্পষ্টরূপে বর্ণনা করলাম এবং ফজরের সালাতে এখন কুনুত পাঠের অপরিহার্যতা প্রমাণিত হয়" 
এইরূপ কোন হাদীস পেলাম না, তাই আমরা এতে কুনৃত পাঠের হুকুম দেই না; বরং পরিত্যাগ করার 
হুকুম দেই। প্রকৃতপক্ষে রাসূলুল্লাহপুুহঃ এর কতক সাহাবী উক্ত কুনুত পাঠকে পরিপূর্ণরূপে অস্বীকার 
করেছেন। যেমন আলী ইব্‌ন মা’বাদ রে), হুসায়ন ইব্‌ন নাস্র (র) ও আলী ইব্‌ন শায়বা রে) ..... 
আবু মানিক আদ-আশজাদ-সা' ইনূন তারিক () থেকে বণনা বারেন যে, তিনি বলেন 8 আমি 


WwWww.waytojannah.com 


Contents 


৪৭২ তাহাবী শরীফ. 


আমার পিতাকে বললাম £ আব্বু! আপনি তো রাসূলুল্লাহ্‌ গর আর আবূ বাকার রো), উমার (রা), 
উস্মান (রা)-এর পিছনে সালাত আদায় করেছেন। এমনিভাবে কুফায় আলী (রা)-এর পিছনে প্রায় 
পাচ বছর সালাত আদায় করেছেন। বলুন তো তারা কি ফজরের সালাতে কুনুত পাঠ করতেন ? তিনি 
বললেন, হে বৎস! (এই কুনুত পাঠ) বিদ'আত । | 
আবূ জা’ফর তাহাবী রে) বলেন $ আমরা ফজরের সালাতে কুনৃত পাঠকে এই অর্থে বিদ'আত 
বলবো না যে, তা ছিলো না, পরে হয়েছে। বরং এই বিদ'আত তো পূর্বে ছিলো, তবে পরবর্তীতে 
রহিত হয়ে যায়। যা আমরা উভয় প্রকারের রিওয়ায়াতকে পূর্বে এই অধ্যায়ে বর্ণনা করে এসেছি। 
যেহেতু রাসূলুল্লাহ হরহুইই থেকে কুনুত পাঠ আমাদের নিকট প্রমাণিত হলো না, তাই আমরা সংশ্লিষ্ট 
ব্যাপারে তার সাহাবীগণের বর্ণিত রিওয়ায়াতের দিকে মনোনিবেশ করি । 


UG ০১৭১০৫১3৮05 008 108০৯ ৪ ০৫১৪ ASAT ৪০ ০০ 01052) 
01540505455 ০১500505405 5520 1109 এ 0885 0 
০5207277558 CNET 
১০ ১৪৩ ৮1৯১৩ এ১৯৫১ %3 ১০৩ শর ১2৯৭1 এ০ এও, Jay 
০৯) ১৯১৩ ১৯১৩ ৬৯৮০৪ এল] 2:55 ০5 0155 এ (1 4০৪ 
১৩৭৩. সালিহ্‌ ইব্‌ন আবদুর রহমান আল-আনসারী (রে) ..... উবায়দ ইব্‌ন উমায়র (র) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, আমি উমর (রা)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি। তিনি তাতে 
টা রা 


০৮9 পপ তা 


০. পপ or 


হেল্প; আমরা তোমার নিকট সাহাহ চি এবং তোমার নিকট মা র্না করছি তোমারই 
উত্তম প্রশংসা করছি এবং আমরা তোমার শোকর আদায় করছি, তোমার না শোকরী করছি না, যারা 
502 
আযাবের ভয় হৃদয়ে পোষণ করি। বস্তুত যদিও তোমার প্রকৃত শাস্তি শুধু কাফিরগণের উপরই হবে । 


www.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় 8 সালাত ৪৭৩ 
১৪০৩ ০০ ০৪০০৯ (01015155105 0 ১১৮05 JG EE ৬৪ cle BV -\V 
এ ১0১2 St nie SAL 2৪ 


ALLY, পালার কী ক 


১৩৭৪, ক ৫ আবদুর রহমান ইব্‌ন আব্যা আল- খুযাঈ' (র) থেকে বর্ণনা করেন যে, 
তিনি উমর (রা)- এর পিছনে সালাত আদায় করেছেন তিনি অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু এতে তিনি 
বলেছেন, “আমরা তোমার উত্তম প্রশংসা করছি এবং তোমার অকৃতজ্ঞ হব না, তোমার কঠিন শাস্তিকে 
ভয় করি।” 


“oe ore 2 oso. # 0 


EEE EEL EU 2555555 1913 -১%০ 
55511575525 

০১১০০৯৪০৮05 ৮ 
১৩৭৫. ইব্‌ন মারযূক রে) ..... আবৃদুর রহমান ইব্‌ন আব্যা রে থেকে বর্ণনা করেন যে, উমর রো) 
ফজরের সালাতে রুকৃণর পূর্বে দু'টি সুরা দিয়ে কুনুত পাঠ করেছেন। 


রা CUE (5952. _১া৭। 
ডি SME St AME MN POE CE tm 


#807 (পু #0 


- ১৯৯০ YC cia 
হাতে রর .. উমার (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি ফজরের সালাতে দু'টি সূরা 
দিয়ে কুনুত পাঠ করতেন £ একটি হচ্ছে- এ০১১.-: ৫114আর অপরটি হচ্ছে- 445 এ 
00051) 551 ০০ ৯3১৪ ১০ ০০০ GE JG 39135511005 0৪ 8১4553108৯৬ 
০০০৯০১১7০০৯ ৪৮৮ SEU ৩৯০৮৫১৭০১৮০ ১৯৪ 


নু 
oss 


| - Stall als 03 89০ 
১৩৭৭. আবু বাকরা (র) ..... আবু রাফি' (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন $ আমি উমর 
ইবৃনুল খাত্তাব (রা)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি। তিনি সুরা আহ্যাব দিয়ে কিরা'আত 
করেছেন এবং আমি তার কুনুত শ্রবণ করেছি, অথচ আমি. শেষ কাতারে ছিলাম। 


CS 00845 CED, CHUL ES JG CS UG LE Liisa - NVA 
ulksils ৩০৮৪৩ ০৪০৮০ ১১৮১৯ ০০ (২১৫ ৬:১০ 508 ৮ 


০৯১১1 ০৫ ২2541 ২৮৪০ 2 ৪1201 ১০ ০৪ ও চে ৮০৯৭ 


পা পালা পা 


- (৮৩৪ 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৬০ Wwww.Wwaytojannah.com ‘ 


Contents | | 
8৭৪ | .  তাহাবী শরীফ 


১৩৭৮. আবূ বাকরা (র) .:... তারিক ইব্ন শিহাব (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন 8 
আমি উমর (রা)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি। তিনি যখন দ্বিতীয় রাক'আতের 
কিরা'আত শেষ করেন, তখন তাকবীর বলেন, ০ তারপর তাকবীর বলে 
রুকু করেন। 


A 80058 245 595 05 25 CS UE পি খন 
১৩৭৯. আবু বাকরা (র) ..... মুখারিক (র)-এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। . 
০৮:৪০ Load Gos oid Fo বরে ০৫ ০০4০4 ,,০ ত" 

যারা রা 


০প.:৫5.৭ 


রহ বা SE রান 
সাঈদ ইব্নুল মুসাইয়্যাবের (র) নিকট কুনুত সম্পর্কে ইব্‌ন উমর (রা)-এর উক্তির উল্লেখ করা হলে 
তিনি বলেন £ অবশ্যই ইব্‌ন উমর (রা) নিজ পিতা উমর (রা)-এর সাথে কুনুত পাঠ করেছেন। কিনতু 
তিনি তা ভুলে গিয়েছেন। 

আবু জাফর তাহাবী (র) বলেন £ উৰগরোল্িখিত বর্ণনাগুলো উমর (রা) থেকে বর্দিত। আবার তীর 
থেকে এগুলোর পরিপন্থী রিওয়ায়াতও বর্ণিত হয়েছে। 


০০৪ ৮%১০% ০%০ ৮ # 0 


১০৯০৯০০৮4১০৬০ ০০ ৫৪০৪:০০০535০১%5-৮ 

pall glo SAY ০৫ ০০০01 ip 

১৩৮১, হা দা আসওয়াদ রে) থেকে বর্ণনা করেন যে, উমর (রা) ফজরের সালাতে 
কুনৃত পাঠ করতেন না। | bh স্টক i 


১০৪৬০ 005 লু Sl 505 JUL ER ০০ Leos CHGS NAY 
oi Gt 25 2] ১০ ০১০০১ 

- 5৮837 
১৩৮২, না বিদাত ..... আস্ওয়াদ রর রাজা থেকে বর্ণনা 
করেন যে, তারা উভয়ে বলেছেন, 9557 
তিনি কুনৃত পাঠ করেননি | 


তিনি রোনাতে 0815 NAY 
oe A Ss 0101৮ DE AEA EEL LE 
« তি ই? 15 ০৯১] 


| WWWw.Wayto)j annah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত ' ঃ 2 8৭৫ 


১৩৮৩. নর (র).. টার আলকামা (র), আসওয়াদ রে) ও মাসরূক রর) থেকে বর্ণনা 
করেন যে, তারা বলেছেন £ আমরা উমর (রা)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি; তিনি 
_ কুনুত পাঠ করেননি । 


০58 ২1 CS JUS (৮১০১ salle GS YC, 1১৮1 (8,244 
= ০৮2 915 51 ০৮১। 


ERE LEE NE tr FMR ES or 1১৯ ১১৮০৫ 


টানি Ls ২০০ rs 
১৩৮৪. ইব্‌ন আবু দাউদ রে) ....: : আৰু শিহাব (র) সুত্রে বর্ণনা করেছেন যে, তারা বলেছেনঃ আমরা 
উমর (রা)-এর পিছনে সালাত আদায় করেছি, তার রুকু এবং সিজ্দার বিষয় আমাদের স্মৃতিতে 
LANA 72775 | 


পলা পাকে 


্‌ Pa EE CR CLG 85০৮5555581 
১৩৮৫. ফাহাদ রে) ..... আসওয়াদ (র) ও আমর ইব্‌ন মায়মূন (র) থেকে বর্ণনা করেন যে, তারা 
উভয়ে বলেছেন £ বাপি ০১৮৪ সির রিট 
পাঠ করেননি । 


পা 9 পা পা পা he ৩ ০০ £& ৩০5 রি পু পা “06 পা পি 25 ৩ পা LRT « 
৮১১1০21০০৭0 ১১০১০ 05 বি ও 55521 BS YE ১১৬2 321 0৯১০, 
| l il * ০4০০ পা এ ৮ 5 


টং | | ১৬৯১১১৩০৪০0 ৩০৯০ ০০ ০০৯৪ 
১৩৮৬. আবূ বাকরা (রে) ..... মনসুর রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্রাহীম 
(র)-কে আমর ইবৃন মায়মূন (র) থেকে অনুরূপ বর্ণনা করতে শুনেছি। 
আবু জাফর তাহাবী (র) বলেন ঃ এগুলো প্রথমে বর্ণিত হাদীসসমূহের পরিপন্থী । অতএব সম্ভাবনা 
থাকছে যে, তিনি (রা) উভয় বিষয়ে (কুনুত পাঠ করা না করা) সময়ভেদে আমল করেছেন। এ বিষয়ে 
আমরা পর্যবেক্ষণ ও অনুসন্ধান করে দেখছি, দেখা যায় £ 
০০ ৮৮০০০ 0৬ 0৫১7১: Me LG ১৩ ls 0 LIU NAY 

০5:51 UG ৮৯৩ ০২১ AS JHE els om dll ১০০ ০৪২০ JG ok 
"১৩৮৭. ইয়াযীদ ইব্ন সিনান রে) ..... যায়দ ইব্‌ন ওহাব (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেনঃ বস্তুত অনেক সময় উমর (রা) কুনৃত পাঠ করেছেন। __. - 
সুতরাং যায়দ (র) তাই বর্ণনা করেছেন, যা আমরা পূর্বে উল্লেখ করেছি যে, তিনি অনেরু সময় কুনুত. 
পাঠ করেছেন। আবার অনেক সময় (উমর রা) কুনুত পাঠ করেননি ।.কি কারণে তিনি কুনৃত পাঠ 


করেছেন, a UE 
অঁযিনা: দেখলাম 


www.waytojannah.com 


Contents 


৪৭৬ | '  তাহাবী শরীফ 


পর ১১০৮1১৮2095 085০ ১ 10১১7 
i EE 


১৩৮৮, রনি আস্ওয়াদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ যখন উমর 
(রা) যুদ্ধবিথহে ব্যস্ত থাকতেন তখন তিনি কুনুত পাঠ করতেন। পক্ষান্তরে যখন যুদ্ধ-বিগহে ব্যস্ত 
থাকতেন না তখন কুনুত পাঠ করতেন না। 

সুতরাং আসওয়াদ (র) সেই কারণ ও মর্মই বর্ণনা করেছেন, যা সামনে রেখে উমর (রা) কুনুত পাঠ 
করতেন অর্থাৎ, তিনি যখন যুদ্ধ-বিগ্রহে ব্যস্ত থাকতেন তখন শত্রুদের বিরুদ্ধে কুনুতের মাধ্যমে বদ্‌ 
দু'আ করতেন এবং তাদের বিরুদ্ধে আল্লাহ্‌. তা'আলার নিকট সাহায্য প্রার্থনা করতেন। যেমনিভাবে 
রাসূলুল্লাহ্‌ বরই সাহাবীগণকে শহীদ করার কারণে কাফিরদের বিরুদ্ধে বদ্‌ দু'আ করেছিলেন । তারপর 
আল্লাহ্‌ তা“আলা নিম্নোক্ত আয়াত অবতীর্ণ করেন ঃ তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা 
তাদেরকে শাস্তি দিবেন- এই বিষয়ে তোমার করণীয় কিছুই নাই, কারণ তারা যালিম। (৩ ৪ ১২৮) 
আবৃদুর রহমান ইব্‌ন আবু বাকার (রা) বলেন £ ১০০ 
দু'আকরেননি। 

ওরা পরো আর ভার রান তাও জাপার উর) টিম 
'পোষণকারীদের নিকট সালাতের মধ্যে কারো বিরুদ্ধে বদ্‌ দু'আ করা রহিত করে দিয়েছে। পক্ষান্তরে 
উমর (রা)-এর নিকট যুদ্ধ-বিগ্রহের সময় কুনৃতের মাধ্যমে কাফিরদের বিরুদ্ধে বদ "দুআ করাকে উক্ত 
আয়াত রহিত করেনি । তবে তার নিকট উক্ত আয়াত সাধারণ অবস্থায়, যুদ্ধ-বিগ্রহ না থাকাকালীন 
পরিস্থিতিতে কাফিরদের বিরুদ্ধে কুনৃতের মাধামে বদ্‌ দু'আ করা রহিত করে দিয়েছে। বস্তুত এর দ্বারা 
তাদের উক্তির অসারতা প্রমাণিত হয়ে গেল, যারা ফজরের সালাতে সর্বদা কুনুত পাঠের মত ব্যক্ত 
করেন। এই অধ্যায়ে উমর (রা) থেকে বর্ণিত হাদীসসমূহের এটাই হচ্ছে সঠিক বিশ্লেষণ । সং 
বিষয়ে আলী (রা) থেকে বর্ণিত হাদীস হলো নিম্নরূপ £ 


রিকি EG EE টিটি নিত Lal —\YAA 
Spo Bole G3 EL STE BE pa sl Biya 
8 +3 22 


১৩৮৯. টির রি আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি ফজরের 
সালাতে রুকু'র পূর্বে কুনুত পাঠ করতেন। রি 


CS VG alo sll si pi ata ০৪5953১৮১৫৪ (১৪১2 - NY. 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত | | ৪৭৭ 
SESE ০০৬৯ সাও এ SE UG ০০৮০১১৯০ ০০০৮০১৭4/০০১০০১৯ 


54০4৩ পাপা রণ 


নি ৩০09 0৪ ০3 2১৮০ ০১৯ এও 8111 ৯1০ ৪৪ 
১৩৯০. ইবৃন মারযূক (র) ..... শু'বা রে), হুসাইন ইব্ন নাসর রে), আব্দুল্লাহ্‌ ইব্‌ন মা’কাল রে) 
থেকে বর্ণনা করেন যে, (সুফয়ানের বর্ণনা মতে) আলী রো) ও আবু মূসা (রা) উভয়ে ফজরের 
সালাতে কুনুত পাঠ করতেন। আর শু'বা (র)-এর বর্ণনা মতে আলী (রা) পি? 
সিটির হিরন নর ্‌ 


হিটার a) LL LIL IE Hl SLL 
১৩৯১. আবু বাকরা (র) ..... ইব্‌ন মা’কাল (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ আমি আলী 
(রা)-এর পিছনে ফজরের সালাত আদায় করেছি, তিনি কুনৃত পাঠ করেছেন। 
আবূ জা’ফর তাহাবী (র) বলেন $ এটা সম্ভব যে, Ot SOS TTT 
বৈধ মনে করতেন। আবার এ সম্ভাবনাও রয়েছে যে, তিনি বিশেষ সময়ে সেই কারণে কুনুত পাঠ 
করতেন, যে কারণে উমর (রা) তা পাঠ করতেন । তারপর আমরা অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখলাম- 


eI 2 00514505315 005 08০৮ ও 2৮ 0525 18187 খত 
6১০০৪৮০0৮৯৪ A ELLY 21০9৫ 0০8 be xe be 


৮ 
৩৫৪৫৩ 


০12. ১৯০ 96 5১ EUS 025 CAL 95521954855 


১৩৯২. রাওহ ইবনুল ফারাজ (র) ..... ইব্রাহীম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলছেন ৪ 
ফজরের সালাতে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) কুনুত পাঠ করতেন না। ফজরে সর্ব প্রথম কুনুত পাঠ 
করেছেন আলী (রা) এবং লোকজনের ধারণা যে, তিনি যুদ্ধরত হওয়ার কারণে তা করেছেন। 


Al 1 দা 


০০১০৫ ০৪৩ ৫০৮০ ১৫ ২55 ৯ ৪০০৪৪ ৯১২১০ 411 ৮৮০ sed (এ ৮৯১1 03 
pial SRE তে ০১11 5 LT 
১৩৯৩. ফাহাদ রর). রি ইব্রাহীম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ আলী (রা) ফজরের : 
সালাতে এ স্থানে কুনুত পাঠ করেছেন। যেহেতু তিনি যুদ্ধরত ছিলেন। তিনি ফজর ও মাগরিবের 
সালাতে কুনৃতের মাধ্যমে শত্রুদের বিরুদ্ধে বদ্‌ দু'আ করতেন। 
আমাদের উল্লিখিত বর্ণনার ছারা প্রমাণিত হয়েছে যে, কুনুত পাঠ সম্পর্কে আলী (রা)-এর অভিমত 
অনুরূপ, যা আমরা পূর্বে বর্ণনা করে এসেছি। আলী (রা) ফজরের সালাতেই কুনৃত পাঠ সীমাবদ্ধ 
রাখতেন না। যেহেতু ইব্রাহীম (র)-এর বর্ণনা মতে তিনি কখনো কখনো মাগরিবের সালাতেও কুনুত 
পাঠ করতেন ৪ 


WwWww.Wwaytojannah.com 


Contents 
৪৭৮ ~ | তাহাবী শরীফ 


টি ৪8222 


দত 2,98৩ 


dio 5 
sy ২১৪৪ A 

১৩৯৪. আবু বাকরা রে) ৫ আবৃদুর রহমান ইব্ন মা'কাল রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 

বলেছেন $ আমি আলী (রা)-এর পিছনে মাগরিবের সালাত আদায় করেছি, তিনি কুনৃত পাঠ এবং 

দু'আ করেছেন। 

বস্তুত সকল আলিম এ ব্যাপারে একমত যে, যুদ্ধরত না থাকা অবস্থায় মাগরিবের সালাতে কুনুত 

পাঠ করা হয় না। আর আলী (রা) যুদ্ধরত থাকার কারণে তাতে কুনৃত পাঠ করেছেন। অতএব 

আমাদের মতে ফজরের সালাতেও তীর কুনৃত পাঠ ছিল অনুরূপ ৷ 

কুনুত পাঠ সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা) থেকেও হাদীস বর্ণনা করা হয়েছে ৪ 


#024 


5: 25 DF SEL CS JOUR LAL CS U0 Us os Ue ০ ১1৭০ 


০৮০ পপ fo, #0 


- ৫1 08০58 5১ ail 4০5 lo JG 485 2111 ৮০,০০০ ০৭ ০০ ৮৯০2 

১৩৯৫. আলী ইবৃন শায়বা রে) টি আবু রাজা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি 

ইহা ET ৮558 

করেছেন। 

49305850455 355 CS YG pat i CS YG 8558 ০০7 ১৭২ 
ূ রি sil ই ssl ১১৯ UG 

১৩৯৬. আবু বাকরা রে) ..... আডিফ (র)- -এর সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন এবং এই রিওয়ায়াতে 

তিনি অতিরিক্ত এটাও বলেন $ ইবৃন আব্বাস (রা) বলেছেন, এটাই হলো “সালাতে উস্তা’ ৷ 

বস্তুত এখানেও কুনৃত সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা)-এর ব্যাপারে তা প্রযোজ্য যা আলী (রা)-এর 

ব্যাপারে প্রযোজ্য । 

আমরা অনুসন্ধানী দৃষ্টি দিয়ে দেখি তাঁর"থেকে এর পরিপ্থী কোন বর্ণনা আছে কিনা। দেখা যায় $ 


10537585885 কউ Ls -\vav 


2 


. EA AEE 
১৩৯৭. আবু বাকরা রে) ..... সাইদ ইব্ন জুবায়র রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 
আমি ইব্‌ন উমর (রা) ও ইব্‌ন আব্বাস (রা)- এর পিছনে সালাত আদায় করেছি, তারা ফজরের, 
সালাতে কুনুত পাঠ করতেন না। 


www.waytojannah.com 


- 


Contents 


অধ্যায় £ সালাত ্‌ ৪৭৯. 


০৮%%০ 


EE it te bP I STEAL CSU sats 


- Dl 5৪1০০ ৪ ১৯2 


১৩৯৮. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ..... মুজাহিদ (র) অথবা সাঈদ ইব্‌ন জুবায়র (র) থেকে বর্ণনা 
করেন যে, ইব্‌ন আব্বাস (রা) ফজরের সালাতে কুনৃত পাঠ করতেন না। 


১০০৯ 0 055 0৪ 0855 05০০ antl et ০০ (১৪১ ১৭৭ 
১০০০৪ Eel ৮০৮৫০ GE ESTA UG প্র Sp 2 ble be 

১০ 2 65৫০1 025 ০৪০০5 all 
বন্যার ৪ ইমরান ইব্‌ন হারিস আস-সুলামী রে) থেকে বর্ণনা 


করেন যে তিনি বলেছেন £ঃ আমি ইব্‌ন আব্বাস' (রা)-এর গৃহে ফজরের সালাত আদায় করেছি, তিনি 
রুকু'র পূর্বে এবং পরে কুনৃত পাঠ করেননি। 


LG 9৮ ০ ০৮4০০ পু প০%১ ভি পৃ পক চনে চা ১৩৪ 4 08, পুত 
১18৯৯ উহ OO gal ES UE ৬২৭ (১২৯ -\t. 


2 ৮৮০০ ১০০৪ bal EL UG, a) sll. ৩২ ০1৮০০ (51. 0 


ূ ৪৪587 EO 
১৪০০. আবু বাকরা (র) যা ইমরান ইবন হারিস আস-সুলামী রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন £ অর্িসিসি তন হিরা তিনি কুনুত পাঠ 
করেননি। 


‘আবূ জা’ফর (তাহাবী র) বলেন £ ইব্‌ন আব্বাস রো) -এর থেকে কুনুত বর্ণনাকারীদের মধ্যে ্‌ 


একজন হচ্ছেন আবু রাজা (র)। আর তিনি তখন বর্ণনা করেছেন যখন ইব্‌ন আব্বাস (রা) আলী 
(রা)-এর পক্ষ থেকে বসরার গভর্ণর হিসাবে নিয়োজিত ছিলেন। (তাই গভর্ণর নিযুক্ত অবস্থায় 
শত্রুদের বিরুদ্ধে কুনুত পাঠ করতেন) ৷ তার থেকে এর পরিপন্থী বর্ণনাকারী অপরজন হচ্ছেন, সাঈদ 
ইব্‌ন জুবায়র রে)। আর তার সাথে সাঈদ (র)-এর সালাত আদায় ছিলো মক্কাতে, যখন তিনি আলী 
(রা)-এর মক্কাতে চলে এসেছিলেন। অতএব সংশ্লিষ্ট বিষয়ে তার অভিমত ছিলো উমর (রা) ও আলী 
(রা)-এর সাথে অভিমতের অনুরূপ । ৃ 

বস্তুত ফজরের সালাতে কুনুত পাঠ সংক্রান্ত সেই সমস্ত হাদীস, যা আমরা তীদের থেকে বর্ণনা করেছি, 
সেগুলো ছিল বিশেষ কারণে অর্থাৎ যুদ্ধরত থাকার কারণে যা আমরা পূর্বেই বর্ণনা করেছি। সে জন্য 
ফজর এবং অপরাপর সালাতে তারা কুনুত পাঠ করেছেন। পক্ষান্তরে উক্ত অনিবার্য কারণ না থাকা 
অবস্থায় তারা তা পাঠ পরিত্যাগ করেছেন। 

রাসূলুল্লাহ্‌ গ্রহ -এর অপরাপর সাহাবী থেকেও সারা বছর কুনৃত পাঠ পরিত্যাগ করার রিওয়ায়াত 
০৮ 


Wwww.waytojannah.com 


Contents 


8৮০ | তাহাবী শরীফ 


টির টিলা 


১৪০১. আবু বাকরা রে)...... আলকামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আবৃদুল্লাহ্‌ 
ইব্‌ন মাসউদ (রা) ফজরের সালাতে কুনুত পাঠ করতেন না। 


০১০৯০ 25 0 ০৪ 4০০৮০। 0৪ 0৪ 9520 JG EE i Liss - ১, b1 
০০০০০০১০৩৪৪ ০০৪০৯১১০০১৭ ১৩৩5 52 na 


+09 


- ২০11 ০১৪ ৯2 ০৫ 4১ iyi 


১৪০২. আবু বাকরা (র) ..... আস্ওয়াদ (রা) বর্ণনা করেন যে, তিনি বলেন ঃ ইব্‌ন মাসউদ রো) 
বিতর ব্যতীত কোন সালাতে কুনৃত পাঠ করতেন না। তিনি তাতে রুকু*র পূর্বে কুনৃত পাঠ করতেন। 


০৮০ পালা প্‌ 


২৪১০৭ তা ১০ ০৮৮০০ wl উল LS ০0৪,৩১০ onl 0৪৬৯ ১৫. 


তে isle ৪5 5823 ৭11 95 04 JG ., 


১৪০৩. ইব্ন মারযূক রে) ..... আলকামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ ৮০ 
7 | 


চে DEAE 21887 


০.% ০ ₹ ০9. 


i Ee 2 রড (1৬১১০ ০৯০ 
টানি (র) ..... মাসউদ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি উপরোক্ত সনদে 
আবু বাকরা (র)..... আবু দাউদ রে) ..... আলমা সউদী (র)-এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 
১০ 01955 ১৯ ৮০98 ০০ এ ০৯ 0 JOG ০০০০। 0 008 ৫81082455১০ 
54218 ACUI SUSI 21 | JG ows ile পি ০ 
১৪০৫. ফাহাদ (র) ..... আলকামা ইব্‌ন কায়স (র) থেকে বর্ণনা করেন যে, টিক 
সিরিয়াতে আবৃদ্দারদা (রা)-এর সাথে সাক্ষাত ত করে ত তাকে কুনৃত সম্পর্কে জিজ্ঞাসা করি, তিনি এ 
ব্যাপারে তার অজ্ঞত প্রকাশ করেন। 

১৩১১১৮১% ae ০০১১১৪ CEILS Liss =\0. 


ডি 


Wwww.waytojannah.com 


রহ Contents 
অধ্যায় ৪ সালাত ” 8৮১ 


১৪০৬. ইউনুস রে) ..... মালিক (র), ইব্‌ন মারযুক রে) হার ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা করেন 
775 


০০০১৪) ১১৪ 
১৪০৭. ইব্‌ন আবু দাউদ রে) ..... হারা নর রা নানা জজ 
05557554955 তিনি কুনৃত 
পাঠ করতেন না। 
আবু জা’ফর তোহাবী) বলেন ৪ EE RE TN IE TOE 
অথচ তীর যুগে সমস্ত মুসলমান এরূপ ছিলেন যে, উমর (রা)-এর খিলাফতের পূর্ণ সময়কালে অথবা 
অধিকাংশ সময়কালে শত্রুর বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যস্ত ছিলেন। (তিনি তাদেরই একজন 
ছিলেন) এতদসত্রেও তিনি কুনৃত পাঠ করতেন না। এবং এই আবুদ্দারদা (রা) কুনৃতকে অস্বীকার 
করতেন । আর ইব্‌ন যুবায়র (রা) কুনুত পড়তেন না। অথচ তিনি তখন রণ-অভিযানে ব্যস্ত ছিলেন। 
বি দর ত কায়া রাতে ভিডি লোকদের হিরা বিত ত 
আমাদের জানা নেই। . 
বস্তুত উল্লিখিত সকলেই উমর ইব্নুল খাত্তাব (রা), আলী ইব্‌ন আবু তালিব (রা) ও আব্দুল্লাহ্‌ ইবন 
আব্বাস (রা)-এর বিরোধিতা করেছেন। তারা যুদ্ধাভিযান অবস্থায় কুনুত আছে বলে মত ব্যক্ত 
করেছেন । যুদ্ধ বিগ্রহ না থাকাকালীন পরিস্থিতিতে কুনূত পাঠ না রুরা তাদেরও অভিমত । 
তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল 
যখন আলিমগণ কুনুত সম্পর্কে মতবিরোধ করেছেন, অতএব অনুসন্ধানী দৃষ্টিকোণ থেকে এর বিশ্লেষণ 
অপরিহার্য । যাতে আমরা সঠিক মর্ম উদ্ধার করতে সক্ষম হই । 
আবু হুরায়রা (রা)-এর রিওয়ায়াত ব্যতীত অপরাপর সাহাবী থেকে আমরা বর্ণনা করেছি যে, তারা 
যুদ্ধাভিযান অবস্থায় সালাতগুলো থেকে ফজর ও মাগরিবের সালাতে কুনুত পাঠ করেছেন। আবূ 
হুরায়রা (রা) রাসূলুল্লাহ্‌ গু থেকে বর্ণনা করেছেন, তিনি ইশা"র সালাতে কুনুত পাঠ করতেন। বস্তুত 
মাগরিব অথবা ইশা'র সালাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 
তাদের কারো থেকে এই ব্যাপারে আমাদের জানা নেই যে, তিনি যুদ্ধরত অথবা যুদ্ধবিহীন কোন 
. অবস্থায় যুহর ও আসর- এর সালাতে কুনৃত পাঠ করেছেন। i 
অতএব যখন এই দুই সালাতে যুদ্ধবিহীন কোন অবস্থায় কুনুত পাঠ নেই এবং ফজর, মাগরিব ও 
ইশা’র সালাতে ও যুদ্ধভিযান বিহীন অবস্থায় কুনুত পাঠ নেই । তাই প্রমাণিত হলো, এই সমস্ত 
সালাতে যুদ্ধাভিযান অবস্থায়ও কুনুত পাঠ নেই ৷ আমরা অনুসন্ধান করে দেখেছি পূর্ণ বছর বিতর 
সালাতে দু'আ কুনূত পাঠ করা অধিকাংশ ফকীহের মাযহাব । পক্ষান্তরে তাদের এক দলের মাযহাব 
হচ্ছে, রামাদানের পনের তারিখ রাত্রে বিশেষ করে দু'আ কুনুত পাঠ করা। অতএব সমস্ত ফকীহ্গণ 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৬১. www.Wwaytojannah.com 


রে রী Contents পু 
৪৮২ - তাহাবী শরীফ 


যুদ্ধাভিযান অথবা অন্য কোন বিশেষ পরিহিত তত গা সালাত হিলেবে দি এর সালাতে 
কুনৃত পাঠ করেন। 

যখন বিতর ব্যতীত অপরাপর সালাতে একমাত্র “সালাত হওয়ার' রানা 
কুনুত পাঠ করা ওয়াজিব হওয়া খণ্ডন হয়ে গেল, তাহলে বিতর সালাত ব্যতীত অন্য কোন কারণে 
কুনুত পাঠ করা ওয়াজিব হওয়া খণ্ডন হয়ে গেল। (অর্থাৎ বিতর সালাতে সালাত হওয়ার কারণে কুনূত 
পড়া হয়, যুদ্ধাভিযানের কারণে নয়)। 

আমাদের উল্লিখিত বর্ণনার দ্বারা প্রমাণিত হলো; দ্ধ অবস্থায় এবং যুদ্ধবিহীন অবস্থায় ফজরের 
সালাতে কুনুত. পাঠ করা যুক্তি ও অনুসূন্ধানের নিরিখে সমান নয় । যা আমরা উল্লেখ করে এসেছি। 
Me el আবু ইউসুফ (র) ও মুহাম্মদ (র)-এর উক্তি ও মাযহাব । 


৪:০০ oreo of 


১298151১591 ১৯71 ও np ভি 5৪ ০ 


পাপা 


২৬. অনুচ্ছেদ £ সিজদায় যেতে প্রথমে উভয় হাত না উভয় হাঁটু রাখবে 
28 (০১,৯১৪, A 


পি 


রর 


০ 


UE কত 0582 CEE TG বক Cala Tn 
১৪০৮. আলী ইবৃন আবদুর রহমান রে) ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি সিজ্দায় 
যাওয়ার সময় উভয় হাটুর পূর্বে উভয় হাত রাখতেন। আর বলতেন, রাসূলুল্লাহ্‌ জনই এরূপ করতেন। 


#02#-/0 ০4০ 


0505555১010 ৮০০০৯০৪৯৪০৭ ০৪ 5৮৮ AL ES Nt 
রে 1০ ০০০%। ০০ ১০১৭ 1 be pill pr cll eo ৬৯০ Se sss 
ds BE 41145) Se 8০2০ 

১৪০৯. ইব্ন আব দাউদ রে) আবু হুরায়রা (রা) রাসুলুল্লাহ তুই থেকে অনুরপ বর্ণনা করেছেন। | 
AA ৪০ 0৩ JG oie 03 Sn 0৪ YG an ne ple Ce - \£), 
Se EE 52 E51 এ 52 dl ptr dll LE ৯ এ ০৪৯০৯ 
LAS CEU ১০০ ০৪ জ ৬৬411 ৬০০ 0.৪ ০৩ ১৮১০৯ 
282 


১৪১০. সালিহ ইবন আবদুর রহমান (র) আৰ্‌ হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন £ 
রাসূলুল্লাহ্‌ শ্রহই বলেছেন £ তোমাদের কেট যখন সিজুপা করবে তখন যেন উটের ন্যায় না বসে। রং 
(প্রথমে) উভয় হাত রাখবে, তারপর উভয় হাটু ৷ ৮ 


WWW.Waytoj annah.com 


Contents 
অধ্যায় 8 সালাত | | ৪৮৩ 


এক সম্প্রদায় সংশয় প্রকাশ করে বলে যে, (হাদীসে ব্য) এ কথাটি অসম্ভব, যেহেতু রাসূলুল্লাহ সুই 
বলেছেন, উটের ন্যায় বসবে না। আর উট নিজের উভয় হাতের উপরে বসে । তারপর বলেছেন, বরং 
উভয় হাটুর পূর্বে উভয় হাত রাখবে। বস্তুত এখানে উটের অনুরূপ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। 
পক্ষান্তরে হাদীসের প্রথম অংশে উটের অনুরূপ করার ব্যাপারে নিষেধ করা হয়েছে। 
হাদীসের বক্তব্যটির বিশুদ্ধতা, বাস্তবতা প্রমাণ ও এর অসম্তাব্যতা খণ্ডনের ব্যাপারে সংশয়কারীদের 
বিরুদ্ধে দলীল হচ্ছে যে, উটের উভয় হাঁটু তার উভয় হাতে বিদ্যমান। অপরাপর জন্তুর অবস্থাও তাই 
অনুরূপ । পক্ষান্তরে মানুষ এরূপ নয় । (অতএব হাদীসের অর্থ হচ্ছে) রাসূলুল্লাহ্‌ কু:ই বলেছেন, তোমরা 
(সিজদায় যাওয়ার সময়) উভয় হাটুর উপর বসবে না, যা উভয় পায়ে বিদ্যমান। যেমনিভাবে উট 
নিজের উভয় হাটুর উপর বসে, যা তার উভয় হাতে বিদ্যমান । বরং প্রথমত উভয় হাত রাখবে, যাতে 
উভয় হাটু বিদ্যমান নেই ৷ তারপর উভয় হাটু রাখবে, উট যা করে সেইরূপ নয়। 
একদল আলিম বলেছেন যে, সিজ্দায় যেতে উভয় হাটুর পূর্বে উভয় হাত রাখবে । তারা বর্ণিত 
হাদীসগুলো দ্বারা দলীল পেশ করেন। পক্ষান্তরে অপর একদল আলিম এ ব্যাপারে তাদের বিরোধিতা 
করে বলেছেন ঃ রি নিলি সর রানা 
হদীঙুলো ছারা দলীল পেশ করে 


হি Ce NE 


ff RE রত 
১৪১১. ইব্‌ন আবু দাউদ রে) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ ভুল যখন 
সিজ্দা করতেন তখন নিজের উভয় হাতের পূর্বে উভয় হাঁটু রাখতেন। 
4৫11 ১55 05055 0 5 El EEE 08 0০18 ESL Ney 
ডিন (৮1 018০:9৯ ৪ ০০ ১৬৯ 9৪ এল 
্‌ ্‌ -৪]| 3০২ ০০ ও 4252 05 বল 
১৪১২. রবিউল মু'আযৃযিন (র) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ পর 
বলেছেন, দক তাম 
এবং উটের ন্যায় বসবে না। 
বস্তুত এ হাদীসটি আবু হুরায়রা (রা) থেকে আরাজ রে) কর্তৃক বর্িত হাদীসের পরিপন্থী আর এ 
হাদীসের অর্থ হচ্ছে, নিজের উভয় হাতের উপর বসবে না, যেমনিভাবে উট নিজের উভয় হাতের উপর 
বসে থাকে। 
দান 15522551155 17512116558 
৬৯৯ ০৩ এ০৩ ১০ 4291 Ge ভিন অহ ০০০০০ ১০ 4৩৮ Gf 905 ০৩০৯ 9 
2425058478০ ap জি দি SHEE 441 ০ ০৫ YG 


Wwww.waytojannah.com 


ণ Contents 
8৮৪ | - -তাহাবী শরীফ 


১৪১৩. আহমদ ইবন আবু ইরান র) ওয়াইন ইবন হুর হুজুর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 

বলেছেন, রাসূলুল্লাহ্‌ প্রচ যখন সিজদা করতেন তখন নিজের উভয় হাত রাখার পূর্বে উভয় হাটু 

রাখতৈন। | | 

ee OE ONT a Ee 

টি ১০০৩০০০০০৭০ ৪৪ SH DUR BS bo BS 
- AL 


১৪১৪. ইব্‌ন আবূ দাউদ (র) . টিটি , কুলাইব রো) রাসূলুল্লাহ্‌ প্র থেকে অনুরূপ ধর্ণনা করেছেন। 
তবে তিনি ওয়ায়িল- এর উল্লেখ করেন নাই। অনুরূপভাবে ইব্‌ন আবূ দাউদ (র) স্বীয় স্ৃতি থেকে 
'সুফয়ান সাওরী' (র) বলেছেন, এতে তিনি তুল FENN 
আবু লায়স। রে - 


১52 5 03 9৬ 9590 5 08495 as SE EME Nie 


০৪০৪৪ 9৩1১৭] ও ডিও onl be Ak pole ১০ এল] 125 
১৪১৫. ইয়াধিদ ইব্‌ন সিনান রে) নিজ গ্রন্থ থেকে ..... কুলাইব (রা) সূত্রে বর্ণনা করেছেন। এ-ই 
শাকীক আবু লায়স একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। 

বস্তুত সিজদায় যেতে সর্বপ্রথম কোন অঙ্গ স্থাপন করবে, এ ব্যাপারে রাসূলুল্লাহ্‌ গই থেকে আপাত 
নামা লরি 
আর হাদীসগুলোর সঠিক মর্ম নির্ধারণের পন্থা হলো এই যে, ওয়াইল (রা) কর্তৃক বর্ণিত হাদীস, 
পরস্পর বিরোধী নয় । বরং আবু হুরায়রা (রা) কর্তৃক বর্ণিত হাদীস হচ্ছে পরস্পর বিরোধী । 
অতএব আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত হাদীস যা অপরাপর রিওয়ায়াতগুলোর সাথে সাংঘর্ষিক হবে 
সেটি দলীলরূপে গৃহীত না হওয়া-ই স্বাভাবিক । আর ওয়াইল (রা)- এর বর্ণিত হাদীসটি দলীল হিসাবে 
প্রমাণিত । এ-টিই হচ্ছে হাদীসের সঠিক মর্ম-নির্ধারণের পন্থা। 
ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল 
বস্তুত অনুসন্ধানী দৃষ্টিকোণ থেকে পূর্বোক্ত ব্যাখ্যার কারণ হচ্ছে এই যে, আমাদেরকে যে সমস্ত অঙ্গ 
দ্বারা সিজ্দা করার নির্দেশ দেয়া হয়েছে সে-গুলো হচ্ছে সাতটি ৷ এ বিষয়ে রাসূলুল্লাহ পশু থেকে বহু 
হাদীস বর্ণিত হয়েছে। এ বিষয়ে একটি হাদীস নিম্নরূপ ৪ 


১৯০৯ ০2 dll 50 00 ০2১৩ ০2102 ১৯121 CS ৩০৪ ৪০২৩ ৩৭ ES NEV 
০1০ ৬ 91 A ১1 JG 4591 ১০০০০ ০০৮৪ ১৩ sn Ul ০০ 


নি ডি Ul oy 34853 4845 ৯৩৯০০ ২০ 


WWW. sate annah.com 


Contents 


অধ্যায় £ সালাত | ৪৮৫ 


১৪১৬. ৬. আৰু বাকরা (র) . রি সা’দ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ বান্দাকে সাতটি 
অঙ্গে সিজদা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে, মুখমণ্ডল, দু'হাত, দু'হীটু ও দু'পা-এর যে কোন একটি ৷ 
সিজদায় পতিত না হলে সালাত ক্রুটিপূর্ণ হবে । ্‌ 

Jl be ০৬০৯ 52 4111 2181 le ELE 39১০০ ০৪1 কি 


445৭ 58317 490 1 হালি ৩০ Spe আপি অলি 09] এ ক ০০ সদ ১৯৮০৮ ৮০ 


১৪১৭. ইব্‌ন মারযূক (র) ..... সা'দ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ বান্দা যখন 
দা করে সে সাতটি নি করে! সাব রর অপ করেছ 


#02 5 #02 


401215০3353 SUG Lap di BGs EST 


Fee 


. | 2828 4৫০ 5০ 
১৪১৮, নিত হ্যারি ফাহাদ রে) এবং ইউনুস (র) ..... আর্বাস ইব্ন আবদুল মুত্তালিব 
(রা) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ গ্র্ঃ-কে বলতে শুনেছেন, বান্দা যখন সিজ্দা করে 
তার সাথে সাতটি অঙ্গ সিজ্দা করে, তার মুখমণ্ডল, দু'হাত, দু'হাটু ও দু'পা । 


১৮০05353517 25550558501 ৯০০ 96 5 05357 CEL 
41০ ১০৫০৮ ০৫৬০ sgt 194১5 


১৪১৯. ইব্‌ন মারযুক (র) ..... ইয়াঘিদ ইবৃন আল-হাদ থেকে বৰ্ণনা করেন যে, তিনিও অনুরূপ 
উল্লেখ করেছেন। 


পা ঞ 95 


চা ০০0০০) Ge mlb Ge ৩০০৪ ০০ 9০৯০ 5 JG ০৬১৩৪0৪০৯১৫, 


8০1 542০০ NE তি ০৭ 4০ 
১৪২০. ইউনুস (রে) .... ইব্‌ন আব্রাস (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ গুহ সাত অঙ্গে 
সিজদা করার নির্দেশ দিয়েছেন। 


সারে vl Ls -5£7 


ক SpE EE SU HE ১০৮৫ ১৯০১৪ 
১৪২১, ইৰ্ন আৰু দাউদ (র) ..... ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে রাসূলুল্লাহ্‌ প্র থেকে অনুরূপ 


রিওয়ায়াত করেছেন । অতএব এই সমস্ত অঙ্গগুলোর উপরই সিজুদা হয় । | 


www.waytojannah.com 


Contents 


৪৮৬ .  তাহাবী শরীফ 


আমরা অনুসন্ধানী দৃষ্টি দেই যে, অঙ্গগুলো স্থাপনের ব্যাপারে একমত্যের বিধান কিরূপ, যাতে অবহিত 
হওয়া যায়, এ ব্যাপারে তারা যে মতবিরোধ পোষণ করেছেন তার বিধান কিরূপ । বস্তুত আমরা 
দেখতে. পেলাম যে, কোন ব্যক্তি যখন সিজ্দা করে তখন সে নিজের উভয় হাটু অথবা উভয় হাত এ - 
দুটোর কোন একটিকে প্রথমে রাখে তারপর রাখে তার মাথা । আরো আমরা দেখি যখন সে সিজ্দা 
থেকে উঠে তখন সে প্রথমে মাথা উঠায়। অতএব দেখা গেল যে, উঠানোর ব্যাপারে মাথা হচ্ছে 
সর্বপ্রথম আর রাখার ক্ষেত্রে মাথা হচ্ছে সর্বশেষ । মাথা উঠানোর পরে উভয় হাত উঠায় তারপর উঠায় 
উভয় হাটু । এটি হচ্ছে সকলের কাছে একমত্যের বিষয় । . 
অতএব অনুসন্ধানী দৃষ্টিকোণ থেকে প্রমাণিত হলো যে, মাথা যখন উঠানোর ব্যাপারে অগ্রবর্তী হচ্ছে, 
রাখার ব্যাপারে হবে পরবর্তী । অনুরূপ বিধান হলো উভয় হাতের । যেহেতু উঠানোর ব্যাপারে উভয় 
হাত উভয় হাটুর অগ্রবর্তী, তাই রাখার ব্যাপারে উভয় হাত হবে উভয় হাটু অপেক্ষা পরবর্তী ৷ 

এতে -ওয়াইল (রা) কর্তৃক বর্ণিত হাদীসের বিষয়বস্তু-ই প্রমাণিত হলো । আর এটি-ই সঠিক দৃষ্টিকোণ । 
এটিকেই আমরা গ্রহণ করি এবং এটিই ইমাম আবু হানীফা (র), হার হও ও অুযারর 
(র)-এর অভিমত । . 
হযরত উমর (রা), আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রো) প্রমুখ থেকেও এরূপ বর্ণিত আছে। যেমন- 


পাঠ # 0 


8 5০ 


পাপা রত 


পম তি না ও আসওয়াদ (র) থেকে বৰ্ণনা করেন যে, তারা 
বলেছেন, আমরা উমর (রা)-এর সালাত থেকে স্মরণ রেখেছি যে, তিনি রুকু’র পরে হাঁটুর উপর ভর 
_ করে সিজ্দায় গিয়েছেন । যেমনিভাবে উট বসে । এবং তিনি উভয়-হাতের পূর্বে উভয় হাটু রেখেছেন। 


ens ie রি না LG রা a কা রা ৫ দা NEN 
Le AEG IN 5৫৪ Et BCL tl 


১৪২৩. আবু বাকরা রে) ..... ইব্রাহীম নাখুঈ রে) থেকে বর্ণনা করেন যে, 7048559, 
_ ইব্‌ন মাসউদ (রা)-এর উভয় হাটু উভয় হাতের পূর্বে ভূমিতে স্থাপিত হতো । 
55515108825 SESE A EI Ess NEN 
hE NE COE Vd Lol fe 
১৪২৪. ইব্‌ন মারযুক (র) ..... মুগীরা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্রাহীম 


(নাখঈ)-কে এরূপ ব্যক্তির ব্যাপারে প্রশ্ব করি, যে সিজ্দায় যেতে নিজের উভয় হাটুর পূর্বে উভয় 
হত স্থাপন করে। তিনি বললেন নির্বোধ অথবা পাগল ছাড়া কেউ কি এরূপ করে? 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত | - ৪৮৭ 


LIS se se A S00, Siro (55০৮8 


লু পি 


| চি 
১৪২৫. ইব্‌ন মারযূক (র) ..... মুগীরা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্রাহীম 
(নাখঈ)-কে এরপ ব্যক্তির ব্যাপারে প্রশ্ন করি, যে সিজ্দায় যেতে নিজের উভয় হাটুর পূর্বে উভয় 
হাত স্থাপন করে । তিনি বললেন, নির্বোধ অথবা পাগল ছাড়া কেউ কি এরূপ করে। 


“084 0/0 “0c. 07 oregon 


০৬43 313 021 ১৮৯০। এ ১21 ৮৩ 2৪ YY 
২৭. অনুচ্ছেদ £ সিজ্দারত অবস্থায় কোথায় হাত রাখা উত্তম 
৯৯১০০৪৭০৪0০ ৮5 CAME EG CI ১৫৭ 


৭0055 চাক 414০৮ ধনে 2০০05 পির 
En Se Bers ন ০০8৩৫ 


০.০. ৮০9 


জিবি 


১৪২৬. ইব্রাহীম ইব্‌ন মারযূক রে) ..... আব্বাস ইবৃন সাহ্‌ল রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, একবার আবু হুমায়দ, আবু উসায়দ ও সাহ্‌ল ইব্‌ন সা'দ একত্ৰিত হয়ে রাসূলুল্লাহ্‌ পর -এর 
সালাতের বিষয় আলোচনা করছিলেন। তখন আবু হুমায়দ বললেন ৪ রাসূলুল্লাহ্‌ পর -এর সালাত 
সম্পর্কে আমি সবচেয়ে ভাল জ্ঞাত আছি। রাসূলুল্লাহ্‌ প্রঃ যখন সিজ্দা করতেন তখন নিজের নাক 
এবং মুখমগ্ুলকে সুদৃঢ় করে (ভূমিতে) রাখতেন । আর নিজের উভয় হাতকে উভয় পার্থ থেকে দূরে 
রাখতেন। আর উভয় হাতকে নিজের উভয় কাধ বরাবর রাখতেন। 

আবূ জাফর তাহাবী (র) বলেন, একদল আলিম এই মত গ্রহণ করেছেন। তারা বলেছেন, সালাত 
আদায়কারীর জন্য সিজ্দারত অবস্থায় নিজের উভয় হাতকে উভয় কাধ বরাবর রাখা উত্তম ৷ এ বিষয়ে 
অন্য একদল আলিম তাদের সাথে ভিন্নমত পোষণ করে বলেছেন, বরং (সালাত আদায়কারী) . 
সিজ্দারত অবস্থায় নিজের উভয় হাত উভয় কান বরাবর রাখবে । চ 
তারা এই বিষয়ে নিম্নোক্ত হাদীসগুলো দ্বারা দলীল পেশ করেছেন £ | 


১০০৫ ০১৮০5 ১০ ৪০৮৭। 30৮05 0৪ ৫০৪০ (এ ০৪ ৪92 521 CELE ~SEvV 


el AUS আদ ও বড 4111 105 0৫ 05০৯০৮৪০৩১০ সিনা 


মি রর ০০৪4 


= ৭১] ০ 


WWwWw.waytojannah.com 


Contents 


৪৮৮ | তাহাবী শরীফ 


১৪২৭. আবু বাকরা (র) ..... হারা হুজ্র রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
রাসূলুল্লাহ্‌ এ যখন সিজদা করতেন তার উভয় হাত উভয় কান বরাবর থাকত। 
43505 05 005 ELE 0051750০০11 05005 2০125 EEN 
-4৮৭ oll 
১৪২৮. ফাহাদ ইব্‌ন সুলায়মান (র) ..... আসিম রো) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। * 
১০৯০ CS 005 91901 525 GE JG ৮০৮০ উল JG 595 ওল onl 0০০ VEYA 
৯৮:0৪ 40915 88 JG LS oh LG Se ৫] 5 ৬০৯0৪৪৪০৮৯০ 
41৯০০ GR ০৪০০০৯৯১৪৪০৩ ভে bE Elle bs Ul tS 
42৫ 552 EOE LACE 5 Ei LE 


১৪২৯. ইব্‌ন আবূ দাউদ (র) ..... আবৃদুল জাববার ইবৃন ওয়াইল ইব্‌ন হুজুর (র) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, আমি কিশোর ছিলাম, আমার পিতার সালাত আমি হৃদয়ঙ্গম করতে সক্ষম ছিলাম 
না। তারপর ওয়াইল ইব্‌ন আলকামা আমার পিতা ওয়াইল ইব্‌ন হুজ্র. (রা) থেকে আমার কাছে 
হাদীস বর্ণনা করে বললেন যে, আমি রাসূলুল্লাহ্‌ ৪এহ্ঃ-এর পিছনে সালাত আদায় করেছি। তিনি যখন 
সিজ্দায় যেতেন তখন তার মুখমণ্ডলকে নিজের উভয় (হাতের) তালুর মধ্যখানে রাখতেন। ' 
১০:০5 ০১০১০ CS 05 0:৮০ 5৩৪ ০০৮০১২১০৬৮০ GL vy: 
৯ ৮ BE YL ০৫ ১ ৫6০9৩ 91052525157 ০০ pla 
- 435৫ ০33 0০17০ | 
যা ENE) রর আবূ ইসহাক (র) বারা রো) থেকে বর্ণনা করেন যে, 
আমি তাঁকে প্রশ্ন করেছি যে, রাসূলুল্লাহ্‌ প্রত যখন সালাত আদায় করতেন তখন তাঁর মুখমণ্ডল 
কোথায় রাখতেন ? তিনি বললেন, তার উভয় হাতের তালুর মাঝখানে । 
স্বীয় সারার সূচনার. কিনারে তামার রিপা উঠানো রানি 
করেন, তারা সিজ্দারত অবস্থায়ও উভয় হাত কাধ বরাবর রাখার কথা বলেন। পক্ষান্তরে যারা 
‘সালাতের সূচনায় উভয় কান পর্যন্ত হাত উঠানোর মত পোষণ করেন, তারা সিজ্দারত অবস্থায়ও 
উভয় কান পর্যন্ত উভয় হাত রাখার মত পেশ করেন। 
বস্তুত ধারা সালাতের সূচনায় উভয় কান বরাবর হাত উঠানোর মত পোষণ করেছেন, তাদের মতের 
বিশুদ্ধতা এই গ্রন্থে ইতিপূর্বে প্রমাণিত করা হয়েছে। অতএব যারা সিজ্দারত অবস্থায়ও উভয় কান 
পর্যন্ত উভয় হাত রাখার মত পোষণ করেন, তাদের মতের বিশুদ্ধতাও প্রমাণিত হয় । আর এটিই আবু 
হানীফা রে), আবু ইউসূফ রে) ও মুহাম্মদ (র)-এর অভিমত ৷ 


WwWww.waytojannah.com’ 


Contents 


অধ্যায় 8 সালাত Ml OO | 8৮৯ 


LS Bal 611878 YA 
২৮. সি ক 


55১১ 


LA CCA ৮ 
50099051755 CE LS My cr a এ০ WG 
-01508556 ০০505 খা ০2551 58517 2521 
১৪৩১. ইউনুস ইব্‌ন আব্দুল আ'লা রে) ইয়াহইয়া ইব্‌ন সাঈদ (রে) থেকে বর্ণনা করেন যে, কাসিম 
ইব্ন মুহাম্মদ (র) তাদেরকে বসার অবস্থা দেখিয়েছেন । তিনি ডান পা খাড়া করে দিয়েছিলেন এবং 
বাম পা বিছিয়ে দিয়েছিলেন । আর বাম নিতম্বের উপর বসেছিলেন; উভয় পায়ের উপর বসেন নাই। 
তারপর তিনি বলেছিলেন ঃ আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর রে) এটি আমাকে দেখিয়েছেন এবং 
আমার নিকট তিনি বর্ণনা করেছেন যে, তার পিতা আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) এরূপ করতেন। 


৫ ৩৩ 


০ ৮১০০০১৪০৪৫০ ১০৩৪ Ei 


ডের তপ্ত 


: ১ JE 
১৪৩২. ইউনুস রে) ..... রর TEE TS হারে 
তাকে অবহিত করেছেন যে, তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) কে সালাতের "মাঝে আসন গেড়ে 
বসতে দেখতেন। তিনি বলেছেন, আমি একদিন এ রকম করি। তখন আমি অল্পবয়স্ক বালক । 
আমাকে আবদুল্লাহ্‌ ইব্‌ন উমার (রা) এরূপ করতে নিষেধ করেন। এবং বলেনঃ সালাতের সুন্নাত 
হলো- তোমার ডান পা খাড়া করে দেয়া এবং বাম পা বিছিয়ে দেয়া। আমি তাকে বললাম, আপনি 
তো এমনটি করছেন, তিনি বলেন- আমার পা আমাকে বহন করতে সক্ষম নয়। 
আঁবূ জা‘ফর তাহাবী (র) বলেন £ একদল আলিম বলেছেন যে, সালাতের সমস্ত বৈঠকে ডান পা” 
খাড়া করে বাম পা বিছিয়ে দিবে এবং যমীনের উপর বসে পড়বে । তারা সংশ্লিষ্ট বিষয়ে দলীল হিসাবে 
 ইয়াহ্‌ইয়া ইব্‌ন সাঈদ (র) কর্তৃক বর্ণিত বসা সংক্রান্ত হাদীস পেশ করেন, এবং তারা দলীল হিসাবে 
আবদুর রহমান ইবৃনুল কাসিম (র)-এর হাদীসে উল্লিখিত আবদুল্লাহ্‌ ইবৃন “উমর (রা)-এর উক্তিকে 
পেশ করেন। উক্তিটি, হলো, “এরূপ বসা. সালাতের সুন্নাত | 
আলিমগণ বলেন, সুন্নাত শুধুমাত্র রাসূলুল্লাহ্‌ গ্রহ থেকে হয়ে থাকে। 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৬২ 


wWww.waytojannah.com 


Contents 


৪৯০ . £ এ Lo - . তাহাবী শরীফ 
পক্ষান্তরে সংশ্লিষ্ট বিষয়ে অপরাপর আলিমগণ তাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন। তারা 
বলেছেনঃ সালাতের শেষ বৈঠকে তোমরা ঘা উল্লেখ করেছ সেরূপই বটে। কিন্তু সালাতের প্রথম 
বৈঠকে বাম পা বিছিয়ে এর উপর বসবে ।  . 
প্রথম দলের আলিমগণের দলীলের উত্তর £ আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা)-এর যে উক্তি “সালাতের 
সুন্নাত” বস্তুত হাদীসে উল্লেখ নেই যে এটি রাসূলুল্লাহ্‌ পর থেকে তিনি উদ্ধৃত করেছেন। সম্ভবত এটি 
তার নিজস্ব অভিমত, অথবা এটিকে তিনি রাসূলুল্লাহ্‌ প্শরহঃ-এর পরবর্তী কোন সাহাবীর আমল থেকে 
গ্রহণ করেছেন। যেহেতু রাসূলুল্লাহ্‌ এ সাহাবী'র আমলকে সুন্নাত আখ্যায়িত করেছেন, যেমন 
বলেছেন ৪ “আমার সুন্নাত এবং আমার পরবর্তী হিদায়াত প্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নাতকে 
দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধর।” (অনুরূপভাবে) রাবিআ" যখন- সাঈদ ইব্নুল-মুসাইইব রে)-কে নারীর 
আঙ্গুলের দিয়ত সম্পর্কে প্রশ্ন করেছেন তখন তিনি বলেছিলেন, এটি. সুন্নাত। অথচ এটি একমাত্র 
যায়দ ইবৃন সাবিত রো) থেকে বর্ণিত হয়েছে । এখানে সাঈদ রে) যায়দ ইব্‌ন সাবিত (রা)-এর উক্তি 
কে সুন্নাত আখ্যায়িত করেছেন । অনুরূপভাবে সম্ভবত আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) এটাকেও সুন্নাত 
নটি নয Ob ah LL 
থাকে । 

দ্বিতীয় উত্তর 
রা 
বর্ণিত হয়েছে। আবদুর রহমান ইবনুল কাসিম (রা) আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) থেকে 
উল্লেখ করেছেন যে, যখন তিনি তাকে বললেন, “আপনি তো অনুরূপ করছেন।” তখন তিনি 
বলেছেন, আমার উভয় পা আমাকে বহন করতে সক্ষম নয়।” বস্তুত এর অর্থ হচ্ছে, যদি উভয় পা 
আমাকে বহন করতে সক্ষম হতো, তাহলে একটি খাড়া করে দিয়ে অপরটির উপর বসতাম । যেহেতু 
তিনি উভয় পায়ের উল্লেখ করায় এটি বুঝা যায় না যে একটি অপরটিকে বাদ দিয়ে ব্যবহার করতেন, 
বরং উভয়টি ব্যবহার করতেন। এভাবে যে একটির উপর বসতেন আর অপরটি খাড়া করে দিতেন। 
অতএব এটি ইয়াহ্ইয়া ইব্নসাঈদ (র) বর্ণিত হাদীসের বিষয়বস্তুর পরিপন্থী ৷ 

এ বিষয়ে আবু হুমায়দ আস সাইদী (রো) রাসূলুল্লাহ্‌ গ্ু্ূ থেকে বর্ণনা করেছেন, যা নিম্নরূপ ৪ 

(৯ JG ১৯৮৯ ১৪ ০০২৯] 1 ze CS JG pale ৩ 05 এ ৪১৩ ওক ০০০৯ Evy 
8 ০441 ০০৯০ ১০০ ৮৮০৮০ 0৪ ৮০৫ ১৪৭৯ 21০50 04595 
ৃ 41905 BF dn J ২৯০৪ এন ৫১০০০033058 ০ 
EE TLE SCE UNG 4 


9 #0 


| 4০০০৬০১১০০০ আত সিন op SOG Ln 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত ll | ৪৯১ 


১৪৩৩. আবূ বাকরা (র) ..... মুহাম্মদ ইব্‌ন ‘আমর ইব্‌ন আতা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ৪ আবূ কাতাদা রো) সহ দশজন সাহাবীর এক সমাবেশে আমি আবূ হুমায়দ আস্-সাইদী 
(রো)-কে বলতে শুনেছি। রাসূলুল্লাহ্‌ গর্ত -এর সালাত সম্পর্কে তোমাদের মধ্যে আমি অধিক অবহিত। 
তারা বললেন কেন, আল্লাহর কসম, আপনি তো আমাদের অপেক্ষা রাসূলুল্লাহ্‌ প্রত -এর অধিক 
অনুসারী নন এবং ইসলামে আমাদের তুলনায় অধিক প্রবীণও নন। তিনি বললেন, অবশ্যই আমি 
অধিক পরিজ্ঞাত। তারা বললেন আচ্ছা তাহলে তা পেশ করুন তো । তখন তিনি উল্লেখ করলেন যে, 
রাসূলুল্লাহ্‌ প্রঃ প্রথম বৈঠকে বাম পা বিছিয়ে দিয়ে এর উপর বসতেন। তারপর যখন সেই সিজ্দায় 
পৌছতেন যার শেষে সালাম রয়েছে (শেষ বৈঠকে) নিজের বাম পা বিছিয়ে দিতেন এবং বামপার্শ্ব 
(নিতম্ব) দিয়ে যমীনের উপর বসতেন। বর্ণনাকারী বলেন, তারপর তারা সকলে বললেন, আপনি 
যথার্থ বলেছেন। | 


5৩০০ ৯ 


0৩৮১০ ১৫। ০০০ ৩০৫৮০০০২৮০৫ এ৭ CSD Nyt 


2 


০ 2 SAE ৪85 og 


৫০:5৩ 


155 8224 
রা 
CS HG UE 201 ০১১ ১৩৯০ ৬:41১/৮১ ০০৯৯ ০৬০ 

- ০০৪০০ 


১৪৩৪. আহমদ ইব্‌ন আবৃদুর রহমান ইবন ওহাব রে) ইব্‌ন লিহি'আ রে)-এর সূত্রে রি আবু হুমায়দ 
(রা) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ হুই থেকে নিন নিত 
“তারপর তারা সকলে বললেন, আপনি যথার্থ বলেছেন” বাক্যটি বলেননি । 


2 “ #0 of 0 


55115518782 \évo 

i Re to ০০ ০5 ০০৪৫৯০৪০00৪ 551৮5, 
মিনি ১১০০০৫3১191 111০2 ১০৭০ ০৫ ০৯৭ 

১৪৩৫. আবু হুসায়ন আল-ইস্ফাহানী (র) _.. মুহাম্মদ ইব্‌ন আমর ইব্‌ন হাল্হালা আল-দু'আলী (র) 

থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বিবরণ দিয়েছেন। . 

বস্তুত এ হাদীস্টি (উল্লিখিত) মতাবলম্বীদের মতের অনুকূলে রয়েছে। 

এ বিষয়ে অপরাপর আলিম ও ফকীহ্গণ ভিন্নমত পোষণ করে বলেছেন ঃ প্রথম বৈঠকের ব্যাপারে 

সখি 

করে বাম পা বিছিয়ে দিয়ে এর উপর বসে যাওয়া । -. . 

| তাঁরা এব্যাপারে (নিমোজ) হাদীসসমূহ দারা দলীল পেশ করেন ঃ 


WwWww.Wwaytojannah.com. 


. Contents | | 
৪৯২ | | _ তাহাবী শরীফ 


“#032 


৬৬০2 nis LELDIUG 0৮1 ১৯ 09০3৮০১০০৮০, ০102 0১৪৯৯ -৯। 
৮৯১৯৭৪০৩০৯৫ OA ESE SE 0 gael ৬৮৪ 
EE 4111১7০০8৬০ ০৪৪৯৭ lis ক 41114১55807 00 ৮৬৯ 
০০০০৪ এ ৩৩ ও ১০৪ ৪০০৪) ৯০ ০৯০৪ ১৫ এ Cli JUG 
| 2 
১৪৩৬. জর রিতার EE) 2 নাহল ইবন হর 
'আল-হাযৃরামী রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন আমি রাসূলুল্লাহ্‌ এ:ইই-এর পিছনে সালাত 
আদায় করলাম । আর মনে মনে ভাবলাম, আমি অবশ্যই রাসূলুল্লাহ্‌ ৪৪ -এর সালাত লক্ষ্য করে 
দেখব । বর্ণনাকারী বলেন, যখন তিনি তাশাহ্হুদের জন্য বসলেন, তখন বাম পা বিছিয়ে দিলেন 
তারপর এর উপর বসলেন, এবং বাম উরুতে তীর বাম (হাতের) তালু রাখলেন আর ডান উরুতে 


তীর ডান হাত রাখলেন। তারপর আঙ্গুলিগুলোকে বেঁধে বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি দ্বারা বৃত্ত 
(হালকা) বানিয়ে অপর আঙ্গুলি (শাহাদাত) দিয়ে ইশারা করে দু'আ করতে লাগলেন। রর 
১১০০০৭০০৫৮১ pale ০৪ (5008 alll (35 0155 ০915 52 এ (38৯ 5১৬ 
১৪৩৭. ফাহাদ ইবৃন সুলায়মান রে) নন আসিম (র) থেকে বর্ণনা করেন যে, তিনিও অনুরূপ উল্লেখ 
করেছেন! | মি 
১8 dosh ANH Hild ES UTE SL Sides 
পক্ষান্তরে ওয়াইল (রা)-এর উক্তি “তারপর রাসূলুল্লাহ্‌ গুরু নিজ আঙ্গুলি বেঁধে বৃত্ত বানিয়ে ইশারা 
করে দু'আ করতে লাগলেন।” থেকে প্রমাণিত হচ্ছে যে, এটি সালাতের শেষ পর্যায়ে ছিল। 
অতএব এ হাদীস এবং আবু হুমায়দ (রা) কর্তৃক বর্ণিত হাদীসের মধ্যে বৈপরিত্য পরিলক্ষিত হচ্ছে। 
এজন্য আমরা উভয় হাদীসের বিশুদ্ধতা ও সনদগত যথার্থতা নিরপণে যুক্তির নিরিখে দৃষ্টি দিতে প্রয়াস 
পেয়েছি। . 
_ তাহাবী রে)-এর যুক্তিভিত্তিক দলীল 
বস্তুত যখন ফাহাদ এবং ইয়াহইয়া ইব্‌ন উসমান (র) ..... মুহাম্মদ ইবুন আমর ইবৃন আতা (র) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমার নিকট এক ব্যক্তি বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ হর 
এর দশজন সাহাবীকে বসা অবস্থায় পেয়েছেন। তারপর তিনি আৰু আসিম () কর্তৃক বর্ণিত 
হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন! 
আবূ জা’ফর (তাহাবী র) বলেন ৪ আমাদের আলোচনা দ্বারা আবূ হুমায়দ কর্তৃক বর্ণিত হাদীসের 
অসারতা প্রমাণিত হল । যেহেতু হাদীসটি মুহাম্মদ ইব্‌ন আমর (র) একজন অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী 
থেকে বর্ণনা করেছেন । হাদীস বিশারদগণ এরূপ হাদীস দ্বারা দলীল পেশ করেন না। 


WwWww.waytojannah.com 


ূ Contents 
অধ্যায় £ সালাত j | ৪৯৩ 


অন্য পক্ষ যদি এ ব্যাপারে আপত্তি করে যে, আত্তাফ ইব্ন খালিদ দুর্বল রাবী । অর্থাৎ তাঁর রিওয়ায়াত ' 
দ্বারা আবূ হুমায়দ সাঈদী (রো) “এর রিওয়ায়াত কে দুর্বল বলা যাবে লা, যেহেতু আত্তাফ ইবৃন খালিদ 
নিজেই দুর্বল ও বিতর্কিত রাবী । 

উত্তরে তাদেরকে বলা হবে যে, তোমরাও তো- ৱাক ইবন খালিদ অপেক্ষা আব্দুল হামিদ ইব্ন 
জা*ফরকে অধিক দুর্বল হিসাবে বিবেচনা করে থাক। অতএব তোমরা যদি আবদুল হামিদ-এর 
রিওয়ায়াত দ্বারা দলীল পেশ করতে পার, তাহলে আমরা আত্তাফ ইব্‌ন খালিদ-এর রিওয়ায়াত দ্বারা 
কেন দলীল দিতে পারব না? 

অথচ তোমরা আজাফের সমস্ত হাদীসকে অগ্রহণযোগ্য মনে কর না। তোমরা-ই বলে থাক যে, তার 
প্রাথমিক যুগের সমস্ত হাদীস-ই বিশুদ্ধ ও নির্ভরযোগ্য ৷ কিন্তু তার পরবর্তী যুগের হাদীসগুলোতে 
কিছুটা দুর্বলতা ঢুকে গেছে। যেমনটি ইয়াহ্ইয়া ইব্‌ন মাঈন রে) তার গ্রন্থে বলেছেন। বস্তুত, আবু 

' সালিহ আবদুল্লাহ্‌ ইবৃন সালিহ-এর উপনাম) আত্তাফ রে)-এর প্রাথমিক যুগের শিষ্য এবং তার থেকে 
তিনি প্রাথমিক যুগে নিশ্চিতরূপে হাদীস শুনেছেন। ৰ 

অতএব এটি ইয়াহ্ইয়া ইব্‌ন মাঈন রে) বর্ণিত তার বিশুদ্ধ হাদীসের অন্তর্ভুক্ত ৷ ূ 

এতদসত্বেও মুহাম্মাদ ইব্‌ন আমর ইব্ন আতা (র)-এর বয়স এর ব্যাপারটি এমনটির সম্ভাবনা রাখে 

না। এবং আবদুল হামিদ ব্যতীত কেউ আবূ হুমায়দ রো) থেকে যে মুহাম্মদ ইব্‌ন আমর হাদীস 

শুনেছেন তা স্বীকার করেন না। অথচ আবদুল হামিদ তোমাদের নিকট অত্যন্ত দুর্বল রাবী । পক্ষান্তরে 

আবু হুমায়দ (রা)-এর রিওয়ায়াত আবদুল হামিদ (র)-এর অনুরূপ অপরাপর মুহাদ্দিসগণ 

বাদি গা বা কাতর গলা (গত দম ক বালা করছেন কয তার! 

বৈঠকের বিধান সম্পর্কে তার ন্যায় সবিস্তারে বর্ণনা করেননি । 

বরং তাদের রিওয়ায়াতগুলো ওয়াইল ইব্‌ন হুজ্র (রা)-এর রিওয়ায়াতের সদৃশ। অতএব তীদের 

রিওয়ায়াতের মুকাবিলায় তাঁর রিওয়ায়াত দলীল হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। 

অপরাপর মুহাদ্দিসগণের রিওয়ায়াত 


৪ ১21 ৯১১৯ JU 52820509142, Te OR EE 
০০১০ ৪০৯ ০৪ A Sl CE JG LES ও 0 ৩৪ oie ৫৩৯৩ 
sf Ale ০০ ৮ ০ Sl ৮০৮০ ০৯ ১০০৪ ০৫ ৬৯৮ 9০405 ০৪ ALE 
বু ৬ ০৮-4। ৮০০৯০ ১০ ০ ৯৬৭ 3 A ও SES Gs ১০২ onli 
১০০০-০০:]। ০১৯ উপ উল 2 এ পি, 8০2০ Sil lll 
Fed & dL sls OL এ ৬৯ ওলা 905 Lal NTE esl Ua 
Rs La GJ, Grit BE ln 4৮০ ০০ US ০৮০৪ 0৬ TK VIG 
FC Se Cho poo lS GE OO 


WWW. waytoj annah.com 


রি 00001019119 | 

৪৯৪ ্‌ _..- তাহাবী শরীফ 
75755555757 
০১০০৩ সহ 81 15525 55০15 ০০৯) 5 CA Pali ৮৮১১৪ 
০৫ € ৯০০ as টি ১৩০০৩ ty < le 4৯১ =| EEE NIE 
TIEN TEE EE 252 te 5৮৪ 
5707 ০৫ 01901 ৯ 01 ০০ i ০৯৫ ০ ale pS SUNS ৮৫5 gal 


পা 


2 
41018705519 tf Cs 


১৪৩৮. নাস্র ইব্‌ন আম্মার আল-বাগদাদী (র) ......আইয়াশ রে) অথবা আব্বাস ইব্‌ন সাহ্‌ল সাঈদী 
রে) থেকে বর্ণনা করেন যে, তিনি এক মজলিসে ছিলেন, যেখানে তার পিতাও ছিলেন এবং তিনি 

রাসূলুল্লাহ গুহ্-এর সাহাবীগণের অন্তর্ভুক্ত ছিলেন। আর মজলিসে আবু হুরায়রা (রা), আবু উসায়দ 
(রা) ও আবু হুমায়দ সাঈদী আনসারী (রা)ও ছিলেন । তীরা সালাতের বিষয়ে আলোচনা করছিলেন। 
তখন আবূ হুমায়দ (রা) বললেনঃ আমি রাসূলুল্লাহ প্রঃ -এর সালাত সম্পর্কে সবচেয়ে ভাল জ্ঞাত 
আছি। তারা বললেন, তা কিভাবে ? তিনি বললেনঃ আমি রাসূলুল্লাহ প্রঃ -এর অনুসরণ করে তা 
(শিখেছি)। তীরা বললেন, দেখাও তো, বর্ণনাকারী বলেন, তারপর তিনি সালাত আদায় করতে 
দাড়ালেন আর অন্যান্যরা তা দেখছিলেন। তিনি কীধ বরাবর উভয় হাত উত্তোলন করে তাক্বীরের 
মাধ্যমে সূচনা করলেন। এরপর রুকুর জন্য. তাকবীর বললেন এবং উভয় হাতও উত্তোলন করলেন। 
এরপর উভয় হাত সুদৃঢ়ভাবে হাঁটুতে রাখলেন, পিঠ থেকে মাথা উপরেও রাখলেন না এবং নিচুও 
করলেন না। তারপর রেকু থেকে) মাথা উঠালেন। আর “সামিআল্লাহু লিমান হামিদাহ্‌ আল্লাহুম্মা 
রাববানা ওয়ালাকাল হামদ্‌* বলে উভয় হাত উত্তোলন করলেন। এরপর আল্লাহু আক্বার বলে সিজ্দা 
করলেন এবং উভয় হাত, হাটু ও পায়ের অগ্রভাগ (আঙ্গুলি)-এর উপর সিজ্দারত থাকলেন তারপর 
তাকবীর বলে এক পা বিছিয়ে দিয়ে অপর পা খাড়া করে বসলেন। এরপর তাকবীর বলে (দ্বিতীয়) 
সিজ্দা করলেন । এরপর তাকবীর বলে দাড়ালেন এবং আসন গেড়ে বসলেন না। তারপর দ্বিতীয় 
রাক্"আত আদায় করলেন এবং অনুরূপভাবে. তাকবীর বল্লেন । দু'রাক্'আত আদায় করার পর 
বসলেন। অবশেষে যখন তিনি দীড়াবার ইচ্ছা পোষণ করলেন, তাকবীর বলে দীড়ালেন। তারপর 
দু'রাক্*আত আদায় করলেন। এরপর ডান দিকে 'আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহ' বলে ' 
সালাম ফিরালেন এবং বাম দিকেও 'আস্সালামু আলাইকুম ওয়া রাহ্মাতুল্লাহ' রলে সালাম ফিরালেন। 


08 28১5 ২০2১5521053 0১ nl EUG ০5 (35:15 ০৮০০ ১৪ ০০০১ ৬৪০৯5 ১৫৭ 
০০ ৫ 285 রা 


প - প৩ তত 20 AG \ozso. - প 15491) পপ সত পপ 
- ৯০৯৯], (১ ০0০৮ ৬৪ iad | ১১৯ ৪. - |. ১০১০ ৮ 
+ ৯৯৯1৬ ৫০০০০ ৪ ce ১:১৪১০৮৯৭০৭। ১৯৮৯৪ se Al 42 C29 


Wwww.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত | - | ৪৯৫ 


১৪৩৯, নাসূর ইব্‌ন আম্মার রে) হাসান ইব্নু হুর রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ 
_ আমাকে ঈসা ইব্‌ন আবদুর রহমান রে) এই হাদীসটি অনুরূপ বর্ণনা করেছেন। আর ঈসা ইব্‌ন 
' আবদুর রহমান রে) বর্ণিত হাদীসেও তাশাহ্হুদে বসা সম্পর্কে বর্ণনা করা হয়েছে.যে, বাম হাত বাম 
উরুতে এবং ডান হাত ডান উরুতে রাখবে । তারপর এক অঙ্গুলি দ্বারা দু'আতে ইশারা করবে। 


০ 2 ূ 
এল ০০০৯ 411 2185 


০৮০4 


13015 85510] ০1531 ৪৮ 
১৪৪০. ইব্রাহীম ইব্‌ন মারযুক (র) টি আব্বাস ইব্‌ন সাহ্‌ল (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন $ আবু হুমায়দ (রা), আবু উসায়দ (রা) ও সাহ্ল ইব্‌ন সা'দ (রা) একত্রিত হয়ে রাসূলুল্লাহ্‌ 
গুহ -এর সালাত সম্পর্কে আলোচনা করছিলেন। তারা (এক পর্যায়ে) বৈঠক নিয়ে আলোচনা করেন, 
আবদুল হামিদ তীর বর্ণিত হাদীসে প্রথম বৈঠক সম্পর্কে যা বর্ণনা করেছেন তার অনুরূপ তিনি আর 
অন্য কিছু বর্ণনা করেননি । 


ll 5505 ০5575755758 
্‌ Al pe FH SAS ০০৯৮ ৮০৮০ ১০7০ SL URL ৪ 0৩৪০৪ 


০:44 ০.০ 


১৮121 CT LG 411 ৯০০ SLY YE LE sell ০১০ ১০৫০ ০৪ 


JG So SiS AD Cs LS ০০৪০ ৩৪ ০21৬৮ 915 41484 
১২৫15 (ও পি ৪ 88০৩ ৪৪ 24501241158 | BE 411 ০৬০০ ০0৫ 
৮০ ০৯ ১৮০৮ SU UG pL Ss Cl 1 1১ 1৮০ ai pl 


৮৯০1০ 40৮54505৮45 ৮ 0৯ ডি সস আও (5১ ০08 এ]: 
কিউ 51725 


তত ০০০ ॥এ& 9 


| | - ERE (৯১১০ ste ll 
১৪৪১. আবুল হুসায়ন আল-ইস্ফাহানী (র) ..... আবূ হুমায়দ আস-সাইদী (রা) থেকে বর্ণনা করেন 
যে, তিনি রাসূলুল্লাহ্‌ গু -এর সাহাবীগণকে বলতেন £ আমি রাসূলুল্লাহ্‌ হই -এর সালাত সম্পর্কে 
তোমাদের অপেক্ষা অধিক অবহিত ৷ তীরা বললেন, (তা) কিভাবে ? তিনি বললেন, আমি তার প্রতি 
লক্ষ্য-করেছি এবং তার সালাতকে সংরক্ষণ করেছি । তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ হুই যখন সালাতের 
জন্য দাড়াতেন তখন তাকবীর বল্তেন এবং মুখমণ্ডল বরাবর উভয় হাত উত্তোলন করতেন । যখন 
রুকুর-জন্য তাকবীর. বলতেন অনুরূপ করতেন। আর যখন রুকু থেকে: মাথা উঠাতেন তখন 


Wwww.waytojannah.com 


Contents 


৪৯৬ ol ... তাহাবী শরীফ 


“সামিআল্লাহু লিমান হামিদাহ' বলে অনুরূপ করতেন। আর বলতেন, 'রাব্বানা ওয়ালাকাল হামৃদ" । 
আর যখন সিজ্দা করতেন তখন পেকে উভয় উরু”র উপর ভর না দিয়ে সরিয়ে রাখতেন এবং উভয় 
হাতকে (যমীনের. উপর) বিছিয়ে রাখতেন না। যখন তাশাহ্হুদের জন্য বসতেন তখন বাম পাকে 
বিছিয়ে দিযে ছানার তি জর জহভালের (সারদা বাড়া করে রাতে তামার 
পড়তেন। 

পক্ষান্তরে এটি-ই হচ্ছে আবু হুমায়দ আস্-সাইদী (রা)- এর মুল এবং বিস্তারিত হাদীস। এতে বৈঠকের 
'উল্লেখ ওয়াইল ইব্‌ন হুজ্র (রা) কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ ৷ বস্তুত যে হাদীসটি মুহাম্মদ ইব্‌ন 
_ আমর রে) রিওয়ায়াত করেছেন এটি সুপরিচিত (মা*রূফ) নয় এবং আমাদের নিকট আবু হুমায়দ রো) 
থেকে- অবিচ্ছিন্ন সনদযুক্ত (মুত্তাসিল)ও নয়। যেহেতু তার হাদীসে উল্লেখ রয়েছে যে, তিনি আবূ 
হুমায়দ রো) এবং আবু কাতাদা (রা)-এর সাথে ছিলেন । অথচ আবূ কাতাদা (রা)-এর দীর্ঘকাল পূর্বে 
ইন্তেকাল করেছেন্‌। যেহেতু তিনি আলী (রা)-এর যুগে শহীদ হয়েছেন এবং ‘আলী (রা) তার... 
জানাযা'র সালাত পড়েছেন। তাই কোথায় আবু কাতাদা (রা) আর কোথায় মুহাম্মদ ইব্ন আমর ইব্‌ন 
আতা (র)-এর বয়স। 

| অতএব আবু হুমায়দ রো) কর্তৃক বর্ণিত মুস্তাসিল-হাদীস-ই দলীল হিসাবে গ্রহণযোগ্য বিবেচিত হবে, 
যা ওয়াইল (রা)- মাদার নাতি টিনা এর 
. বিপরীত দ্বারা বৈধ নয়।. ী 
তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল 

বস্তুত সংশ্লিষ্ট বিষয়টিকে যুক্তি ভিত্তিক দলীল আরো সুদৃঢ় করে । আর সেটি হচ্ছে, আমরা দেখতে পাই 
যে, সালাতের মধ্যে প্রথম বৈঠক এবং প্রতি রাক'আতে দুশসিজ্দার মধ্যবর্তী বৈঠকের অবস্থা হচ্ছে, 
বাম পা বিছিয়ে দিয়ে এর উপর-বসে যাওয়া । তারপর আলিমগণের মধ্যে শেষ বৈঠকের ব্যাপারে - 
মতবিরোধ রয়েছে। শেষ বৈঠকের দুটি হুকুম হয়তো সুন্নাত অন্যথায় ফরয । যদি তা সুন্নাত হয় 
তাহলে-এর উপর প্রথম বৈঠকের বিধান প্রযোজ্য হবে। (অর্থাৎ নিতম্বের উপর না বসে বাম পা 
বিছিয়ে এর উপর বসা প্রমাণিত হবে) আর যদি তা ফরয হয় তাহলে এর উপর উভয় সিজ্দার 
মধ্যবর্তী বৈঠকের বিধান প্রযোজ্য হবে । অর্থাৎ নিতম্বের উপর না বসে বাম পা বিছিয়ে দিয়ে এর উপর 
বসা প্রমাণিত হবে। এর দ্বারা ওয়াইল ইব্‌ন হুজ্র (রা) কর্তৃক বর্ণিত হাদীসের বিষয়বস্তু প্রমাণিত 
হলো। আর এটি-ই হচ্ছে আবূ হানীফা (র), আবূ ইউসূফ রে) ও মুহাম্মদ রে)-এর অভিমত ৷ 
_ ইব্রাহীম নাখুঈ (র)ও উক্ত মত- পোষণ করেছেন । যেমন- 


সা 2২ টড 
টিনা ভিন 


১৪৪২. ওহ ইবনুল ফরিজর), ০ ইব্রাহীম নাখঈ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি সালাতের 
মধ্যে বাম পা যমীনে বিছিয়ে দিয়ে এর উপর বসাকে মুস্তাহাব (সুন্নাত) মনে রুরতেন। | 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 সালাত fl | | ৪৯৭ 


রত রা 


ক 9৯০3৫ lal) ভে 45511 506- ৭ 
২৯. অনুচ্ছেদ £ সালাতের তাশাহ্হুদ কিরূপ 


১৮৮০ (টা UG 5 ০2 411 চন 0 05 লহ ৬০ ০ ০25 2 


০৩০০ ০০৫ ০৮০৮০৪4০০ পাঠ কুড তা পা পা ০১৪০ 


২৪ ০০ ১০:১৭ ০৯ ১৩০০ ০০ ৮৫১০৯ ০08৩2 ১1১০0 52 Aas ৬১৯ ০2 
০৬152548০৯১ ৬৬৮০০ i Tl is phe st 
“ dla SL dd ola ili oly Uo 5০৭ le al 
411৮৪ 11 Leal ৩৫০ ৯৭ 


- 41553 ১১০০ 1১2১০ 01 তি 11141 2 টি 1 ০০৭ 


১৪৪৩. ইউনুস ইবৃন “আবদুল আ'লা রে) ..... আবদুর রহমান ইবৃন আবদুল কারী রে) থেকে বর্ণনা 
করেন যে, তিনি উমর ইব্নুল খাত্তাব (রা)-কে মিম্বারের উপর লোকদেরকে তাশাহ্হুদ শিখাতে 
শুনেছেন, তিনি বলছিলেন- তোমরা বল ৪ 


প পপ 


41৯০৩ Ul 4০০1১৮০4141 51901 dS 41 ০৮ 


5 1141 | 351 কা lll ll ১০০০৩ EOL LN EUS 


25845251585 
পি 
Lf. 0৮৪6:০৯ bl US al 55158851685 


2085 9635 (511 ১০০৫ ASA ১০ 55 8০০০ ০১০৯ ১5০৮5 


১৪৪৪. আবু বাকরা রে) নী আবদুর রহমান ইব্‌ন আবদুল কারী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 

-অনুরূপ উল্লেখ করেছেন। ভি এ | | 

০১৪1 Sl 003০৯ ০২ CS JG pole sol CS 05 উজ জা 0৩৬৯ ১০ 

0401 deltas: 41 ০৯141175505 06 ০৪ ডিজে সত ১৪ ok 

401০ 2০ হের TAME 18 ০১০৫1 এ ০০24 

মাচা ৮১, 00 এ] % | 0 Sus EG hf ১৪৬ 
- al 


১৪৪৫. আবু বাকরা (র)-..... EET রা তিনি বলেছেন, আগি নাফি' 
(র)-কে বলি, ইব্‌ন উমর (রা) কিভাবে তাশাহ্হুদ পড়তেন। তিনি উত্তুরে বলেন ৪ তিনি বলতেন- 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৬৩ 


WWW.Wayt0) annah.com 


/ Contents 


৪৯৮. oo | তাহাবী শরীফ 


০১০১ দা CLL Lal 4) ০০৪০/২/০০০৭০৭: Sa dn pis 
| ০1611 dl ১০০ sles Ele PLAT LE এ 
তারপর শাহাদাতের রাক্যগুলো এভাবে বলতেন ঃ 


০4111 0) 1০ 01৬৫৩ 211 3 411 yc 01০৬৩ 


লা 


পা প০১%০%০৩ ০% ০ 


০৯1| ০১০৩০ (১০৩ 01052 de 0 088১359৮০92 0৪০৯-১5৫৭ 
05258212518 
৮5 0145 এ ১5 এ ০৯০0৮2৮৮১0০ ১০এ০১৮ 

Le itn) Dae ৬25 0০ 555 Yili বন 
১৪৪৬. নাস্র. ইব্‌ন মারযুক (র) এবং রাওহ ইব্নুল ফারাজ (র) ..... আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা 


করেন যে, তিনি বলেছেন £ হোয়াট গার এন রে হি ্‌ 


উমর (রা)- এর নুন তা হো তির 
৮৭৯ UL dla ail KE CL YUU TAAL Lia y NEV 


| EEA NOE JG pli, ০১০ মিনি ক ১1 ১ 2 Jl sll 
EEA] পা পাতা 64 পা বি 


- 085 04578154558 - s pail lt 


১৪৪৭. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) এবং ফাহাদ রে) ..... কাসিম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 


বলেছেন, আয়েশা রো) আমাদের তাশাহ্হুদ শিখিয়েছেন এবং তিনি নিজ হাতে ইশা করেছেন। 
তারপর কাসিম (র)-এর বর্ণনার অনুরূপ উল্লেখ করেছেন। 

একদল আলিম এই হাদীসগুলো গ্রহণ করে বলেছেন $ সালাতের মাঝে তাশাহ্‌হুদ এরূপই । যেহেতু 
উমর ইব্নুল খাতাব রো মুহাজিয়ীন ও আনৃসারগণের উপস্থিতিতে রাসূপলাহ্‌ গু এর মিহারের 
উপর লোকদেরকে এটা শিখিয়েছেন। অথচ তাদের মধ্য গ্লেকে কেউ এই তাশাহ্হুদকে, প্রত্যাখ্যান 
করেননি । 

এব্যাপারে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করে বলেছেনঃ তোমরা যা উল্লেখ করেছ তা যদি 
রাসূলুল্লাহ শর -এর সাহাবীগণের নিকট অপরিহার্য হতো, তাহলে তাদের কেউ এ ব্যাপারে উমর 
(রা)-এর বিরোধিতা করতেন না। অথচ তারা এতে তীর বিরোধিতা করেছেন এবং তীরা এর বিপরীত 
আমল করেছেন। তাদের অধিকাংশ সেটিকে রাসূলুল্লাহ্‌ এহুইই থেকে রিওয়ায়াত করেছেন। 
সাহাবীদের মধ্যে যারা এ ব্যাপারে উমর. রো)-এর বিরোধিতা করেছেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) 
তাদের অন্যতম । সংশ্লিষ্ট বিষয়ে তার সূত্রে রাসূলুল্লাহ্‌ হুই থেকে নিম্নোক্ত হাদীসটি বর্ণিত হয়েছে ৪ 
70১৯1051108 915 i ৪5295208008 8582 20১৪০575885 


4০401০৯১০০১ ১০০০৩ ভরা ১০৮৪০০৯২১০৯ ১০০০১০০৪। 


WWW. wayto) annah.com 


এব 


Contents [ও | « 


' অধ্যায় £ সালাত | ৪৯৯ 


3591০৯৮০940 59 পেজ লিন এজ সে 01 এ 05 
PASM 15155230085 এ 441 ৩১০০ ০5532০৩5০০০ 


61155 SCL ০1254119155 ১৫5 PSL 95 4119 ub 


পাপা 


০1১৫. ১১০৮ 40 4০০ এত আসিল হও পানা তো 


93205107501 ও BUSAN 


১৪৪৮. আবু বাক্রা রে) ..... হি পাদ থেকে বর্ণনা করেন 259 
০০০7 আর বলতাম ঃ | 


(058৮ ৮5144405172 ০০1 4 ০2141 


অতঃপর রাসূলুল্লাহ্‌ ৪৪ আমাদের দিকে তাকালেন এবং বললেন, তোমরা «11 ৮০ 7১. বলবে 
না, আল্লাহই হচ্ছেন সালাম । বরং তোমরা বল ৪ 


্‌ ০১, ll ২৯৯০৩ | (4 3592৭1৮1552 al 411 ০৯1 


চি 01৫5 dry of এপ 16417177755 


423 তিনি 


Ao? 


১০ Ld CS JUG 0 02 ১৮৯11 ০505 008 ৮৪০৮ ০১০৯ 0৪৮৯ ১৫৭ 
১১০১০০০41৯০ ০৫৯৪ ০০৯৯ 


পর্ণ তা 


75 নি আবদুর রহমান (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
EE Liye 2108 00 ২০০৯ ০০ ০৪৯৪৪ ০৪ 5০82 ও CS ~\to. 
ৰ্ঞ্া, ৫4 ৬ ০৮9 পা oor 


ও -4452401 ৪ ০৮০ ৯৪০ 
১৪৫০. নাস্র ইব্‌ন মারযুক Ro আব্দুল্লাহ থেকে অনুরূপ বর্ণনা করেছেন। : 


oz 9 oc oOo 9 ০4০ ৮4০%০ ৮” 


১০০০৪ 05 0081505353৮ CS ০০৪,৩০১৮০ ১১৮০০ CELL to) 


7 is Le ১০4৭৩ Ll ১০৮৪২৭১১০৮০ 
১৪৫১. সাই সার কা রে 


রবি ছল তি 
HEE NEEM ১৬14০৯০০০৯3 se he 85 


1০ 20 ASFA 


- SIDA ০০ Fadl ৪০ 


WwWww.waytojannah.com 


Contents 


৫০০ তাহাবী শরীফ 


১৪৫২ আবূ বাকরা (র) এবং হুসায়ন ইব্‌ন নাস্র রে) হিরা শাকিক রে) থেকে বর্ণনা করেন যে, 
তিনিও অনুরূপ উল্লেখ করেছেন। আর হুসায়ন রে) তার বর্ণনায় অতিরিক্ত বলেছেন যে, তারা 
বলেছেন $ তারা এভাবে তাশাহ্‌হুদ শিখতেন,যেমন তোমাদের কেউ কুরআন থেকে সূরা শিখে থাকে। 
EE (5 JG G52 ০21 Cia -\éor 
০95) dt ১০ Sa UG 451 411 ০১০ 4 05 ১481 ০৯ al ৬০ 


পপ 0 


; 005 390959151০৯ SSH অনি ০4069 Lk শুক কও পু “ll 

. - EP CRASS CEE fe E- 

১৪৫৩. ইব্‌ন মারযুক (র) ..... আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন $ আমরা 

রাসূলুল্লাহ্‌ হ:ইই-এর মুখ থেকে তাশাহৃহুদ শিক্ষা গ্রহণ করেছি এবং তিনি আমাকে তা এক এক শব্দ 

করে শিক্ষা দিয়েছেন। তারপর তিনি আবূ ওয়াইল (রা) কর্তৃক বর্ণিত হাদীসের তাশাহ্হুদ উল্লেখ 

করেছেন। এবং তিনি অতিরিক্ত এও বলেছেন ঃ ০০০০০০০০৪০০ 
তা পাঠ করতেন না। 


১5 0505584583914528540505 45558 5৭ ১৫০৫ 


25 SS TOL EME Ca LEU 


4-0 


45455 01521415515 019 ভে ০০4০৩ il | 
১৪৫৪. হুসায়ন ইব্‌ন নাস্র (র) ..... শাকিক ইব্‌ন সালামা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি আবূ 
ওয়াইল (রে) থেকে হাম্মাদ, মানসূর, সুলায়মান ও মুহিল (র)- এর হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন। 
কিন্তু তিনি «21 শব্দটি বলেননি । 


৩২ ৪৮৪০ Et CSU ale এলি CS UGE 0৮৪7 $০০ 


KS 


১১০ 


of 0 


2 


৮১১ ৫০০৩০১০০৪০৩ ৬১০০৬৯০৩০০৩ ৫ 


tees es 


BL 


১৪৫৫. আবু বাকরা রে), ইব্‌ন মারযুক রে) টয়া হরর (রে). ৰহ রে) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ প্রতি দু'রাক্‌’'আতের মাঝে কী বলব আমরা জানতাম না; শুধু 
আমরা আমাদের প্রতিপালক আল্লাহ্‌ তা'আলার তাস্বীহ, তাকবীর ও হাম্দ করতাম । আর নিশ্চয় 


Wwww.waytojannah.com 


Contents 5 


ls A 


অধ্যায় 8 সালাত | ৫০১ 


মুহাম্মদ হুই (আমাদিগকে) তাশাহ্হুদের প্রথম ও শেষ শব্দমালা কিংবা, রাবী বলেছেন, ব্যাপক 
শব্দমালা শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের কেউ যখন দু'রাক'আছের পর বসবে তখন যেন 
বলে, তারপর তিনি পূর্বের হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন। 


১১ ০৯৯০ ৬৮০ ও ০1১৭2 GUS 05 JUG ১০০১ ০2 ৩৪৯ 58668 
০৬০০ Cale JG al ০১০ ১০১৮৬৯৯। ভা ০০ ৩৯৪ 1১০ spall CS 90৪ 


পালা 


- 285 ১455 ০০৭1 ৮5 পু dir 


১৪৫৬. হুসায়ন ইব্‌ন নাস্র (র) নী আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ 
রাসূলুল্লাহ্‌ 3: আমাদেরকে সালাতের খুত্বা (তাশাহ্হুদ) শিখিয়েছেন । তারপর তিনি অনুরূপ 
উল্লেখ করেছেন। 

তাশাহ্‌হুদের বিষয়ে আবদুল্লাহ্‌ ইবন আব্বাস (রা) ও উমর রো)- এর বিরোধিতা করেছেন। এ বিষয়ে 
তীর সূত্রে রাসূলুল্লাহ্‌ পুঃ থেকে হাদীস বর্ণিত হয়েছে। 


1 EES NLA 


203 2315 পির 


ভি রাতে রাতে 


প০ 846 


EL HL ২৫৮৩ এ 2০১০5 লি Cine BL 4) ০০৪৭ GLa 


956 চা 


-২111154 Melina, [থা ০১৫৭1411১0০ 5 | 


১৪৫৭. রবিউল মু'আয্যিন (র) ..... ইব্‌ন আববাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ 
রাসূলুল্লাহ্‌ পলরশ্ঃ আমাদেরকে যেভাবে কুরআন শিখিয়েছেন অনুরূপভাবে তাশাহ্হুদ শিখিয়েছেন । তিনি 


বলতেন ঃ ডিক (8০০৪ 1 Sued... PSE CHA HRI 
পপ পি এ 


2০০4 + 4% se 2 ৮:০৭ 


45 543 ৭. 8675 লেবাননে 1০০৯০ 


১৩ ০৮0 ১০৮১ ৩০ ১1৮2৮৯১২441 ৮০৯০৬ ০০৭) 


পা 


০ ee FF 08 2 “Be ০ পা 


als ob Js ১২০১৭। 51 ০০০১৪ 0০৫০ 9352 3 ১০0০ 2 411 0০৪৭ 

র TY EE 
১৪৫৮. আবূ বাকরা (র) ..... ইব্‌ন জুরায়জ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আতা 
(র)-কে তাশাহ্‌হুদ প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল.এবং আমি শুনছিলাম । তিনি বলেছেন- 


“ “#0 2 


ELE BE (1 ০০১৯] 


WWW.Wwayto) annah.com 


Contents 

৫০২ | ৃ তাহাবী শরীফ 
তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন৷ আর তিনি বলেছেন, আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র (রা)-কে 
মি্বারের উপর উক্ত শব্দগুলো বলতে শুনেছি, এবং তিনি লোকদেরকে তা শিখিয়েছেন। আতা রে) 
বলেন, আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস রো)-কে ইবৃন যুবায়র (রা)-এর অনুরূপ বলতে শুনেছি। : 
(বর্ণনাকারী বলেন) আমি বললাম, ইব্‌ন যুবায়র (রা) এবং ইব্‌ন আববাস (রা)-এর মতে (এ 
ব্যাপারে) কোন মত পার্থক্য ছিল না? তিনি বললেন, না। 

আবদুল্লাহ্‌ ইব্ন উমর (রা)ও তাশাহ্হুদ বিষয়ে উমর (রা)-এর বিরোধিতা করেছেন ৪ 
হি1577 41650555551 15785511587 
01558151585 585 
3৫7৫০৫০5৪৯৩ LLY 0১9১4০৬০১০৪ ৭১ 
০ ১৯৮০৮, SLD AC Ba SOR YA এ YG CLL গু 41105 


Ll 
১৪৫৯. ইব্‌ন মারযুক (র) .. আবদুল্লাহ্‌ ইব্‌ন বাবী আল-মাকী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
. বলেছেন £ আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা)-এর পার্শ্বে সালাত আদায় করেছি। তিনি সালাত শেষ 
করে তার হাত দিয়ে আমার উরুতে মারলেন এবং বললেন, আমি কি তোমাকে সালাতের সেই 
তাহিয়াহ (তোশাহ্হুদ) শিখাব না? যা রাসূলুল্লাহ্‌ পপর আমাদেরকে শিখিয়েছেন। রাবী বলেন, এরপর 
তিনি ইব্‌ন মাসউদ (রা) কর্তৃক রাসূলুল্লাহ্‌ শু থেকে বর্ণিত হাদীসের অনুরূপ শব্দগুলো পড়লেন।' 


020 ৮ 


০১০০5 05 YG হ2০:৮ 319৯০] 2১০৭ ৩০ ১৯9 550 ওলা 52 12 
৩০ 4১০০৯ ৪ 5915 521 MUG ৯:১০ 1 95 ইল 05 005 CS 015০০ 


4011৮১১০৮০১ ১০১০০১৯০০৮০ 


Ee PL dfn il ক 4০1১০] সিন এএ।এ। ০১৯৪ 
2 8 


Re NO SEs SE EEL 


নে 


১৪৬০, ক এবং ইয়াহইয়া ইবৃন ইস্মাঈল বাগদাদী (র) বাত্রিয়ায়া নী মুজাহিদ 
রে) থেকে বর্ণনা করেন যে, ০০০০০ (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ গ্রশু্ণ থেকে 
বর্ণনা করেন ঃ 


CEA SL dr ht CLE LM ELLE OL 4 ০৩০ 
চা ডা. ৪৩ এ 1218 ডা এপ ০১০। d ১০০ এ 


Wwww.waytojannah:com 


Contents 
গসধ্যায় £ সালাত | ও ৫০৩ 


| নারির বাকা রিভার ইব্‌ন উমর (রা) বলেছেন, আমি 
এতে 433 এবং «1 এ: ১১৯১ বৃদ্ধি করেছি। 


২০5 CE 05 লা CS JUG 35502 এ ০ C5 005 395 Ll ml GES NEN) 
le ০০৯৮৪৪৮০০৯৪ ৮০ GL ০০০১৯০৯০৯০৪ ডে 
411 2০৯০৩ a el Le 1 SCL 51915014059 Lal 95555] 
লা পা 


sei ইতি 


১৪৬১. রান ৪ মুজাহিদ রে) থেকে বর্ণনা করেন যে, i আমি ইব্‌ন 
উমর (রা)- এর লাখে বায়ছ়াহার তাওয়াফ করছিলাম আর তিনি আমারে ভামাহ্হন শিথিল 
তিনি বলছিলেন ৪ 


dsl 421০০ ০০০০০ ০৬০] 4৪ ০৩৯১ 


ইবন উমর (রা) বলেছেন, আমি এতে- এ এ ৯1৮৭1 dl ১05 গণ CE ১9 ৫০2, 
{৷ %। 511 % ১ অতিরিক্ত বলেছি। এবং এতে আরো বাড়িয়ে দিয়েছি ৪ ৮9 ২1 ১০৪ ১০৯৪ 


ESE 

১৪ be 8১০০০ ol ১০৬৭৫ ৭01৮০ ১০০৪০ sl ol ০ 
০৮০ ০। 05 0191 SE SEB LAE 
SUE Ao ESE ET EAU Hs, 


id 207 #3 dae 


2 এ ৮৮১ ২2০ নেও BE 05০ 2 এ tl a সি, 
১৪৬২. ইব্‌ন আবু দাউদ (র) ..... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি রাসূলুল্লাহ -এর 
উল্লেখ করেননি । 

বস্তুত হাদীসে ইব্‌ন উমর (রা)-এর উক্তি “এবং এতে আমি বাড়িয়ে দিয়েছি” থেকে বুঝা যায় না যে, 
. তিনি এটিকে অন্য কারো কাছে. থেকে নিয়েছেন, যিনি ইব্‌ন উমর (রা)- রনির ভিত 
 রাসূলুল্লাহপ্র নয়তো আবু বকর (রা)। 


০৭০০ “Fafa # এড 


AN 9 ১598505001১ পপ CS JUG ৮০১ ১৮ ১৮০৯ CRD VY 


45৩০৯০০৪৫১৩ ০ G2 ot pal ৯০ in lll itt Ll Se 
ক টিউন ডি ভিজ | ০১৮৯১ ৮০৫, | ০৫০ এ. 51115712575 


তি ie | 


: WWW.Wayto)j annah.com 


Contents 
৫০৪ : তাহাব শরীফ 


১৪৬৩. হুসায়ন ইব্‌ন নাস্র (র) .... ইবন্‌ উমর রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আবু ' 
বকর (রা) আমাদেরকে মিশ্বারের উপর অনুরূপভাবে তাশাহ্‌হুদ শিখিয়েছেন, যেমনিভাবে তোমরা 
শিশুদেরকে (কুরআন) শিখিয়ে থাক। তারপর তিনি ইব্‌ন মাসউদ (রা)-এর তাশাহ্হুদের অনুরূপ, 
উল্লেখ করেছেন । 

বস্তুত ইব্‌ন উমর (রা) থেকে আমাদের বর্ণিত এই রিওয়ায়াত সালিম ও নাফি' রে)-এর রিওয়ায়াত 
বিরোধী, যা তারা ইব্‌ন উমর (রা) থেকে (এই অনুচ্ছেদের সূচনায় মাওকুফ হিসাবে) বর্ণনা করেছেন। 
আর এটি-ই উত্তম ৷ যেহেতু এটি তিনি রাসূলুল্লাহ্‌ রহ ও আবূ বকর (রা) থেকে (মারফু“রূপে) বর্ণনা 
করেছেন এবং এটি তিনি মুজাহিদ (র)-কে (গুরুত্ব সহকারে) শিখিয়েছেন। অতএব ইব্‌ন উমর 
(রা)-এর পক্ষে অসম্ভব ব্যাপার যে, তিনি যে হাদীস রাসূলুল্লাহ্‌ গরু থেকে গ্রহণ করেছেন, তা 
পরিত্যাগ করে অন্যের হাদীস গ্রহণ করবেন । ূ 

তাশাহ্হুদের ব্যাপারে আবু সাঈদ আল-খুদ্রী (রা) ও উমর (রা)-এর বিরোধিতা করেছেন ঃ 

শ্লিষ্ট বিষয়ে তার থেকে- 

চি EO CS JUG sll 5৬551055155 rl ol GBS NEN 


#02 


১০০৪৭ ভা ১০ LS CS JUG Gres Ls al 521 এ 5৮ ০91 ডঃ 
5536221০1০০ ৪১৮৭1 CS পিএ 0৪ ০৪০০১৯।০০৩া 
51955 Spas ol ৮5৪ 0৮০ 
১৪৬৪. ইব্‌ন আবূ দাউদ রে) ..... আবু সাঈদ আল-খুদরী (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেনঃ আমরা কুরআন মজীদের সুরার ন্যায় তাশাহ্‌ছদ শিক্ষা করতাম তারপর তিনি ইব্‌ন 
মাসউদ (রা)-এর তাশাহ্হুদের অনুরূপ উল্লেখ করেছেন। 
এ ব্যাপারে জাবির (রা)ও তার (উমার (রা)-এর) বিরোধিতা করেছেন ৪ এ ব্যাপারে রাস 
থেকে জাবির (রা)-এর সূত্রে হাদীস বর্ণিত হয়েছে। ৃ ye . 
030 ০১১1 JG sll ১৯০০০ ০555 2 নে ES Ni 


22032 


41 ৫৮০১ 3৫ 03318০৯2০০৬ ১৯০৪1১৮০০০৮ oe CHS YG 
(৯৮০ ০305 alll dil pis 01০80 ০০ 2১৪01851855 দু 
4015 2০5 LLIN ds dL 05 LLY ps Soni ol SES 

| - sf oa 
১৪৬৫. ইব্রাহীম ইবন মারযুক ০০, oi 7557 
শিখাতেন, এই বলে... 09 4075. তারপর তিনি ইবন মাসউদ (রা). এ তাশাবহদের অনুর 
হুবহু উল্লেখ করেছেন। কিন্তু তিনি এতটুকু পার্থক্য করে বলেছেন- 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত | | রর ৫০৫ 


০4০৩৫ বে 


এডিট 75541 
সংশ্লিষ্ট বিষয়ে আবু মূসা আল-আশ্আরী (রা) ও উমর (রা)-এর বিরোধিতা করেছেনঃ 
2 


রিলে তো জাহাজে রান En 


পে ৪1৫ ০৮ 


(50351905505 ও LE BE এ 05১01 0580 Gl ভাত 0 


99 


০০০ SUA Kan Jo ০৮ SED LEU att ও ০৫ 31 0038 CS 
19০40 ২১০৩ Ul ৪ ৬৬০ Va UD BSL UG SL deta 


Caos ০৬ 88০৩ EX Md 


in চিত্তে ১০০25 411412180 1০৮1 ৭ ১০ ০০০৩ জের 


১৪৬৬. আবু বাক্রা রে) এবং ইব্‌ন মারযুক (র) ড়া হাত্তান ইবৃন আবদুল্লাহ্‌ আল-রাক্কাশী রে) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আমি আবু মূসা আল-আশআরী (রা) কে বলতে শুনেছি যে, 
রাসূলুল্লাহ্‌ হু:ুহুই খুত্বা দিতে গিয়ে আমাদেরকে সালাত শিখিয়েছেন এবং আমাদেরকে আমাদের জীবন 

পদ্ধতি (সুন্নাত) বিশদতাবে বর্ণনা করেছেন। তারপর বলেছেন, দ্বিতীয় বৈঠকে (শেষ বৈঠক) 
তোমাদের দু'আ হবে ৪ 


Ae 9 2১৫০ ৩৩৬8 


Li 411 ২০১০৩ rl el El. 19] SOL SL Sli 


tA108 7 A480, চা 


40০০৪ Pe LD ভি YUNG 14 ota dt ss oles Cle 
অথবা বলেছেন ৪ £5০ এ ব্যাপারে রাবী সাঈদ সন্দেহ করেছেন। 
9৮115 0008 89055158015 ALA EE 0 005০5 CSI 3৩১০ ol Ess NEW 


ld JIG IG ৩৫১০ AG lt SLD HAS i i SL 
3 10855১০০৮০৩ 0০০০ Cli Cbs 41110157501 2৮581 ০৮৯০ 
9414 ০৫০৭1 5500 Ln 7০০ এ 


ভি 


ক 
208 


AUS ET 
১৪৬৭. ইব্‌ন মারযুক (র) ক: হাত্তান ইব্‌ন আবদুল্লাহ্‌ আল-রাক্কাশী রে) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন যে, আমাকে আবু মুসা আল-আশ্আরী রো) বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ প্রঃ আমাদেরকে 
খুত্বা প্রদান করেছেন, আমাদেরকে তিনি আমাদের সুন্নাত ও সালাত শিখিয়েছেন (তারপর বলেছেন, 
(সালাতের) বৈঠকে তোমাদের দু'আ যেন হয় ৪ 


- তাহাবী শরীফ ১ম খণ্ড -৬৪ Www.waytojannah.com 


2 | Contents | | 
৫০৬, = OO | তাহাবী শরীফ 
রি না - ১১১৭ রি EA idl al লা মর i 2 11 


79080 


4111 054 
এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র রো) ও উমর (রা)-এর বিরোধিতা করেছেন ৪ 
এ বিষয়ে তার সূত্রে রাসূলুল্লাহ্‌ শুই থেকে বর্ণিত আছে, মুহাম্মদ ইব্‌ন হুমায়দ আবু কুররা (র) ..... 
"আবূ আসলাম আল-মু'আযযিন (র). থেকে বর্ণনা করেন যে, নাসির যত (রা)-কে 
বলতে শুনেছেন ঃ রাসূলুল্লাহ্‌ ই -এর তাশাহ্হুদ ছিল নিম্নরূপ ৪ 


্ 


Yds এ। ২১০ ১০৪০। ০০৯, 73541554075 
[555551১৩215 451 41955 soe 01 lO এ১১এ ey 
LT SE এ) ২০৯০৩ জো এল আন সা ($১8 224 srl iE 

sal 2514112১1৮1 abr se cls El 
বিশ্লেষণ 


বস্তুত এঁরা সকলেই তাশাহ্হুদ প্রসঙ্গে রাসূলুল্লাহ্‌ হ্রহুহুই থেকে রিওয়ায়াত করেছেন, যা আমরা উল্লেখ 
করে এসেছি । এদের সকলের রিওয়ায়াত তাশাহ্হুদ প্রসঙ্গে রাসূলুল্লাহ্‌ হুদ থেকে ধারাবাহিক সূত্র 
পরস্পরায় উমর (রা) কর্তৃক বর্ণিত তাশাহ্হুদের বিপরীত প্রমাণিত হয়েছে- 

অতএব তাদের রিওয়ায়াতগুলোকে পরিত্যাগ করে অন্য তাশাহ্‌হুদ গ্রহণ করা কোনভাবেই সমীচীন 
হবে না, এবং তাদের রিওয়ায়াত বহির্ভূত অতিরিক্ত কোন কিছু গ্রহণ করা যেতে পারে না। | 
তবে ইব্‌ন আব্বাস (রা)-এর হাদ্দীসে বর্ণিত তাশাহ্‌হুদে অন্যদের তুলনায় ৩১৫,০1 শব্দটি 
অতিরিক্ত রয়েছে। 

কিছু সংখ্যক আলিম বলেছেন £ অন্য তাশাহ্ছুদ অপেক্ষা ইব্ন আব্বাস (রা)- এর তাশাহ্হুদ উত্তম । 
যেহেতু এতে তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন, আর অতিরিক্ত অসম্পূর্ণ অপেক্ষা উত্তম হয়ে থাকে । ,. 
অপরাপর আলিমগণ বলেছেন £ বরং ইব্‌ন মাসউদ (রা), আবূ মূসা রো) ও ইব্‌ন উমর (রা)-এর 
হাদীস যা তার থেকে মুজাহিদ ও ইব্‌ন বারা (র) রিওয়ায়াত উত্তম বিবেচিত হবে এ বিষয়ে তাদের 
একমত্য এবং তাদের সুত্র সুদৃঢ় হওয়ার কারণে । যেহেতু (ইব্‌ন আব্বাস রা-এর হাদীসের রাবী) 
আবুষ্‌ যুবায়র (র) ইব্‌ন (মাসউদ-এর হাদীসের রাবী) আমাশ, মানসূর ও মুগীরা (র) প্রমুখের 
সমকক্ষ নন, যারা ইব্‌ন মাসউদ (রা)-এর হাদীস রিওয়ায়াত করেছেন । আবু মূসা (রা)-এর হাদীসে 
আবুষ্‌ যুবায়র কাতাদার সমকক্ষ নন এবং সমকক্ষ নন আবু বিশ্র-এর ইব্‌ন উমর (রা)-এর 'হাদীসে ৷ 
বর্ণনাকারীদের মধ্যে দুর্বলতা থাকা সত্ত্বেও অতিরিক্ত শব্দ থাকার কারণে যদি সেই অতিরিক্ত শব্দ 
সম্বলিত তাশাহ্হুদ গ্রহণ করা অপরিহার্য হয় তাহলে (জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ রা-এর তাশাহ্হুদ) 
আয়মান ইব্‌ন নাবিল (র) আবুষ্‌ যুবায়র (র) সূত্রে যা অতিরিক্ত করেছেন তাও গ্রহণ করা অপরিহার্য 
হয়ে পড়বে। যেহেতু তিনিও তাশাহ্হুদে বাড়িয়ে বলেছেন ৪ 41111. অনুরূপভাবে আবৃদুল্লাহ্‌ ইব্‌ন 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত ৫০৭ 
যুবায়র (রা)-এর তাশাহ্‌হুদে যা আবু আসলাম (র) অতিরিক্ত বর্ণনা করেছেন, ভি 


অপরিহার্য হয়ে পড়বে, যেহেতু তিনিও তাশাহ্‌হুদে বলেছেন ৪ 41415 এবং ইব্‌ন মাসউদ রো)- -এর 
হাদীস তোশাহ্‌হুদ) অপেক্ষা এতে আরো বাড়তি শব্দ বিদ্যমান রয়েছে। 


' বস্তুত যখন এই বাড়তি শব্দ গ্রহণযোগ্য নয়, যেহেতু তিনি এটিকে লায়স-এর হাদীসের উপর . 


অতিরিক্ত করেননি। অনুরূপভাবে ইব্ন-আব্বাস (রা)-এর হাদীসে আতা ইব্‌ন রিবাহ্‌ (র)-এর উপর 
আবুষ্‌ যুবায়রের অতিরিক্ত শব্দ গ্রহণযোগ্য নয়। যেহেতু ইব্‌ন জুরায়জ (র) এটিকে আতা রে)-এর ' 
সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে “মাওকুফ' হিসাবে রিওয়ায়াত করেছেন। আবার এটিকে আবুষ্‌ যুবায়র 
রে) সাঈদ ইব্‌ন জুবায়র ও তাউস (র)-এর সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে “মারফূ* হিসাবে 
রিওয়ায়াত. করেছেন। যদি এই সমস্ত হাদীস প্রামাণ্য হয় এবং সনদগুলো সমকক্ষ হয় তাহলে 
আব্দুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর হাদীস সকলের হাদীস অপেক্ষা অবশ্যই উত্তম বিবেচিত হবে। 
যেহেতু তারা সকলে এ ব্যাপারে একমত্য পোষণ করেছেন যে, বাহির 
(রা) কর্তৃক বর্ণিত তাশাহ্‌হুদ ব্যতীত ইচ্ছা মাফিক অন্য তাশাহ্হুদ পড়া ঠিক নয়। 

তাশাহ্হদের শব্দগুলো যখন সুনির্দিষ্ট পন্থায় রাসূলুল্লাহ্‌ গুহ থেকে প্রমাণিত হয়ে আসছে এবং সকলের 
এ ব্যাপারে একমত্য রয়েছে যে, ইব্‌ন মাসউদ (রা)-এর তাশাহ্হুদে রাসূলুল্লাহ্‌ শু কর্তৃক বর্ণিত 
শব্দের উপর সংযোজন নেই । পক্ষান্তরে অন্যদের তাশাহ্হুদে বিরোধ এবং সংযোজন বিদ্যমান। 
অতএব বিরোধমুক্ত তাশাহ্হুদ বিরোধপূর্ণ তাশাহ্‌হুদ অপেক্ষা উত্তম বিবেচিত হবে । 

অপর একটি দলীল 

আমরা আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)- কে তাশাহ্ছদের ব্যাপারে কঠোর দেখেছি। তাশাহ্‌হদে একটি 
‘ওয়াও’ অক্ষর সংযোজন করলে তিনি তার শিষ্যদেরকে পাকড়াও করতেন, যেন তারা রাসূলুল্লাহ্‌ গং 
কর্তৃক বর্ণনাকৃত শব্দের অনুসরণ করেন। এরূপ অন্য কেউ করেছেন বলে আমরা জানি না। 
এজন্য আমরা আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণিত তাশাহ্‌হুদকে উত্তম হিসাবে সাব্যস্ত করেন 


_ অন্য কারো বর্ণনাকে নয়। 


০ পপ 4০৩ পা ০৩ - #2 246 পপ ₹ত৩০প০৪৭ রি হিটার হানি 
১ lee re hac ০৫ 00৯৭ 0 90৪ ০০৯ ওক CS ৩০ ৯০২০ ওত CSS NEMA 


£- $9 0 «don cou #2 97 ৮ ০০. পপ পপ প০৩ ০ প্‌ প্‌ 9৮4 
- Al চে 2911 Cole SSC dll ০০০ ০৫ 05 5232 ০০ Al ০০০ ০০ ১০০৪ 


১৪৬৮, আবু বাকরা (র)....আবদুর রহমান ইব্‌ন ইয়াধিদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 


বলেছেনঃ এন রা সত ‘ওয়াও’ (অক্ষর) সংযোজনের ব্যাপারে 
আমাদেরকে পাকড়াও করতেন। 


৬ 


০০৮০৪১১১০03 598505 0308505058৮ GEL ve 
41০০৯ pas SASH এ 08৯৯০ এ ৯০25094558৭ 
- KE ৩০৭ ০৩০. 


‘WwWw.Wwaytojannah.com 


Contents 


৫০৮ - | তাহাবী শরীফ 


১৪৬৯. আবূ বাকরা (র) ..... মুসাইইব ইব্‌ন রাফি‘ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) তাশাহ্‌হুদের মধ্যে জনৈক ব্যক্তি কে ৭1117... সংযোজন করে 41| 7... 
রি এতে-আবদুল্লাহ্‌ রো) বললেন, (সালাত পড়ছ, না) খানা খাচ্ছ। 


be Salle eis 05 os 0৪ JUG ০০৪০ 0৪ ০৪ 5০82 yl LASS —\6év. 


৫১ Ey SEE a 4০ OG ২০ ৩৩৪ ২৪০ DAS ১০ el 

Ml elle 0 11 ৩৫৮১ ২০৪০ 4] 
১৪৭০. আৰু বাকরা (র): ডি রবী ইব্‌ন খায়সাম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি আলকামা 
(র)-এর সাথে সাক্ষাত করে বললেন ৪ আমি তাশাহ্হুদের মধ্যে «১১১১-এর পরে «23১১ বাড়িয়ে 
দেই। আলকামা (র) বললেন, যতটুকু ইব্ন মাসউদ (রা) আমাদেরকে শিখিয়েছেন, ততটুকুতেই 
আমরা শেষ করি। 


এ 053৭ Oe 00 0455 2 ডে 00855587088 
UG SSA sal ২১৮৯ ৪ 99 ৬৪ ০০৬৯১। CU oli 9৩ ০ 3 
11০২5 ১০ ১০৪ ৯ Lil 04 1825 এল ১৮০৩ 3| URS asl 


০০০৫০ চা 


৭115 এ 28505 oat লে এ] ০১৯ ০০০ ০ 8৮ বিএ ও 
+০৮5৯39 41১ ৮৪ ১১১৬৯] 4101 ate 55215 ৮০ (১১৫3 sil el 


৩৯০ A SESS UAE Sl oe UR 3 iY ce 


_ ০1055 411 111১৯০১১২৯৩ Eun তি ২১১৯ ৩৩৪ । 
১৪৭১. ফাহাদ (বে) ..... আৰু ইস্হাক রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি আস্ওয়াদ 
ইব্‌ন ইয়াধিদের নিকট এসে বললাম যে, আবুল আহ্ওয়াস রে) সালাতের তাশাহ্হুদের মধ্যে 
০&0১০]13 -বৃদ্ধি করেন। আস্ওয়াদ ইব্‌ন ইয়াযিদ রে) বললেন, তার নিকট গিয়ে বল যে, 
আসওয়াদ তোমাকে নিষেধ করছে। এবং তিনি তোমাকে আরো বলছেন যে, আলকামা ইবৃন কায়স 
রে) আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে তাশাহ্হুদের শব্গুলোকে কুরআনের সূরার অনুরূপ 
শিখিয়েছেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) তাশাহ্হুদের শব্দগুলোকে হাতের আঙ্গুল দ্বারা গুনে গুনে 
শিখিয়েছেন। তারপর তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর তাশাহ্হুদ উল্লেখ করেছেন । 
অতএব আমরা যে উল্লেখ করেছি সে মতে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণিত তাশাহ্হুদকে 
অপরিহার্যরূপে নিয়েছি। এ ব্যাপারে তার কঠোরতা, গুরুত্ব আরোপ এবং এর উপর সকলের একমত্য 
প্রতিষ্ঠিত হওয়ার কারণে । যেহেতু তারা সকলেই একমত্য পোষণ করেছেন যে, এটি ব্যতীত অন্য 
রি রি আবু ইউসুফ রে) ও মুহাম্মদ (র)-এর 
সত্যি! 


WWW.Wwayto)j নিন সু 


Contents 


অধ্যায় £ সালাত মা ৫০৯ 


৭৩৯ EK Lal এ৪ pL লা, 

৩০. অনুচ্ছেদ ঃ সালাতে সালাম ফিরান প্রসঙ্গ-সালাম কি রূপ? 

৩১৯১] ১8৫ 9৮ ভেলা 0৪ ২৩] 92 0555 ৪০৯0 850 (2 Ne 
১১0১০ ১০০96 57 ২4:০০ 95 5201 ৬০০ 0১ ১0০0 ৮5055 0105 
shal ০৪৯৩৩ 8 EE dU 01১5 ১০০১592৮০0০ ১০ ০০৯০ 


০৪০০০ 


le 1941 ১৯19 4৮:98 
১৪৭২. বিডল জীযী রে) এবং রাওহ ইবনুল ফারাজ (র) টি সা'দ (রা) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ জুই স নিয় শৌষে- ০4০ ১.1] বলে এক সালাম ফরাতেন। | এ 
আবু জা+ফর (ভাহাবী র) বলেন ৪ একদল আলিম অভিমত ব্যক্ত করেছেন যে, ুস্লী তার সালাতে 
সামনের দিকে মুখ করে একবার মাত্র সালাম। ফিরাবে এবং বলবে £ ভি এ নিনাগিতি 
এ হাদীস দ্বারা দলীল পেশ করেন। 
পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ ব্যাপারে তাদের বিরোধিতা করে ভিন্নমত ব্যক্ত করেছেন, এবং 
বলেছেন, বরং সুসন্লীর জন্য ডানে-বামে সালাম ফিরানো এবং প্রতি সালামে ৪ 82:১9 7512 29:41 
4111 বলা উচিত। এ বিষয়ে প্রথম মত ব্যক্তকারীদের বিরুদ্ধে আমাদের দলীল হচ্ছে, সা'দ (রা)-এর এ 
হাদীসটি বিশেষভাবে দারাওয়ারদী রিওয়ায়াত করেছেন, অথচ মুস্‌্আব (র) থেকে বর্ণনাকারী অন্য 
সকলেই এ ব্যাপারে তার বিরোধিতা করেছেন। 


050157241৫০ ০৭105 0505-25১55 2০০৮ Ei 


#0 


১৭, ১০০35 এত SUS aml Te a CE, 0] 0410 ১০ 
টি ভিন E ON NE Hn 


১৪৭৩. টবের জাগি? মর সা'দ রো) es CH OE রাসূলুল্লাহ হু 
 ডানে-বামে সালাম ফিরাতেন এবং বলতেন ৪ te LEE Si MHL LR 
দেশের শুভ্রতা এদিক থেকে ওদিক পর্যন্ত দেখা যেত । j 


oc # #208 


CS JG Se GS YU 595251১১০1০ ও ২৮৯ ও শশশটি 0৪৬৯ ARAL 


০৯০৫০ ০০ ৫ 


এপ 55522552255 


১৪৭৪. মুহাম্মদ ইবৃন খুযায়মা (র) এবং ইব্রাহীম ইব্‌ন আবূ দাউদ (র) ...... মুসআব ইব্‌ন সাবিত 
€র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন। 


www.waytojannah.com 


Contents 


৫১০ AE -তাহাবী শরীফ 


বস্তুত এ আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক রে) (তীর হাদীস বিষয়ে ‘ইত্কান’) দৃঢ়তা ও সংরক্ষণ ক্ষমতা 
থাকা সত্তেও এটিকে তিনি মুস’আব (র) থেকে দারাওয়ারদী কর্তৃক বর্ণনাকৃত রিওয়ায়াতের পরিপন্থী 
রিওয়ায়াত করেছেন । এবং মুহাম্মদ ইব্‌ন আমর রে) তার অপেক্ষা প্রবীণ ও মর্যাদাসম্পন্ন হওয়া সত্বেও 
এ বিষয়ে তার সমর্থনে রিওয়ায়াত করেছেন । তারপর বিশেষভাবে লক্ষণীয় যে এ হাদীসটি ইসমাঈল 
ইব্‌ন মুহাম্মদ (র) থেকে মুস্আব রে) ব্যতীত অন্যদের সুত্রেও বর্ণিত হয়েছে । যেমনিভাবে এটিকে 

মুহাম্মদ ইব্‌ন আমর রে) ত 
ভি 


৬৫০১ ৩৩১১৯৯০৭০১০ (০০০ সাপ 005 ০৪ এ বি 


lp জা) ৫ রি 


EE LE Bees EE - 

টি দিত ৮০১০ 
১৪৭৫. ইউনুস রে) মারযূক (র) ..... সা'দ (রা) পারে তিনি বলেছেন রাসূলুল্লাহ্‌ 
হহহই ডানদিকে সালাম ফিরাতেন, যাতে আমি তীর গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম, নামি 
সালাম ফিরাতেন যাতে আমি তীর গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম । 
অতএব ভর থেকে দারাওয়ারদী ঘা রিওয়ায়াত করেছেন তা খন হয়ে গেল? সা'দ রো) সূত্র 
রাসুলুল্লাহ: থেকে বর্ণিত আছে যে, তিনি এস দু'সালাম ফিরাতেন। 
এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ শর: -এর একাধিক সাহাবী তার অনুকূলে রয়েছেন £ 


পা 


ঞ& 
চি ০ এ 


০০০০৪০১০৩০-:০৫৮ এ ক Ee di Sy ole রে রে 


- ld ০০৩ (5৭: ১১০1543০৯১৩ ১০৯ Kt ১৫৩ UG ৬০০ 


১৪৭৬. ফাহাদ (র) ..... আৰু মুসা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আলী (রা) (ন্ট) 
যুদ্ধে আমাদেরকে নিয়ে এমনভাবে সালাত আদায় করেন যে, আমরা রাসূলুল্লাহ্‌ শুর -এর সালাত 
স্মরণ করেছি। হয়তো আমরা সে সালাত ভুলে গিয়েছিলাম নয়তো ইচ্ছাকৃতভাবে তা ছেড়ে 
58757877771 


০4 Ee 


PAE পপ ৬৩৩ 


EE ME a HG 


পু? 
15215 eS. হি CH 
| AE 


wWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ঃ সালাত | ৫১১ 


১৪৭৭. আলী ইব্‌ন শায়বা (র) ..... আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ 
রাসূলুল্লাহ্‌ পর ডানে-বামে সালাম ফিরাতেন, যাতে তার গণ্ডদেশের শুভ্রতা প্রকাশ হয়ে যেত। 


০ ৫৩959 পপ ঠক 2382-4 


(সালাম ফিরানোর সময় বলতেন) বা] ২০০১5 এনা. 411 8০৯০5445790 


be: EES peo EES sl Eis ALVA 


- 2 BF 01454) 05401 ০০ be 033 


১৪৭৮. আবু উমাইয়া (র) ..... আবদুল্লাহ্‌ (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ্‌ প্রঃ থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। , 2 | 


5৮০০ “0 ros oie 


Ci BF do yr be LE bt dE CH 1১115 ০১৯3 


১৪৭৯. আহমদ ইব্‌ন আবদুল মুমিন আল-মারওয়াধী (র) ..... আলকামা (র), আসওয়াদ. ইব্‌ন 
ইয়াযিদ রে) ও আবুল আহ্ওয়াস (র) থেকে বর্ণনা করেন যে, তারা বলেছেন ঃ আমাদেরকে 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) রাসূলুল্লাহ্‌ এ থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 

oe Fl LS Ll BE UG ৮৭0৪ ০০৪ sl ৮০ (28৮০ 756৯, 


#49 of - 0 


Ue ক ০৮০১ 95 dll 5 ০5৪ 


১৪৮০, রবী‘উল জীযী রে) ..... আবদুল্লাহ্‌ (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ্‌ হুই থেকে অনুরূপ বৰ্ণনা 
করেছেন। - 


Gell (31008 ০৮০ 02411 0555 05 008 Ls ০5 CED - NEA) 


2222 


[বা oor Arg 


AEE OL EE 
১৪৮১. আলী ইব্‌ন শায়বা রে) ..... আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ 


9:89 পপ সত কি 


রাসূলুল্লাহ্‌ রঃ আবু বকর (রা) ও উমর রো) সালাতের মধ্যে তাদের ভানে-বামে ৫51 19:41 
AES EL pL - < ১,১ বলে সালাম ফিরাতেন। 


৪0627585551 ne OSC EEE (১০৯ —\EAY 


JG a 2 ০০ 0২৩০ ৯১ CS JG LGN CS YG G52 ৩% CFS 


WWW.Wwayto)j annah.com 


Contents 


৫১২ তাহাবী শরীফ 


25515 ১০৮১ 0৪০, En LSE 
SAE ME dL LAL CEE 
£7% wie 


১৪৮২. সির Lhe ও ইব্‌ন মারযুক (র) ..... ও উমর (রা) EET 
করেছেন। | ্‌ 


2 5 ০1৪, ১2 22815501555 (১5 03 2915 al onl (১৪১৯ NEA 
11757571525 2৫৯11 ১০ 
ভি ee 

- 21585 বু 40109 
১৪৮৩. ইব্‌ন আবু দাউদ (রা) ..... আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ মক্কার 
এক আমীর (শাসনকর্তা) মক্কাতে সালাত আদায় করেছেন এবং তিনি 'ডানে-বামে সালাম ফিরান। 
আবদুল্লাহ্‌ রো) বললেন, নি রিনি রা নিল 
এরূপ করতেন। 


পা পা 


55 381211১৮450 JG 25519211058 7558 
51% 


১৪৮৪. আবু উমাইয়া (রা) ..... ইয়াহইয়া (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ 
করেছেন। - 


উতর রিং রত পর & ০০ ০ ৮412 


০৮০ 22৭48 


45 ৫ পট ১1 


"১৪৮৫. সালিহ্‌ ইব্‌ন আবদুর রহমান রে) এবং আলী ইব্‌ন আবদুর রহমান (র) ..... আম্মার (রা) 
থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ সালাতে ডানে-বামে সালাম ফিরাতেন। 

৮০১ 0:০৯ Ol 0৪ JG 8০০০ ০2 090 ৩৪৪ হজ ও (১5১০ NEAT 
১০১৬৩ ০৯০১০ ১০৯৯ ৬৯১ a ৮০ UN ০৯ ১৯০৯ 
১ 0085 এ 41111555375 35 (ক এগ তেও 2০5 9 ৭0 5 0৭55 
HESS EE LN JU ৮55 হি ১০ লিও 25০৩ ০৯৪৪ ৩ ০০৫2 


৮০ of ocr Fe 


dS GEL 91 


WwWww.Wwaytojannah.com 


£ 


Contents 


অধ্যায় ৪ সালাত ৫১৩ 


১৪৮৬. আলী ইব্‌ন শায়বা রে) ..... ওয়াসি ইব্ন হাব্বান (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রো)-কে রাসূলুল্লাহ্‌ ক্রু -এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেন। উত্তরে তিনি 
বলেন ৪ রাসূলুল্লাহ্‌ ৪৪ যখন উঁচু-নিচু হতেন তখন তাকবীর বলতেন এবং ডানে-বামে- ১:41 
৪411 ২০৯১9 (4529: ০4111 8০৯১৪ 1৫০বলে সালাম ফিরাতেন। 


4০5০৩ 


০5 ১2911 ০০ LT 205 00025 ০৭ ১৬০৯ 0৬ JG 5515 521 ০21 CES - ১৫/৬ 
১১০০ এ এডি ১৪ ক di 3১208 Se pla be ipa 


১৪৮৭. ইব্‌ন আবু দাউদ (র) ..... সালিমের পিতা ইব্ননউমর রে রর তেরা রাসূলুল্লাহ্‌ 
75 


পাত০ পা লাক তা পা ০০৫ ০ Ed “eos ee পা পাপা 9 ন কুরে 
০৮4০ ৩ £2104 


tl pe ah be CS: 35 bs AS CS GR (5459 . 


পাও or 


PLAGE 03১6 0০৮০ ও টি AS টেলি EK JG ৪৮৮০১৯৯৮৯১০ 


পাতা 


০০১৭০ ০০ ELE hel Salad 06 00854815154 হন 
০ 


5829 পপ cof oar 


- Male 94116 9০1 এ৬১ 
১৪৮৮. আবু বাকরা (রা) এবং আবূ উমাইয়া (র) সূত্রে ..... জাবির ইব্‌ন সামূরা রো) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন £ আমরা যখন রাসূলুল্লাহ্‌ এু্ুঃ-এর পিছনে সালাত আদায় করতাম তখন 
আমাদের হাত দিয়ে (ইশারা করে) সালাম করতাম, আর বলতাম- ?9-:11: PSL, 
২৭4০ তিনি পু বললেন_ লোকদের কি হলো, তারা যে হাতে (ইশারায়) সালাম ফিরাচ্ছে। যেন 
হাতগুলো অস্থির ও দ্রুতগামী ঘোড়ার লেজের ন্যায় (নড়ছে)। তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, 
যখন সে সালাতে বসবে তখন নিজের হাত উরুর উপর রাখবে এবং অঙ্গুলি দিয়ে ইশারা করবে আর 


১৫4০ PIL KL 9:41 বলবে । 
75 ~\£AA 


sal adn 55 খু & dU bd pe Gi pitt 

টা 05441: 
১৪৮৯. আলী ইব্‌ন আবদুর রহমান (র) ..... বারা রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ EE 
সালাতে দু'সালাম দিতেন । . 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৬৫. 


WwWww.waytojannah.com 


Contents 


৫১৪ তাহাবী শরীফ 


টি ০০০86 5 


০১1 ৮০ ES pL HL 55954385৮১০ ০৯ 


+707 #207 #» ০০5০৩ 


es BE 4015০ Se এ 2111 (০০ পপ) ০০ 551 ১০ ০০০১০ 


১৪৯০. আহমদ ইব্‌ন দাউদ (র) ..... বারা (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শ্রহহইর থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। | 


শিবা (১০১৯৩ 0 ২৮7৪ 08 005 ANN 00৪, 3৩১১০ ০। Es =A 
CES AED ELEC E LEE 
০:০৮ পর্ণ - uc #07 #4 ০৮4১ 

১০০15 4 4411 57০7 GE পনি এও dla) ৮৯৯০৯ 4০5 ০০ ০৯ 


প০ পাশ 


- ৬১৮ ০০৩ Lie 


১৪৯১. ইব্‌ন মারযূক (র) এবং আবু বাকরা (র) ই ওয়াইল ইব্‌ন হুজ্র রো) থেকে বর্ণনা করেন 
যে, তিনি রাসুলুল্লাহ এর পিছনে সালাত আদার করেছেন তিনি = শু তার ভানে-বামে সালাম 
ফিরিয়েছেন। 


০৮০৩৮ পপ ০৩৪4 


৪ টা 8 ১৫৭ 


SB EB 5:56 


CARL 


১৪৯২. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ..... ওয়াইল ইব্‌ন হুজ্র (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ্‌ রহঃ থেকে 
অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


LE ১825155575575087251 (55318 
১০ 018৯১ sl ০২ ০০৪ 31১৮৯ 521 ১৯ JAI Le St ০০৪ 
রা রান TAL পন রি 


তি 
১৪৯৩. ইব্‌ন আবু দাউদ রে) ...... আদী ইব্‌ন আমীরা আল-হাষ্রামী রো) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ এই যখন সালাতে সালাম ফিরাতেন তখন ডান দিকে নিজের মুখমণ্ডল 
ফিরাতেন যাতে তার গণ্ডদেশের শুভ্রতা দেখা যেত, তারপর বাম দিকে সালাম ফিরাতেন এবং 
মুখমণ্ডল ঘুরাতেন যাতে তার বামপার্ম্বস্থ. গণ্ডদেশ দেখা যেত। 


SEE IG AVL (35 JG 208১1155055 05 JUG 3915 a ০ LES NEE 


বড পা ০৪৩ 


0৮৩০৫ পাপ 9৩ ০০ od ocd পা 


১4৮৭ ৬৫1০1541580 0 SE ৪৯ সিল REE REET I 


WWWw.waytoj annah.com 


Contents 


অধ্যায় ৫ সালাত ৫১৫ 


৯৬০] ০৫৪ BF dS Bo গনি সা 4 ৪ হি in sri 

পু 4115০০29০০৫ Vis 06 8 এনে tes es els 
১৪৯৪. ৪. ইব্‌ন আবূ দাউদ রে) আবূ মালিক আল-আশৃআরী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
তার সম্প্রদায়কে বললেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ্‌ গল -এর সালাত পড়াব না? তিনি 
সালাতের বিবরণ পেশ করলেন এবং ডানে-বামে সালাম ফিরালেন তারপর বললেন, রাসূলুল্লাহ্‌ রই 
-এর সালাত এরূপ ছিলো । 


LS JUG ১০৮০ ০৪ 1১95 CS JG ll le CS YG Lal ৩7155-845 


লিভ TCS UR oS 0 0 RAS UF 3 OES bo Gi On ot 

- ১০০৪। ১৬৯ AL EE LOE ০৯3 ("১ (15 হর 
১৪৯৫. আবূ উমাইয়া (র) ..... তাল্ক ইব্‌ন আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ 
আমরা যখন রাসূলুল্লাহ্‌ প্র -এর সঙ্গে সালাত আদায় করতাম আর তিনি সালাম ফিরাতেন তখন 
আমরা তার ডান পার্ম্বস্থ এবং বামপার্শ্বস্থ গণ্ডদেশের শুভ্রতা দেখতে পেতাম । 


fos Ao ০ % ০৮4০ 4০ + 


be pA ১০০০৪ CS এ পন ০৯ ০ 05 ৩৪১৩১০০৯০৮৯ CED 7১৬৭ 
১০2101০2১১০ ১০ GAUL ৪৮১৭ ১৮ ALAN ০০০ ১০401 ০১০১০ ০১০০ 


১5 ০1752, 1:24 LEG ৮5 Gs 401 ০৮০০ 95 তা 00০2 ও ০ 
Js eg 
১৪৯৬. নাস্র ইব্‌ন মারযূক (র) ..... আউস ইব্ন আউস (রা) অথবা আউস ইব্‌ন আবূ আউস (রা) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি রাসূলুল্লাহ্‌ গরুই-এর নিকট অর্ধ মাস যাবত অবস্থান 
করেছি, তাকে সালাত আদায় করতে দেখেছি এবং তিনি ডানে এবং বামে সালাম ফিরিয়েছেন। 


(5 015 2575 ০2 রগ 0৩ ০1 ৪ ১০ ৮ Los 4৮৮৯1 ES SEA 
0০০০ 0108 SES ১197 0০085589955 ০2584551055 


পাপা 5৩৫৩ 


-+১৮০৫ ০০৩০০৯৯০০৯৪] এ ক < lil 
১৪৯৭. আহমদ ইব্‌ন আবদুল মু'মিন আল-সূফী (র) ..:.. আয্রাক ইব্ন কায়স (র) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন, আমাদেরকে নিয়ে আবূ উমাইয়া (রা) সালাত আদায় করেছেন, তারপর 
তিনি আমাদেরকে হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ হ্রহুহই সালাতের মধ্যে ডানে এবং বামে 
সালাম ফিরিয়েছেন। 
আবূ জা“ফর (তাহাবী র) বলেন, সালাতে সালাম সংক্রান্ত রাসূলুল্লাহ্‌ প্র থেকে আমার জানা মতে 
যত সহীহ্‌ হাদীস রয়েছে সবগুলোকে আমি এ অধ্যায়ে নিয়ে এসেছি। আর সবগুলো হাদীসই 


WwWww.waytojannah.com 


- Contents 


৫১৬ | তাহাবী শরীফ 


দারাওয়ারদী (র)-এর বর্ণনার পরিপন্থী, যে বর্ণনার অসারতা আমরা এ অধ্যায়ের প্রারম্ভে বর্ণনা 
করেছি। ' নর 
সংশ্লিষ্ট বিষয়ে আরো একদল আলিম নিচের হাদীস দ্বারা দলীল পেশ করেছেন £ 
1১5 185701১11১5 28 40৬৮০ PES Oe Ne (5৯ -১৪৭/ 
১4291 ০০ ৪১০ ০০৩৬ ১০ sm ০259 0 90 পুলি ও ০৪৩৩৪ 
aly ALS LD LE পর 411055501৮০ 401 ৩৮ ey Lil 
১৪৯৮. ইব্‌ন আবূ দাউদ (র) এবং আহ্মদ ইব্ন-আবদুল্লাহ্‌ রে) ...... আয়েশা রো) থেকে বর্ণনা 
করেন যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ একবার মাত্র সালাম ফিরাতেন। | 
তাদেরকে বলা হবে যে, এ হাদীসটি আসলে আয়েশা (রা)-এর উক্তি (“মাওকৃফ’)। হাদীসের 
হাফিজগণ এভাবেই রিওয়ায়াত করেছেন। আর যুহায়র ইব্‌ন মুহাম্মদ (রা) যদিও নির্ভরযোগ্য ব্যক্তি 
কিন্তু তার থেকে আমর ইব্‌ন সালামী-এর রিওয়ায়াত নিশ্চিতরূপে দুর্বল । ইয়াইইয়া ইব্‌ন মাঈন রর) 
এরূপ বলেছেন। তার থেকে আমাকে আমাদের অনেকেই এরূপ বর্ণনা করেছন। তাদের থেকে আলী 
হাজিরার রা জয়ার নিচু রগিরোরিরংভিনি রর এ রিওয়ায়াতে 
অনেক মিশ্রণ ঘটেছে। | 
কেউ যদি বলে যে, আয়েশা রো) কে বত রিভার CATO নে 
তাহলে এ বিষয়ে তার রিওয়ায়াত রাসূলুল্লাহ্‌ গ৪৪ঃ-এর সাহাবীগণের কাদের সাথে সাংঘর্ষিক হবে ? 
উত্তরে তাকে বলা হবে, আবূ বকর রো) এবং উমর উমর (রা)-এর (আমলের) সাথে সাংঘর্ষিক হবে। এ 
বিষয়ে তাদের থেকে আমরা পূর্বে এ অধ্যায়ে রিওয়ায়াত বর্ণনা করে এসেছি। 
এ বিষয়ে দ্বিতীয় দলের আরো দলীল | 


পারতে ০০০১ ০০০৯৯ 0৪০৯৪ 7৫৭৭ 
১:1৮ ০5 4১৭: 2১০০ ৬৪০৪০৪5১০০৭ ১৯ চিন তে ১০ ১০৯৯ 

-২৮:৯০। ০15 49৫ ১১৪০ ১5520511585 
১৪৯৯. হারান তন টী মাস্রূক (র) থেকে বর্ণনা করেন 


যে, তিনি বলেছেন ৪ আবু. বকর (রা) ডানে এবং বামে সালাম ফিরাতেন। তারপর তিনি দ্রুত 
মুক্তাদিদের দিকে মুখ ফিরাতেন যেন তিনি উত্তপ্ত প্রস্তরেরউপর অবস্থান করছিলেন। 


(১৪১৯ 07৮3০৯32৮75 05 205 8359 595 nl 05 005 5০ 92 25127 
্‌ 44052509১৪3 LD ১০705 05 00০০০ উঠ CS UGE 
১৫০০, আৰু বাকরা রে) .. না . হাম্মাদ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ করেছেন। 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ূ ৫১৭ 


রা \ 


Co ol Le 
১৫০১. সুলায়মান ইবৃন শুআয়ব (র) ..... আবু রাষীন (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ 
আমি আলী (রা)-এর পিছনে সালাত আদায় করেছি । তিনি তার ডানে এবং বামে সালাম 
0 


নি রিরা ররর eT SE I ots 


-৮১ ০0 ice «ll ০০০ 
১৫০২. হুসাইন ইব্‌ন নাস্র রে) ..... আবূ রাষীন রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আলী 
টি রিভার রা করত জয়াল রক লা হিল আলী (রা) 
(এরূপ করতেন) ? তিনি বললেন, হা । 


এ ১০৯০০ ১০০৪৪ ০৩ ৯০১৪ ৮5 CS YU Se bl CHS - ৯3 


“40.0 ৩9০৩৯ 


১০715 CLG alll 55 Cie 211 ০০ le GE ০ 05 ১১১০ 

১৫০৩. ইব্‌ন মারযূক (র) ..... আবু রাযীন (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি আলী 

(রা) এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর পিছনে সালাত আদায় করেছি, তারা উভয়ে দু'সালাম 
দিয়েছেন। 

টিটি 7টি হাটি হেরা Es let 

Ue 

| 41055 


১৫০৪. ইব্‌ন আবু দাউদ (রে) ..... আলী রো) EE তিনি সালাতে নিজের ডানে 
এবং বামে সালাম ফিরাতেন। 


০০৫০০০০৫০০৪ ০5005505591 05 YU SY SEL ৫৮৯৩ ০ 
98655811110 HEE al ig EMG dl 2558 


AS Ss গল all ১০৫০ es as Se ll CSG ১৭৪, 


১৫০৫. সুলায়মান ইবৃন শু‘আয়ব রে) ..... আবু আবদুর রহমান আল-সুলামী (র) থেকে বর্ণনা করেন 
যে, তিনি আলী (রো) এবং ইব্‌ন মাসউদ (রা)-এর পিছনে সালাত আদায় করেছেন । তারা উভয়ে 


WwWww.waytojannah.com 


Contents j 
৫১৮ | তাহাবী শরীফ 


দো | ২০০১9 ২৫4০ ১5 ৰলে নিজেদের ডানে এবং বামে সালাম 
ফিরিয়েছেন। 


এ ০51০০ 22৪৮৮০০৩০০৯) CE JUG 555 ওত CS YG ৯০৫ sl 58858 


ক 92835 025৮1 ও তক 2৫ বি 11 পে পুত ১০৮০ 
১৫০৬. আবূ বাক্রা রে) ..... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি সালাতে ডানে এবং বামে 
সালাম ফিরাতেন। | 


পা ০৩ প্‌ 


pil ১০ ০৯ 65 JG উল gl ০৫০05 CE YG gs xl ol CSS ~No.v 
০০: 218 
00055 CE Be SL I 
১৫০৭ ইব্‌ন আবু দাউদ (র) ..... আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন যে, মক্কায় এক শাসনকর্তা 
সালাত আদায় করেছেন, তিনি দু'সালাম দিয়েছেন। ইব্‌ন মাসউদ (রা) বললেন, কী মনে হয়, ইনি 
কোথেকে এ সুন্নাত গ্রহণ করেছেন ? 
তাহাবী রে) বলেন £ আমি ইয়াহ্‌ইয়াহ ইব্‌ন মাঈন রে)-এর সূত্রে ইব্‌ন আবু দাউদ রে)-কে বলতে 
শুনেছি যে, এ বিষয়ে এটি হচ্ছে- বিশুদ্ধতম রিওয়ায়াত। 


০৩৩09 ০4০ ৮4০ 


এলি রি তির দির A 
১০১০০০৪০৫০৭ ole Lh FEL EE 0৭ ০০০ ১৫ YO ies 5 


“4 of oad সত #0 2 


LESS ELE HL VES ELE BLN Cs 


১৫০৮. ইব্‌ন মারযুক (র) ..... হারিসা ইব্‌ন মূদাররিব রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আম্মার (রা) এক বছর আমাদের শাসক ছিলেন। তিনি প্রতি সালাতে- ERTL Kon a 
রান 


ঠা ০৩০ ১৪ 


HE Ba Gl Erdle Is ES Ld 

JO ১০৩ (৮১০৪ ০০০৪ 11 ০৭ ৮০০৪ ১] 
. ১৫০৯ রাওহ ইব্নুল ফারাজ (র) ..... আবু হাযিম রে) থেকে বর্ণনা. করেন যে, তিনি সাহল ইব্‌ন 
সা'দ সাইদী রো)-কে দেখেছেন যখন তিনি সালাত শেষ করতেন তখন ডানে এবং বামে সালাম . 
ফিরাতেন। 


তে annah.com 


Contents 


অধ্যায় ঃ সালাত - ৫১৯ 


আবু জা’ফর (তাহাবী র) বলেন £ আবূ বকর (রা), উমর (রা), আলী (রা), ইব্‌ন মাসউদ (রা) ও 
আম্মার (রা) প্রমুখ রাসূলুল্লাহ গ্রহ -এর সাহাবী এবং পূর্বে উল্লিখিত অপরাপর সাহাবী সকলে-ই 
নিজেদের ডানে এবং বামে সালাম ফিরাতেন। রাসূলুল্লাহ্‌ গ্রলুহই -এর যুগের সাথে তাদের নিকটবর্তী 
হওয়া এবং তার কার্যাদি তাদের কর্তৃক সংরক্ষণ হওয়া সত্বেও অন্যরা কেউ এ ব্যাপারে তাদের 
প্রতিবাদ করেনি। | 

অতএব এ বিষয়ে রাসূলুল্লাহ প্র থেকে কোন কিছু বর্ণিত না হলেও তীদের বিরোধিতা করা কারো 
জন্য সমীচীন হতো না'। অথচ এ বিষয়ে রাসূলুল্লাহ রহ থেকে হাদীস বর্ণিত রয়েছে যা তাদের 
কার্যাদির অনুকূলে সু-প্রমাণিত । তাই তাদের বিরোধিতা কিভাবে করা যাবে ? | 

যদি কোন অস্বীকারকারী আবু ওয়াইল (র) সুত্রে আলী (রা) থেকে আমরা যে রিওয়ায়াত করেছি তা 
অস্বীকার করে, যাতে উল্লেখ রয়েছে যে, তিনি সালাতে দু*সালাম দিতেন এবং এ বিষয়ে আমাদের 
সেই রিওয়ায়াতও অস্বীকার করে, যাতে তার সূত্রে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে দু'সালামের 
কথা) বর্ণিত আছে, এবং দলীল হিসাবে এক সালাম সংক্রান্ত নিম্নের রিওয়ায়াত পেশ করে $ 


০5 পেত পা পা ইল 4 “ #3030 পা ৮৫. ১ রিনি Ed . 


#2 03 


EE ELE SUE HEIL EE UE 
Son LEG UG EA 0৫840 ৪ YG SS YG BIDS JS 8 
১০055 20 a AU le এট TSE EAL 


পু 


EXER 


- ol 
১৫১০. ইব্‌ন মারযুক (র) এবং আবু বাকরা (র) ..... আমর ইব্‌ন মুররাহ্‌ (র) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, আমি আবু ওয়াইল (রা) কে জিজ্ঞাসা করলাম, আপনি কি তাকবীরের বিষয় স্মরণ 
রাখেন ? তিনি বললেন, হাঁ, রাবী বলেন, আমি বললাম, সালামের বিষয়টি ? তিনি বললেন, একবার। 
রাবী বলেন, সালামের বিষয় একবার হওয়া কিভাবে সম্ভব হতে পারে অথচ তিনি আলী (রা) এবং 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-কে দু'বার সালাম ফিরাতে দেখেছেন ? 
অতএব এ রিওয়ায়াত তীর সূত্রে প্রমাণিত হলে দু'সালাম সংক্রান্ত যে রিওয়ায়াত তীর সূত্রে আপনারা 
. করেছেন, তা অসার হওয়া অপরিহার্য সাব্যস্ত হবে। 
উত্তরে তাকে বলা হবে £ দু'্সালাম সংক্রান্ত তার থেকে আমরা যে রিওয়ায়াত করেছি এটি সহীহ্‌ 
(বিশুদ্ধ)। এর সনদ এবং মূল বক্তব্যে কোন রূপ একটি অনুপ্রবেশ করেনি । বস্তুত দু'সালাম সম্বলিত 
এ রিওয়ায়াতটি রুকু এবং সিজ্দা বিশিষ্ট সালাত সম্পর্কে বর্ণিত হয়েছে। পক্ষান্তরে আমর ইব্‌ন 
মুররাহ্‌ (র)-এর সুত্রে আবু ওয়াইল (র) কর্তৃক যে এক সালাম বর্ণিত হয়েছে সেটি হচ্ছে তাকবীর 
বিশিষ্ট (জানাযার) সালাত সম্পর্কে । যেহেতু কুফাবাসী একদল আলিম, যাদের মধ্যে ইব্রাহীম রে) ও 
অন্তর্ভুক্ত রয়েছেন- তাদের জানাযার সালাতে চুপিসারে এক সালাম দেন আর তাঁদের অবশিষ্ট 


www.waytojannah.com 


. Contents 
৫২০ _ তাহাবী শরীফ 


পি ত তীরা দু'সালাম দেন। সং শ্রিষ্ট বিষয়ে আমাদের নিকট আবু ওয়াইল রে)-এর হাদীসের 
অর্থ এটাই। | ্‌ 
অতএব এ বিষয়ে তার থেকে বি রওয়ায়াতটি উল্লেখিত অর্ধ ব্যবহার করাই উত্তম হবে যাতে 
তীর হাদীসগুলো পারস্পরিক সংঘর্ষ থেকে যুক্ত থাকে। 

যদি কোন প্রশ্নকারী প্রশ্ন উত্থাপন করে বলে যে, উমর ইব্‌ন আবদুল আযীয (র), হাসান বস্রী রে) 
ও ইব্‌ন সীরীন (র) (প্রমুখ বিশিষ্ট তাবেঈগণ) নিজ নিজ সালাতে একবার মাত্র সালাম ফিরাতেন এবং 
হা 


১৫১১. আআ 7 টা পরাতে থেকে বর্ণনা করেন যে, ভারা উরে 
্‌ সালাতে সামনের দিকে একবার মাত্র সালাম দিতেন। 


রা এ ১৯১০১ 
০৯৩৯৩ 2৮45 
১৫১২. ইব্‌ন মারবৃক রে) যা হাসান আল-বস্রী (র) এবং মুহাম্মদ ইবন সীরীন রে) থেকে মাত 


একটি সালামের কথা বর্ণনা করেছেন। 

AAS BAe ৬০৯০০853538 289 Gaston 
- ৭1৮৭ 

১৫১৩. ইবরাহীম ইবন মাযুক বে). চা উমর ইবন আবদুল আবি (র) থেকে অনুপ বর্ণনা 

করেছেন। 

উত্তরে তাকে বলা হবে যে, ভুমি সত্য বলেছ বাবিকই এই সমন্ততাবেটগণ থেকে এক সালাম 

সবি নিরোধী রিওরারাত বর্ণিত হরেছে। তাছাড়া এবিধ রানতহ থেকে জবা দুত 

মুতাওয়াতির) বর্ণিত হয়েছে, যা আমি ইতিপূর্বে এ অনুচ্ছেদে উল্লেখ করে এসেছি। আবার 

পূর্বোল্লিখিত তাবেঈগণ অপেক্ষা শ্রেষ্ঠ দুই ত তাবেঈ সাঈদ ইবৃনুল মৃসাইয়্যাব (র) ৮১১১3 - 

75557 


বটি রোযা লিনা তা 
১৫১৪. ইউনুস (র) ..... যাহ্রাহ ইবৃন মা'বাদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ সাঈদ 
ইবনুল মুসাইয়্যাব (র) ডানে এবং বামে সালাম ফিরাতেন। 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত i 


EUG ps CDS CS U0 sa bial Es (১৪৬৯ ১০১০ 


| এরি 

১৫১৫. ইব্রাহীম ইব্‌ন মারযূক (র) ..... হাকাম রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি ইব্ন আবী লায়লা (র)-এর সাথে সালাত আদায় করছিলাম, তিনি তার ডানে এবং বামে- 
এ ২০১০5 45 ptt - dl 8০৮১2৫45754 বলে সালাম ফিরাচ্ছিলেন। | 
বস্তুত এ দু'জন তাবেঈরই রয়েছে প্রবীণত্ব এবং রাসূলুল্লাহ্‌ গ্ই-এর বিপুলসংখ্যক সাহাবীর সাহচর্য 
_ যা তাদের বিরোধীদের নেই। যাদের আলোচনা আমি এ পরিচ্ছেদে করে এসেছি। অতএব এ বিষয়ে 
তাদের দু'জন থেকে যে রিওয়ায়াত আমি বর্ণনা করেছি তাই উত্তম বিবেচিত হবে। যেহেতু তারা 

উভয়ে পূর্ববতীদের অনুসরণ করেছেন এবং এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ ক্রহুহই থেকে যা প্রমাণিত আছে তার 
: সাথে তাদের রয়েছে সামঞ্জস্য । এটি ইমাম আবূ হানীফা রে), আবু: ইউনুু (র) ও মুহাম্মদ 
(র)-এরও অভিমত । 

৫. সি | ৪4০11 2৩7 
্‌ জর রা BSL ne 

125009595৭1 UAL ln li 65, পট dirt U0 
১৫১৬. হুসাইন ইব্‌ন নাস্র র) নারি আলী ইব্ন আবী তালিব (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন রাসূলুল্লাহ্‌ ৪৪ বলেছেনঃ সালাতের চাবি হলো পবিত্রতা, এর ইহরাম (প্রবেশের মাধ্যম) 
হলো তাক্বীরে তাহ্রিমা, আর এর হালাল করণ (বের হওয়ার মাধ্যম) হচ্ছে সালাম ফিরানো। . 
একদল আলিম বলেছেন যে, কেউ যদি সালাম ব্যতীত সালাত শেষ করে তবে তার সালাত বাতিল 
বলে গণ্য হবে। যেহেতু রাসূলুল্লাহ্‌ হুই বলেছেন ৪ সালাত থেকে হালাল (বের) হওয়ার মাধ্যম হবে 
সালাম ফিরানো ৷ অতএব সালাম ব্যতীত সালাত থেকে বের হওয়া জায়িয হবে না। 
এ ব্যাপারে অপরাপর আলিমগণ ভিন্নমত ব্যক্ত করেছেন। তারা আবার দু'ভাগে রিভক্ত হয়েছেন। 
একদল বলেছেনঃ কেউ তাশাহ্হুদ পরিমাণ বসলে তার সালাত পূর্ণ হয়ে যাবে যদিও সে সালাম না 
ফিরায়। অন্যদল বলেছেন £ কেউ তার সালাতের শেষ সিজ্দা থেকে মাথা উত্তোলন করলে তার 
সালাত পূর্ণ হয়ে যাবে, যদিও সে তাশাহ্হুদ না পড়ে এবং সালামও না ফিরায়। 
বস্তুত প্রথম মত ব্যক্তকারীদের বিরুদ্ধে উভয় দলের আলিমদের দলীল হচ্ছে, রাসূলুল্লাহপ্্র থেকে 
বরদিত হঁদীল-সালাতের হালালকরণ (নের ইওয়ার মাধ্যম) হচ্ছে সালাম ফিরানো। যা আলী রো). 
থেকে বর্ণিত হয়েছে। 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৬৬ Wwww.waytojannah.com 


Contents 


৫২২ | তাহাবী শরীফ 


অন্য দিকে আলী (রা) থেকে সংশ্লিষ্ট বিষয়ে তার নিজস্ব অভিমত (ফাত্ওয়া) বর্ণিত হয়েছে। যাতে 
বুঝা যায় যে, তিনি এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ প্রহর -এর উক্তির যে অর্থ নিয়েছেন, প্রথম দল আলিমগণ 
কিন্তু সে অর্থ গ্রহণ করেননি বরং ভিন্ন অর্থ নিয়েছেন। এ প্রসঙ্গে তারা নিম্নোক্ত হাদীস উল্লেখ 
করেছেনঃ 


১৫১৭. আবু বাকরা রে), রি , আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ সালাত 
জামার রন লহ সিরা ভে মাখা চিডোলর ররর জর তখন তার ভারত 
যাবে। 

বস্তুত আলী রো) যিনি রাসূলুল্লাহ্‌ হু: থেকে রিওয়ায়াত করেছেন £ “সালাতের হালালকরণী (বের 
হওয়ার মাধ্যমে) হচ্ছে সালাম ফিরানো। তীর নিকট এর এ অর্থ নয় যে, সালাম ব্যতীত সালাত পূর্ণ 
হবে না। যেহেতু তীর নিকট সালামের পূর্বের বস্তু (সিজ্দা) দ্বারা সালাত পূর্ণ হয়ে যায়। আর তার 
নিকট “সালাতের হালালকরণ হচ্ছে সালাম”-এর অর্থ হলো সালাম দিয়ে সালাত থেকে বের হওয়া 
বাঞ্চনীয়, অন্য কিছু দিয়ে নয়। আর সেই পূর্ণতা যার পরে হাদাস হলে সালাত পুন আদায় করা 
ওয়াজিব নয়। | 

কোন প্রশ্নকারী যদি প্রশ্ন উ্াপন করে বলে যে, রাসূলুল্লাহ্‌ হুশ বলেছেন, সালাতের তাহ্রিমা হলো 
তাকবীর, অতএব তাকবীর হলো এরূপ বস্তু, যা ব্যতীত সালাতে প্রবেশ করা যাবে না। অনুরূপভাবে 
রাসূলুল্লাহ্‌ এইই বলেছেন, সালাত থেকে তাহলীল (বের হওয়া) একমাত্র সালামই ৷ অতএব বুঝা গেল 
যে সালামও তাকবীর-এর ন্যায় অপরিহার্য, যা ব্যতীত সালাত থেকে বের হওয়া যায় না। 

উত্তরে তাকে বলা হবে যে, অনেক বস্তু এরূপ রয়েছে, যেগুলোতে প্রবেশের জন্য নির্দিষ্ট শর্তাবলী ও 
পদ্ধতি রয়েছে, যেগুলো ব্যতীত তাতে প্রবেশ করা যায় না। অথচ এগুলো থেকে বের হওয়ার জন্য যে 
উপকরণ ও শর্তাবলী নির্দিষ্ট রয়েছে, সেগুলো পূরণ করে বা না করে উভয়ভাবে বের হওয়া শুদ্ধ হয়। 

বস্তুত সেগুলোর মধ্যে আমরা বিবাহের ক্ষেত্রে দেখতে পাই যে, কোন নারীকে ইদ্দতের অবস্থায় বিবাহ 
করা নিষিদ্ধ এবং নাজায়িয । আর যে ব্যক্তি এরূপ অবস্থায় বিবাহ করবে, সে এ বিবাহ দ্বারা নারীর 
যোনির অধিকারী হবে না এবং নারীর উপর বিবাহকারীর জন্য বিবাহের হকসমূহ কার্যকর হবে না। : 
বস্তুত এর অনেক দৃষ্টান্ত রয়েছে, যার উল্লেখ গ্রন্থের কলেবর বৃদ্ধি করবে । আর স্বামীকে নির্দেশ দেয়া 
হয়েছে যে, এমন তালাক দ্বারা বিবাহ থেকে বের হবে যার মধ্যে কোনরূপ গোনাহ হয় নাই এবং 
এরূপ (পবিত্রতা) কালে তালাক যার মধ্যে স্ত্রী সহবাস করা হয়নি। পক্ষান্তরে যে ব্যক্তি আদিষ্ট পন্থা 
পরিপন্থী স্ত্রীকে এক (পবিভ্রতায়) তিন তালাক অথবা এক বাক্যে তিন তালাক অথবা ঝতুবতী অবস্থায় 
তালাক দেয়, তাহলে স্বামী গুনাহগার তো হবে, কিন্তু নিষিদ্ধ তালাক হওয়া সত্বেও তালাক কার্যকর 
হয়ে যাবে এবং বিবাহ থেকে বেরিয়ে আসবে । অতএব সাব্যস্ত হলো যে, যে সমস্ত উপকরণ দ্বারা নারী 
যোনির অধিকারী হতে পারা যায় তা কিরূপ এবং যেগুলোর দ্বারা নারী যোনির অধিকার ছুটে যায়, তা 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত | ৫২৩ 


কেমন । এগুলোর বিপরীত কিছু করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অতএব যে ব্যক্তি 
নিষিদ্ধ পন্থায় বিবাহে প্রবেশ করতে চায় প্রবেশ করতে পারবে না। পক্ষান্তরে যখন নিষিদ্ধ পন্থায় 
বিবাহ থেকে বের হয়ে যেতে চায় তাহলে বের হয়ে যেতে পারবে । তাই যেহেতু নিষিদ্ধ পন্থায় প্রবেশ 
করা যায় না এবং আদিষ্ট ও নিষিদ্ধ উভয় পন্থায় বের হওয়াটা বিশুদ্ধ হয়, অতএব এর উপর ভিত্তি 
করে সালাতের ব্যাপারকে বুঝতে হবে যে, আদিষ্টের পরিপন্থী (তাকবীরে তাহ্রিমা ব্যতীত) সালাতে 
প্রবেশ করা বৈধ হতে পারে না এবং আদিষ্ট (সালামের সাথে) ও আদিষ্টের পরিপন্থী (সালাম ব্যতীত) 
উভয় অবস্থায় সালাত থেকে বের হওয়া বৈধ হবে। যারা একথা বলে যে, সালাত আদায়কারী যখন ' 
তার সালাতের শেষ সিজ্দা থেকে মাথা উত্তোলন করবে তার সালাত পূর্ণ হয়ে যাবে, তাদের দলীল ঃ 


#0 4% 0 


EE 12 Lis —~\o\A 


EE 16৮ 


08 EE EA oD OATES ৯৪ 

| ০1 
১৫১৮. আবু বাকরা রো) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ হই 
বলেছেন £ সালাত আদায়কারী যখন শেষ সিজ্দা থেকে মাথা উত্তোলন করবে তারপর তার উধু ভঙ্গ 
হয়ে গেলেও তার সালাম পূর্ণ হয়ে যাবে। 


fe 53085518101 pl 2 wlll ৬০৯০৪০905০2 ১ CCE 


০।)% ০ 


- ১১০০৭০ ds ০৫৯৪ 4০) ০৪ Al ২৪০ ০০ pA ৩৪ 


১৫১৯. ইয়াযিদ ইব্‌ন সিনান (র) ..... আবদুর রহমান ইব্‌ন যিয়াদ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
অনুরূপ উল্লেখ করেছেন। 

তাদেরকে বলা হবে যে, এ হাদীসটির ব্যাপারে মতপার্থক্য রয়েছে। একদল আলিম এটিকে উক্তরূপ 
ETE EAE Ge HLTA 


০৫ £0 


45887775815 ০০১০১ oe tt এ 
পা রে 0014 রি “ose ০” লি পা পা ০. বর চা ১ oe Bre “£0 
005 BE 41 08০55 ol ie dl 2) alll ০৩ ৬০৭৪ ০৭ 4401 ৬৮০ ০৪ lil 
54018222071 | ১51 ১০ টি টি ep IS 
১৫২০. ইব্রাহীম ইব্‌ন মূন্কিয রে) নিলা বা (র). ..... আবদুল্লাহ ইব্‌ন আমর ইব্‌ন 
EEE UR 85548 AG OOS 


Wwww.waytojannah.com 


| Contents 
৫২৪ . তাহাবী শরীফ 


শেষ সময় তার অথবা ইমামের সাথে যারা সালাত আদায় করে তাদের কারো ইমামের সালামের পূর্বে 
উষূ ভঙ্গ হয়ে যায়, তাহলে অবশ্যই তার সালাত পূর্ণ হয়ে যাবে, পুন সালাত আদায় করতে হবে না। 
আবূ জা'ফর (তাহাবী র) বলেন £ বস্তুত এ হাদীসটির বিষয়বস্তু প্রথম হাদীসের বিষয়বস্তু থেকে 
ভিন্ন। আর এ হাদীসটি ভিন্ন শব্দেও বর্ণিত হয়েছে। | 


০4958110085 ৬. 0918: 28:65 03054581058 08০- ১০, 


22 


১৯৯০৭ ০ ০০ রি 1১১ ১১১১ ৯৯: | ৬১০ ০৪৪ ১৮৮০ 00৪ এন Lal 
(Ee ভি 


od oe 


০১০১০৬০১৪৪৫ 05 Ua 4 ৩ SUL 5 8 pS os 
সা পে সেও al 2৩ | 03 41011955012 285 il ০১০55 0 


০ তি ০: ঞ পপ 2942-4 


- 2 93 4595 ELS ১৪5 ০০75 চে aly la 


১৫২১. ইয়াযিদ ইব্‌ন সিনান রে) ..... আবদুল্লাহ্‌ ইব্ন আমর (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
হল বলেছেন ঃ মুসন্পরী যখন তার শেষ সিজ্দা থেকে মাথা উত্তোলন করবে এবং তাশাহ্হুদ পূর্ণ 
করবে তাঁরপর তার উদ ভঙ্গ হয়ে যাবে তার সালাত পূর্ণ হয়ে যাবে, পুনরায় সালাত আদায় করা 
লাগবে না। 

ধারা বলেন, সালাতে মত পরত াশহহদ পরিমাণ না বসবে তত পর্যন্ত সালাত পূর্ণ হবে ন, 
তারা দলীল হিসাবে নিম্নের হাদীস পেশ করেন ঃ 


১৮2) CE 9৫25 (লস ৪8115 00০5 99125521050 45০১০ ১০ 
srs 4৪15 ১৪1 JG ৯৮০৯ ০০৭৫ ০০৪১০ এ ০৯৫১৭০০০৯৯০ Lgl 


21 411 0৮০ 00 ১৪৪ ভা 22 ll (৮১০০০ or এ ৮50 ৫০৮5 


পপ 


93054৮1408১ TOR TEE 


০:4০ পা 


চি 


১৫২২. ফাহাদ (র) ..... আল-কাসিম ইব্‌ন মুখায়মারা থেকে বর্ণনা করেন যে, তিনি .বলেছেন ঃ 
আলকামা (র) আমার হাত ধরে বর্ণনা করেছেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রো) তীর হাত ধরেছেন 
এবং রাসূলুল্লাহ্‌ প্রঃ তার হাত ধরে তাকে তাশাহ্হুদ শিখিয়েছেন। তারপর তিনি তাশাহ্হুদের উল্লেখ 
করেন। যা আমরা তাশাহ্হুদ অনুচ্ছেদে বর্ণনা করে এসেছি। (তাশাহ্হুদ শিখানোর পরে) তিনি প্র 
বলেছেনঃ যখন তুমি ওটা করবে অথবা বলেছেন এটিকে পূর্ণ করবে, তখন তোমার সালাত পূর্ণ হয়ে 
জিল দি উল এ তাহলে উর দিত য় ময়ি জা যা নিউরন 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত ৫৫ 


চি 


প 20 #02 


OU ৪5 El 
১৫২৩. হুসাইন ইব্‌ন নাস্‌র রে) ..... হাসান ইব্‌ন আল-হুরর (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
MAY 


০4৫১ Ei a a dn LOE EEA DB 
SEE lire ০১৪ ০০ GOK Ca 945 44৯ 91 8158 0085 til 


511995%101০9প% 


১২ এ৯৯ক 08 শি ও eal ০৪৯৮ ৯ 05 25401 9০ বৃ) ০০ 05 ১৭ 


০০০০ 4০০৮০১০০০১৪ be ৯ তা ১০০১৫ 0৩ ০০০০০ 


#0 #20 0 ০,৪9৮ 


(05890 ০১179 Lal ০০৪ 45511 JG Cie 
১৫২৪. ইব্রাহীম ইব্‌ন আবু দাউদ (র) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌: থেকে 
তাশাহ্হুদের উল্লেখ করেছেন এবং বলেছেন, তাশাহ্হুদ ব্যতীত সালাত হবে না। বস্তুত আমরা 
_বাসূলুল্াহ্গ্রঃ-এর যে উক্তি উল্লেখ করেছি তারা তা রিওয়ায়াত করেছেন। তারপর তারা আবদুল্লাহ্‌ 
ইব্‌ন মাসউদ (রা)-এর সেই উক্তি রিওয়ায়াত করেছেন, যা সুলায়মান ইব্‌ন শু'আইব (র) ..... 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ ছা হূলারারাতের 
পূর্ণতার কারণ, আর সালাম হলো সালাতের পূর্ণতার ঘোষক। 
তারপর (দলীল হিসাবে) রাসূলুল্লাহ্‌ গল্প থেকে এরূপও বর্ণিত আছে, যার ছারা বুঝা যায় যে, 
সালাম পরিত্যাগ করা সালাতকে বিনষ্ট করে না। আর সে হাদীসটি হচ্ছেঃ (একদা) রাসূলুল্লাহ গস 
যুহরের সালাত পাঁচ রাক'আত আদায় করলেন কিন্তু সালাম ফিরাননি। যখন তাকে এ ব্যাপারে 
অবহিত করা হলো তখন তিনি নিজ পা বিছিয়ে দু'সিজ্দা (সাহ্উ) করে নিলেন। 
Le 415 05 2585 0 00০০৯ ০১ ৪০৯৪0 UG 93৮ ৮8০08৮৯7১2০ 
১৬০৫০৭৩০০৭০ ৮০৪০ Sept ict 
| | Ws, 2 401 
১৫২৫. হা js রর আবদুল্লাহ্‌ ইবন মাসউদ রো) সূত্রে এ বিষয়ে রাসূলুল্লাহ ভই 
থেকে হাদীস বর্ণনা করেছেন। . 
৮2৩ সালামের পূর্বে সালাত রত এক রাকাআত 


. WWWw.Wwaytojannah.com 


Contents 


৫২৬ তাহাবী শরীফ 


যখন তা পুন আদায় করেননি এবং তা থেকে সালাম ফিরানো ব্যতীত পঞ্চম রাক'আতের দিকে বের 
হয়ে গেছেন, এতে প্রমাণিত হয় যে, সালাম সালাতের রুকনের অন্তর্ভুক্ত নয়৷ তুমি কি লক্ষ্য করনি 
. যে, কেউ যদি সিজ্দা পরিত্যাগ করে পঞ্চম রাক'আতের জন্য উঠে যান তাহলে এটি তার চার 
রাক'আতকে বিনষ্ট করে দেয়। যেহেতু তিনি এগুলোর বহির্ভূত বস্তুকে এগুলোর সাথে মিশ্রিত করে 
৪৮ 25৮57848577 
হতো । কিন্তু তা এর থেকে ভিন্ন, বরং এটি (সালাম) সুন্নাত (ওয়াজিব)। 

এর দলীল হিসাবে আবু সাঈদ খুদরী (রা) থেকেও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্‌ গ্রহ বলেছেন ৪ যখন 
তোমাদের কেউ সালাত আদায় করে এবং তার সন্দেহ হয়ে যায় যে, তিন রাক'আত পড়েছে, না চার 
রাক'আত, তাহলে নিশ্চিত এর উপর ভিত্তি করে সন্দেহকে পরিত্যাগ করবে । এখন তার সালাত যদি 
কম হয়ে থাকে তাহলে অবশ্যই তা (সিজ্দা সাহ্‌উ’-এর সাথে) পূর্ণ করে ফেলেছে এবং সাহ্‌উ'র 
দু'সিজ্দা শয়তানকে লাঞ্ছিত করেছে। আর যদি তার সালাত পূর্ণ হয়ে থাকে তাহলে অতিরিক্ত 
দু'সিজ্দা তার জন্য নফল হিসাবে গণ্য হবে। 

রাসূলুল্লাহ্‌ এর অতিরিক্ত পঞ্চম রাক'আত এবং সাহ্‌উ’-এর দু'সিজ্দাকে নফল আখ্যায়িত করেছেন 
এবং এর দ্বারা পূর্ববর্তী সালাতকে বিনষ্ট সাব্যস্ত করেননি । যদিও মুসন্লী অবশ্যই সালাত থেকে পঞ্চম 
_রাক'আতের দিকে বের হয়ে গিয়েছেন। অতএব এতে প্রমাণিত হলো যে, সালাম ব্যতীত সালাত পূর্ণ 
হয়ে যায়। আর সালাতে সালাম ফিরানো হলো এর সুন্নাত (ওয়াজিব), এর রুকন (ফরয) নয়। 
বস্তুত এ বিষয়ে বর্ণিত হাদীসগুলোর অর্থগত বিশ্লেষণ ওই দলের অভিমতকে প্রমাণিত করে যারা 
বলেন, তাশাহ্হুদ পরিমাণ না বসলে সালাতপূর্ণ হবে না। যেহেতু রাসূলুল্লাহ্‌ গর্ত থেকে আলী 
_ (রা)-এর সূত্রে বর্ণিত হাদীসে আমরা যা উল্লেখ করেছি তার সম্ভাবনা রয়েছে। আর আবদুল্লাহ্‌ ইব্‌ন 
আমর (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ্‌ হু2ুংই-এর হাদীস বিরোধপূর্ণ যা আমরা পূর্বে বর্ণনা করেছি। পক্ষান্তরে 
ইব্‌ন মাসউদ (রা)-এর হাদীস এমন যার মধ্যে কোন বিরোধ নেই। 


তাহাবী রে)-এর যুক্তিভিত্তিক দলীল 

বস্তুত সংশ্লিষ্ট বিষয়ের যুক্তিভিত্তিক প্রমাণ হচ্ছে, যারা বলেন যে, মুসল্লী যখন সালাতে শেষ সিজ্দা 
থেকে মাথা তুলবে, অবশ্যই তার সালাত পূর্ণ হয়ে যাবে। তীরা বলেছেন £ আমরা লক্ষ্য করছি যে, এ 
 বৈঠকটি (শেষ বৈঠক) এরূপ যার মধ্যে তাশাহ্হুদ পড়া হয় এবং সালাত থেকে বের হওয়ার জন্য 
সালামও ফিরানো হয়। আর আমরা এর পূর্বে সালাতের মধ্যে প্রথম বৈঠক এর প্রতি লক্ষ্য করে 
দেখেছি যে, সেটিও এরূপ বৈঠক যাতে তাশাহহুদ পড়া হয় এবং সমস্ত আলিমদের একমত্য রয়েছে 
যে, প্রথম বৈঠক এবং এর তাশীহ্হুদ সালাতের রুকন তথা ফরয নয়, বরং এটি সালাতের সুন্নাত 
(ওয়াজিব)। 

পক্ষান্তরে পে বৈঠকের ব্যাপারে বিরোধ পুষ্টি হয়েছে। অতএব আমাদের বর্ণনা মতে যুক্তি হচ্ছে যে 
এটি-ও প্রথম বৈঠকের ন্যায় সুন্নাত (ওয়াজিব) হবে এবং এর মধ্যে যা কিছু করা হয় তা সুন্নাত 
(ওয়াজিব) হবে । যেমনিভাবে প্রথম বৈঠক এবং এর মধ্যে যা কিছু করা হয় সুন্নাত (ওয়াজিব) ছিলো । 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত | ৫২৭ 


জর রা হারা রুকু ও সিজদা ইত্যাদির প্রতি লক্ষ্য করেছি 
যে, সবই একরকম (অর্থাৎ ফরয)। 

অতএব আমরা যা বর্ণনা করেছি সে মতে যুক্তি হচ্ছে যে, সালাতের সমস্ত বৈঠক গুলোর ০ 
একই রকম হবে (অর্থাৎ ফরয না হওয়া)। 


দ্বিতীয় দলের পক্ষ থেকে উপরোক্ত যুক্তিভিত্তিক দলীলের উত্তর 

তাদের বিরুদ্ধে অপরাপর আলিমগণ দলীল পেশ করে বলেছেন £ আমরা লক্ষ্য করছি যে, কেউ যদি 
ভুলে প্রথম বৈঠক না করে পরিপূর্ণরূপে দাড়িয়ে যায় তাহলে বৈঠকের দিকে ফিরে আসার নির্দেশ দেয়া 
হয় না বরং তার কিয়াম-এর উপর অটল থাকার নির্দেশ দেয়া হয়। আবার লক্ষ্য করছি যে, কেউ যদি 
শেষ বৈঠক না করে ভুলে পরিপূর্ণরূপে দাড়িয়ে যায় তাহলে তাকে বৈঠকের দিকে ফিরে আসার নির্দেশ 
দেয়া হয়। আলিমগণ বলেছেন ৪ যে বৈঠক থেকে দাড়ানোর পরে এর দিকে ফিরে আসার নির্দেশ 
দেয়া হয় এটি ফরয হিসাবে বিবেচিত হবে । আর যে বৈঠক থেকে দাড়ানোর পরে এর দিকে ফিরে 
আসার নির্দেশ দেয়া হয় না তা ফরযরূপে বিবেচিত হবে না। তুমি কি লক্ষ্য কর না যে, কেউ যদি 
তার সালাতের সিজদা ছেড়ে দিয়ে পরিপূর্ণরূপে দাড়িয়ে যায় তাহলে তাকে সিজ্দার দিকে ফিরে 
আসার নির্দেশ রয়েছে। যেহেতু সে দাড়িয়ে ফরযকে পরিত্যাগ করেছে এজন্য তাকে সিজ্দার দিকে 
ফিরে আসার নির্দেশ দেয়া হয়। অনুরূপভাবে শেষ বৈঠক, যখন- তা ছেড়ে দিলে এর দিকে ফিরে 
আসার নির্দেশ দেয়া হয় এতেই প্রমাণিত হচ্ছে যে, এটি ফরয, যদি এটি ফরয না হতো তাহলে এর 
দিকে ফিরে আসার নির্দেশ দেয়া হতো না। যেমনি নির্দেশ দেয়া হয় না প্রথম বৈঠকের দিকে ফিরে 
আসার । | 
প্রথম দলের পক্ষ থেকে দ্বিতীয় দলের উত্তরের সমালোচনা ঃ তাদের উত্তরের বিরুদ্ধে অপরাপর 
আলিমদের দলীল হচ্ছে ঃ যে ব্যক্তি প্রথম বৈঠক থেকে পরিপূর্ণরূপে দাড়িয়ে যায় তাকে তার কিয়ামের 
উপর অবিচল থাকার নির্দেশ দেয়া হয় এরং সে তার বৈঠকের দিকে ফিরে আসবে না। এর কারণ 
হচ্ছে ঃ সে এরূপ বৈঠক থেকে দাড়িয়ে গিয়েছে যা ফরয নয় আর এরূপ কিয়ামের মধ্যে প্রবেশ 
করেছে যা ফরয । এজন্যই তাকে ফরয পরিত্যাগ করে ফরয নয় এমন কাজের দিকে প্রত্যাবর্তনের 
নির্দেশ দেয়া হয় না। বরং তাকে ফরযের উপর অটল থেকে তা পূর্ণ করার নির্দেশ দেয়া হয়। আর 
যদি সে প্রথম বৈঠক ছেড়ে পরিপূর্ণরূপে দাড়িয়ে না যায়, তাহলে তাকে বৈঠকের দিকে প্রত্যাবর্তনের 
নির্দেশ রয়েছে। যেহেতু যখন পূর্ণরূপে না দাড়ায় তখন সে ফরযের মধ্যে প্রবেশ করেনি । এজন্য 
. তাকে এমন কাজ থেকে প্রত্যাবর্তনের নির্দেশ রয়েছে, যা সুন্নাত ওয়াজিব) ও নয় এবং ফরযও নয় 
এরূপ বৈঠকের দিকে, যা সুন্নাত (ওয়াজিব) ৷ পক্ষান্তরে যে ব্যক্তি শেষ বৈঠক ছেড়ে দিয়ে পরিপূর্ণরূপে 
দাড়িয়ে যায়, সে ওয়াজিব কিংবা ফরযের মধ্যে প্রবেশ করেনি । আর সে অবশ্যই এমন বৈঠক থেকে 
দাড়িয়ে গিয়েছে যা ওয়াজিব । এজন্য তাকে এর দিকে প্রত্যাবর্তনের নির্দেশ রয়েছে এবং এমন সালাত 
অব্যাহত রাখা পরিহার করার কথা বলা হয়েছে, যা ওয়াজিবও নয় এবং ফরযও নয়। যেমন সে 
ব্যক্তির জন্য হুকুম রয়েছে, যে প্রথম বৈঠক ছেড়ে পরিপূর্ণরূপে দীড়ায়নি, ফলে সে ফরযের মধ্যে 
দাখিল হয়নি। তাই সে এ অবস্থা থেকে বৈঠকের দিকে প্রত্যাবর্তন করবে, যাওয়াজিক। অতএব যে 


WwWww.waytojannah.com 


Contents 


৫২৮ ' তাহাবী শরীফ 


ইতর EET SE ET তার জন্য হুকুম রয়েছে যে, সে বৈঠকের 
দিকে প্রত্যাবর্তন করবে। ব্যাপারটি সে রকম নয়, যা অপরাপর আলিমগণ বলেছেন। 

আবূ জা’ফর তাহাবী (র) বলেছেনঃ এ বিষয়ে আমাদের নিকট এটি-ই হচ্ছে যুক্তিভিত্তিক বিশ্লেষণ । 
এমনটি নয় যা অপরাপর আলিমগণ বলেছেন। (অর্থাৎ যারা শেষ বৈঠক ফরয হওয়াকে স্বীকার করেন 
না) কিন্তু আবু হানীফা রে), আবু ইউসুফ (র) ও মুহাম্মদ (র) এ বিষয়ে তাদের অভিমতই গ্রহণ 
করেছেন যারা বলেন শেষ বৈঠক তাশাহহুদ পরিমাণ সালাতের রুকন, তথা ফরযের অন্তর্ভুক্ত । বস্তুত 
তারা এ বিষয়ে যা বলেছেন পূর্ববর্তী আলিমদের থেকে কেউ কেউ অনুরূপ বলেছেন। যেমন ঃ | 


oo 4% ০ 


of Dll pr কহ ০০ বশ চ এ 05 00 ০০১০4 ০ ৩৪ Cho ১৩৭৭ 
১২৫০ ৯ ০১৯ ১৯৪ UG Be DAT ns LD RLS এ ০৯৪৯৮: 
; 3 - 4 ০২৪ 
১৫২৬. বকর ইব্‌ন ইদ্রিস (র) ..... . হাসান আকা রর) VE LE A LEA 
শেষ সিজ্দা থেকে মাথা উঠানোর পরে যার উষু ভঙ্গ হয়েছে এ সম্পর্কে তিনি বলেছেন ৪ ‘তার সালাত 
বিশুদ্ধ হবে না যতক্ষণ না সে তাশাহ্‌হুদ পড়বে অথবা তাশাহ্হুদ পরিমাণ বসবে। ' নর 


515 ৮০৮০ 2. Ese ১৪855816127 


2555 05 05 ১5০90150045 0225 072০৮ EL ১১০% 
/4১০১৯। জেন 3৮1 ০০৪19 UE LS 5৫ 002৮৯০১০০১০, 
40144755155 এনা কি EDS জনি ভন ০1 
La 51255 (০১4 ১৫১৪2১০০১০৪ bel CG ১৬ ৯১৯০ ০৯৮। 

_ 0855 95 05 21 28905 Sao 


১৫২৭. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা (র) ..... ইব্‌ন জুরাইজ (র) থেকে বর্ণনা করেন যে, ভিনি বেছে 
আতা রে) ব্লতেন ঃ যখন কেউ এই বলে - 


Sho ies CLES ELE BL BR i SS Lg CALLE pra 
lal 


শেষ তাশাহহুদ পূর্ণ করে, ত তারপর তার উষূ ভঙ্গ হয়ে যায়; যদিও সে ডানে এবং বামে সালাম 
ফিরায়নি, (তারপর তিনি নিম্নের অর্থবোধক বাক্যের উল্লেখ করেছেন) ৪ “অবশ্যই তার সালাত 
UE রা “সালাতের দিকে তাকে প্রত্যাবর্তন করতে হবে না”। 


Wwww.waytojannah.com 


| Contents 
অধ্যায় ৪ সালাত 0 OO ৫২৯ 
Sis ol TY 
৩২. অনুচ্ছেদ ৪ বিত্র প্রসঙ্গ 
EAE cis [১1 JG ১211 2০ Gi JG 391, ১:১১০০। 1385. 
০০ ৬০০৯৪ ১৯৮৭ 615255 JG COS 1 95 ইহ CS JG লও SUG 
SL ১০ 8৪০৪ 05 ক ll ১০ ০০০ ০৪ 


১৫২৮. ইব্রাহীম ইবৃন আবু দাউদ রে) ও বাক্কার (র) ..... ইব্ন'উমর (রো) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ হুই বলেছেন ৪ রাতের শেষ প্রহরে বিত্র হচ্ছে এক রাক'আত । 


8 49 % 


বিজি iE TPL Ce TE 


EE EEE ENE বা HG Sela 
বলেছেন ৪ আমি আবু মিজলায (র)-কে অনুরূপ উল্লেখ করতে শুনেছি। 


00১৯ ৬1 ১০৪০০৪০০৪৪৪ সি 8৪05 ১০৭৮ GELS vor. 
1৮০ 8 dn ৯: ৮৪৪ ০১০৭। ০০ 4 ০৯০০০০০০৪৪৭ 


4 


৭24 ও | ০০ 4৫ 0৩১০০ এ ০৯০ ৮০ 5৪৫০৪৪422১২ 
| - JU ৯৮০৪ b 
১৫৩০. সুলায়মান (র) ..... EEE TERE জানি তিনি বলেছেন £ আমি ইব্‌ন 
আব্বাস রো)-কে বিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন $ আমি রাসূলুল্লাহ্‌ প্রঃ -কে বলতে 
শুনেছি যে, তিনি বলেছেনঃ রাতের শেষ প্রহরে (বিত্র হচ্ছে)এক রাক'আত । আর ইব্‌ন উমর (রো)কে . 
জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন রাসূলুল্লাহ্‌ ইস্ট বলেছেন £ রাতের শেষ প্রহরে (বিত্র) এক | 
রাক'আত । | 
আবু জাফর তাহাবী (র) বলেন £ একদল আলিম উল্লিখিত হাদীসের বিষয়বস্তুর অনুকূলে মত পোষণ 
করেছেন এবং এটিকে তারা ভিত্তি রূপে গ্রহণ করেছেন। 
এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন এবং তারা দু'ভাগে বিভক্ত হয়েছেন। কেউ 
বলেছেন ৪ বিত্র হচ্ছে তিন রাক'আত এবং এ তিন রাক'আত শেষে সালাম ফিরাবে । কেউ বলছেন £ 
বিত্র হচ্ছে তিন রাক'আত এবং দু'রাক'আতের মাথায় একবার সালাম আর শেষ রাক'আতে 
- আরেকবার সালাম ফিরাবে। 
' তারা বলেন, বস্তুত রাসূলুল্লাহ্‌ গণ -এর উক্তি “রাতের শেষ প্রহরে .এক রাক'আত বিত্র” এটিতে 
আমাদের নিকট সেই সম্ভাবনাও রয়েছে যা প্রথম মত ব্যক্তকারীরা বলেছেন। আর এটিরও সম্ভাবনা 
রয়েছে যে, শেষের এক রাক'আত দু'রাক*আতের পূর্ববর্তী সাথে মিলে তাকেও বেজোড় বা বিত্র 
8 সনির নিতে 
বর্ণনা করেছেন 8 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৬৭ 


WWwWWw.Wwaytoj annah.com 


| Contents . ৪ 
€৩০ ৃ্‌ | | Te তাহানী যাক 


25152757515 ১০ 
রর ্‌ 


৪:৮৮ গুণ ০৪৫ 


১৫৩১. ইয়াধিদ ইব্ন সিনান (র) ..... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, চিনের বাতি, 
রাসূলুল্লাহ্‌ প্রঃ -কে সালাতুল লায়ল (রাতের সালাত) সম্পর্কে জিজ্ঞাসা করেছিলো । রাসূলুল্লাহ্‌ রঃ 
বললেন $ দু'রাক'আত, দু'রাক'আত করে। আর যখন তুমি সুবহি সাদিক হয়ে যাওয়ার আশংকা 
করবে, এক রাক'আত পড়ে নিবে, যা তোমার সালাতকে বিত্র করে দিবে। 


০১১ ৭101 455 ab ০০ 4৪০০ IL ols nl 025 Gis —\ory 


বি LS EES EE 


১৫৩২. ইউনুস রে) ..... ইব্‌ন উমর (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ্‌ গরহুহই থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। | | 


৯০ দ988122 উপ 058 FY EE ST ১০৭ 

| র 25284011220 a Sa Sal SE EA Ye 
১৫৩৩. সিনে ৭ SEES UE EH হারে নিজ 
5072 


6৮68 ৯০৪4 ৮০08 00 ০, টিটি 51280 5 ৬০৫ 

রি BE DOP EG 
১৫৩৪. _নাস্র ইব্‌ন মারযুক রে) রর ইবন উমর রো) সুতে রানা ভড থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। . 


০. ৩০৩ 


৫ ৩৪ ৮০৮৯৪০৪৩০০৪৬৪৬৬, ১৫2 0৪৬৯ -১০%০ 
্ 41 «$৫ £ ৮ ৮৩০: 


১৫৩৫. বাক্‌কার রে) ..... ইবন উর রক সে রাহ হট থেকে অনুরূপ রিওয়য়াত 
করেছেন। 


০4 EEE 
ro EC PE ELE A se CEP oO CEE ঠা 


চিনি ূ LE এট ভে ০০ CL 201 (৯০ 9০5 ০21 be nto 
১৫৩৬. ফাহাদ রর) ..... ইব্‌ন উমর (রা) সুত্রে রাসূলুল্লাহ্‌ শু থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


১5452 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ সালাত এ 07৫৩১ 
UG 05 008 ০:০০ 02005 08 ১০৮ ০ ১ ৪1050৪০০০১০ 
বি BE নি ০০ lm ae ১৭ 0255 ১৮ dl 25 CS আজ এ 
১৫৩৭. সালিহ ইব্‌ন আবদুর রহমান (র) ..... ইব্‌ন উমর (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ্‌ গু থেকে 
দি | 


+০, ৪০ GE EME 
সন নে পিল 2b টা LARS পু 


১৫৩৮, চিল রি তো EN তিনি বলেছেনঃ আমি ইব্‌ন উমর 
(রা)-কে রাসূলুল্লাহ্‌ প্রঃ থেকে অনুরূপ বর্ণনা করতে শুনেছি। 


০ ord or re #o# 0d 


on JL HELE LES (85৬ ১৩৭, 
এ Al pe Ce Ll ০০ ৮5592 ১০5414০৮০০৮ Le 
4% 
১৫৩৯. আহমদ ইব্‌ন দাউদ a ..... ইব্‌ন উমর (রা)-এর সূত্রে রাসূলুল্লাহ্‌ গর থেকে অনুরূপ 
'রিওয়ায়াত করেছেন। ্‌ 


১০১৭০২290৮5 0৪ JUG ৮০ ০১৯২ (১5 03 ১915 sl onl 58 
টি একি হি অত 
di BE 4111 1০১০০ 
১৫৪০. ইব্‌ন আবী দাউদ (র) ..... আবু সালামা রে) ও নাফি' রহ তা 
জিত 


4৩০৩ 


ররর হিরোর EE EIT 
| | ৰ LU BE 401 ০৮০০ be Cee 211৮১ ০০০ 
১৫৪১. আহমদ ইব্‌ন আবদুর রহমান রে) বীর আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর রো) সূত্রে রাসূলুল্লাহ্‌ ওহ 
থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। . 


দ্বিতীয় দলের আলিমদের দলীল 


9 65 6 ১০০০০৩১১১০১ ০০৭৫ (১54১ ১০৭ 


১:৬৯% ও 9.5 


পাশ০.১০ ৩ রাবার PEE LEI CSE 


০4০50550884 56 বা Ci lr 


Wwww.Waytojannah.com 


Contents 


৫৩২. | নি তাহাবী শরীফ . 


১৫৪২. আহমদ ইব্‌ন দাউদ ইব্‌ন মূসা (র) ..... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
দু'রাক'আত এবং বিত্রকে সালাম দ্বারা পৃথক করতেন। আর ইব্‌ন উমর (রা) বলেছেন যে, 
রাসূলুল্লাহ্‌ শর এরূপ করতেন । তিনি রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ শ্রহহই জোড় দু'রাক'আত 
এবং বিত্র আদায় করতেন, আর কোন কোন সময় তা সবই বিত্র হতো । 

বস্তুত তার উক্তি “সালাম দ্বারা তিনি পৃথক করতেন” এ সালাম দ্বারা তাশাহ্হুদ উদ্দেশ্য হওয়ার 
সম্ভাবনা রয়েছে; আবার সালাম দ্বারা এরূপ সালামও উদ্দেশ্য হতে পারে যা দ্বারা সালাত শেষ করা 
যায়। 

আমরা এ বিষয়ে অনুসন্ধানী দৃষ্টিকোণ থেকে দেখেছি ৪ 


4111 ০৮501 ০১0১ ০০ 48 KIL of As nl 1015 84818 13১১০ 


CN 

- 2 
১৫৪৩. ইউনুস (র) ..... নাফি' (র) থেকে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রো) বিত্র-এর 
. দুই ও এক রাক'আতের মধ্যে দু'রাক'আত-এর মাথায় সালাম ফিরানোর পরে নিজস্ব কোন 
প্রয়োজনের জন্য হুকুম করতেন। - 
Le pia 05,008 ০৮০১০ ০৯ 9৮০05 0৪ ৮১০ ১১০ ০2 ০1৮০ 0৪০৯-১০ 
০4৯১৯০৫০৮৯০ এ nd ০ ৬০০৩ ৫/০০০১৪০১০০১০৭ 

| LS AIG PG SS 5 CJ 2১০ 
১৫৪৪. সালিহ ইবন আবদুর রহমান (র) ..... বকর ইব্ন আবদুল্লাহ্‌ (র) থেকে বর্ণনা করেন যে, 


তিনি বলেছেন ৪ ইব্‌ন উমর (রো) দু'রাক'আত সালাত আদায় করার, পর ক্রীতদাসকে বললেন, 
আমাদের জন্য হাওদা বেঁধে নাও। তারপর উঠে এক রাক'আত মিলিয়ে বিত্র আদায় করলেন। 


অতএব এ সমস্ত হাদীস দ্বারা বুঝা যায় যে, তিনি তিন রাক'আত বিত্র পড়তেন। কিন্তু তিনি এক 
রাক'আত এবং দু'রাক'আত-এর মধ্যে (সালাম দিয়ে) পৃথক করতেন। অবশ্যই তার'থেকে বিত্র যে 
তিন রাক'আত তা সর্বসম্মত রূপে প্রমাণিত হলো। 

তৃতীয় দলের পক্ষ থেকে দ্বিতীয় দলের দলীলের উত্তর 

ইব্‌ন উমর (রা) থেকে তার এরূপ মতামতও বর্ণিত আছে, যার দ্বারা বুঝা যায় যে, রাসূলুল্লাহ্‌ গ্রহ 
-এর উক্তি যা আমরা উল্লেখ করে এসেছি যে, তাতে বিশ্লেষণের অবকাশ রয়েছে। ূ 
১১০820505৮৫ LA চা ০৯৪0 UL CHL Css CSSD Noto 


প Ls wore sg পে পু 9. 41.:5 তের 2 ৩ Za 9. তি, পিছ LOGE টি রী 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £৪ সালাত - | ৫৩৩. 


রানার? PE CET o--.#2 os ৫ ০ 2 ০০৩ TE ০. ০ ০ ৮:9০ ৩৯ “ 
০৪১০ Jl ৮১১৮] 5৪1৬০ বিশ খাও ll ১৪৩ ৪০০1 ৭0৪৪ ১১৬৭ ০০ ages 441 
9. 11. ৮ Lz ৮ পভ ON তত ভি তি কা কী এ জা ত 1 ৩. বর গত, পাত জু, পা হলে ভজন 
i রা জযা মির 


চারের 
১৫৪৫. রাওহ ইব্নুল ফারাজ (র) ..... উনি থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি আবদুল্লাহ্‌ ইবৃন উমর (রা)-কে বিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি (উত্তরে) 
বলেন, তুমি কি দিনের বিত্র- (সম্পর্কে) অবহিত আছ ? আমি বললাম, হা, তা মাগরিবের সালাত ৷ 
তিনি বললেন, তুমি সত্য বলেছ অথবা বল্লেন উত্তমরূপে বুঝেছ। তারপর ইব্‌ন উমর রো) বললেন, 
আমরা মসজিদে (বসা) ছিলাম । এক ব্যক্তি দাড়িয়ে রাসূলুল্লাহ্‌ প্র2ুঃ-কে বিত্র অথবা সালাতুল লায়ল 
: সম্পর্কে প্রশ্ন করল। রাসূলুল্লাহ প্রঃ বললেন, রাতের সালাত দু'রাক'আত দু'রাক'আত করে । আর 
তুমি যদি সুবহি সাদিক হয়ে যাওয়ার আশংকা কর তাহলে (দু'রাক'আতের সাথে) এক রাক'আত 
মিলিয়ে বিত্র পড়ে নাও । 
বস্তুত লক্ষ্য করার বিষয় যে, এখনে ইব্‌ন উমর রো)-কে যখন উক্বা রে) বিত্র সম্পর্কে পরশ 
করেছেন তখন তিনি বলেছেন $ তুমি কি দিনের বিত্র সম্পর্কে অবহিত ? অর্থাৎ রাতের 'বিত্র দিনের. 
বিত্রের অনুরূপ । আর এতে বুঝা যাচ্ছে যে, ইব্‌ন উমর (রা)-এর নিকট মাগরিবের সালাতের ন্যায় 
বিত্র তিন রাক'আত । কেননা তিনি রাতের বিত্র সম্পর্কে প্রশ্নকারীকে উত্তর দিয়েছেন ৪ তুমি কি 
দিনের বিত্র তথা মাগরিবের সালাত সম্পর্কে অবহিত ? তারপর তিনি রাসূলুল্লাহ্‌ হুই থেকে হাদীস 
বর্ণনা করেছেন, যা আমরা উল্লেখ করে এসেছি। অতএব প্রমাণিত হলো যে, তার উক্তি “এক 
রাক'আত মিলিয়ে বিত্র আদায় করে নাও” অর্থাৎ এর পূর্ববর্তী আদায়কৃত রাক'আতের সাথে তোমার 
৮০০০০০০০০০০ 
হয়ঃ 
22 


ব্রা 2114941০459 


৬০4০৮ UG le be Fl 21১০ 22৯০ ১ ৬০৮০ ৬১০৮৯ ৩ 
545 9183 ri ES 01755535552 


Lo doc ood 


- D2 ১০১০১৭২০৩৬৭ 225 ০৮০ DEE 
১৫৪৬. ইব্‌ন আবী দাউদ (র) ..... আমির আল-শা’বী রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, 
আমি ইব্ন আব্বাস রো) ও ইব্‌ন উমর রো)-কে জিজ্ঞাসা করেছি ঃ রাসূলুল্লাহ্‌ গর: -এর রাতের 
সালাত কিরূপ ছিলো । তারা বললেন, তের রাক'আত । আট রাক'আত তাহাজ্জুদ আর তিন রাক'আত 
দিয়ে বিত্র পড়তেন এবং সুবৃহি সাদিক হওয়ার পরে দু'রাক'আত ফজরের সুন্নাত পড়তেন। 


WwWww.waytojannah.com 


| ্‌ Te Contents f 
৫৩৪ | এ AE তাহাবী শরীফ 


EE SUE LE EE LUE SGD LL BE ১০£$ 


Dill oe CL 2 2৮29 0৯৯০ ১৮১ 401 ০৮০ ১০ Cl 


প 
49 
রে 


১0250 a Al aE BE NE 
itis BILLA Le পশিশ 
- ক 1555 


১৫৪৭. সুলায়মান ইব্‌ন শু'আইব রে) ..... উর রজার থেকে বর্ণনা 
করেন যে, জনৈক ব্যক্তি ইব্‌ন উমর (রো)-কে বিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছে । তিনি তাকে মাঝখানে 
পৃথক করতে নির্দেশ দিলেন। লোকটি বলল, আমি আশংকা বোধ করছি যে, লোকেরা এটিকে 
বৃতায়রা (লেজকাটা সালাত) আখ্যায়িত করবে । ইব্‌ন উমর (রা) বললেন £ তুমি তো আল্লাহ্‌ ও তার 
রাসূলুল্লাহ্‌ এ: -এর সুন্নাত চাচ্ছ, এটি হচ্ছে আল্লাহ্‌ ও তার রাসূলুল্লাহ্‌ শ-এর সুন্নাত। : 
তৃতীয় দলের দলীলসমূহ | 

আয়েশা রো) থেকে রাসূলুল্লাহ্‌ রত -এর বিত্র সংক্রান্ত যে বর্ণনা পাওয়া যায়, তার দ্বারা আমাদের 
পূর্ববর্তী আলোচনার সত্যতা প্রকাশ পায় ৪. 


. TAT eC EA ET \oEA 
le ৯০১০১০৯১৯০৬ ০০৯০১১৬০৪০৬, 
১৫৪৮. আবূ বিশ্র আল-রুকী (র)...... সাদ ইব্‌ন হিশাম সূত্রে ‘আয়েশা (রা) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ 3 গু বিত্রে দু'রাক'আতে সালাম ফিরাতেন না। : 


Ed o-# soso dF Or #o0o2g- 2 


১০০১১ ১১১৪ 59১ ১৮১০০০৪১৪০০ SA 1১৪০৯-১০৫৭ 
- 4১৭ 9১০১ ০৫২ 4০০০ 


১৫৪৯. ইব্‌ন আবী দাউদ (রা) ..... সাঈদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। আয়েশা (রা) বর্ণনা করেছেন ৪ বিত্র হচ্ছে তিন রাক'আত । তিনি এগুলোর মধ্যবর্তী 
কোন রাক'আতে সালাম ফিরাতেন না। 
তারপর আয়েশা (রা) থেকে উল্লিখিত রিওয়ায়াতসমূহ ছাড়াও বিতর সংক্রান্ত অনেক রিওয়ায়াত বর্ণিত 
উন জাজিরা 
হাদীসের বিষয়বস্তুই প্রমাণিত হবে । সেগুলোর মধ্যে উল্লেখ্য 8. 


নিকিতা ৪০০৪ ০2150১০৯৩০৭ 


£2 o2- 


SIL ie tl ৯০ VEIL ১০৫০৯৯১১৮০৯৯ উল CE 0০৪ ৪৮১ YT 01 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত - রর Ss | | ৫৩৫ 


০১১০০০১৪০৪৮ Gin sil Jb ot LG di J ol 
- Al ob) ০০০৪ 


১৫৫০. EE BETO TT ee সা'দ ইব্‌ন হিশাম (র) সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণনা 
_. করেন যে, তিনি বলেছেন ঃ রাসুলুল্লাহ্‌ও্হুহই্ যখন রাতে উঠতেন তখন তিনি সংক্ষিপ্ত দু'রাক'আত দ্বারা 
সালাত শুরু করতেন। তারপর আট রাক'আত পড়তেন। তারপর বিত্র পড়তেন । আয়েশা (রা) 
এখানে বর্ণনা করেছেন যে তিনি শট দু'রাক'আত পড়তেন। তারপর আট রাক'আত । তারপর বিত্র 
পড়তেন। 

বস্তুত “তারপর বিত্র পড়তেন”- - এ উক্তির অর্থ এটিও হতে পারে যে, তারপর তিনি তিন রাক'আত 
দ্বারা বিত্র পড়তেন, আট রাক'আত থেকে দু'রাক'আত এবং এর পরে এক রাক'আত । অতএব তার 
আদায়কৃত সালাত হবে মোট এগার রাক'আত ৷ অথবা এ সম্ভাবনাও আছে যে, তারপর তিনি 
ধারাবাহিকরূগে পরবতী তিন রাক'আত দ্বারা বিভ্র পড়তেন.। অতএব তার আদায়কৃত জয়ন্ত সালাত 
হবে মোট তের রাক'আত । 

_ এরপর আমরা দৃষ্টি দিলাম যে, এপ কোন হস আছে কিনা যা উল্লিখিত হাদীসের সাথে হবহ মিল 
রাখে । আমরা দেখিঃ 


। ০42 4০ 5৫ ৮ 


(35০ 910৪ 97717577555 305-১০০। 
১/০৯১১১১৯০১০৯১/৯০৬৮১। ০০০১০১৯০৯৩০ ll ৮ 
০15 না 
০532 (এ 55419 255 ০০৪০ 9055 hCG পেন্স এ 


| ্‌ এট 95 ও ১০8 has ২9৮৪ 5 গিঠি ০০৫০ 
১৫৫১. হি রিনিতা রর হাসান আল 
বসরী €র) সূত্রে সা'দ ইব্‌ন হিশাম (র) থেকে বর্ণনা করেন 'যে, তিনি বলেছেন £ আমি আয়েশা 
. (রা)-এর নিকট গিয়ে বললাম, আমাকে রাসূলুল্লাহ্‌ গু -এর সালাত সম্পর্কে বর্ণনা করুন। তিনি 
বললেন, রাসূলুল্লাহ্‌ রুই রাতে আট রাক'আত সালাত পড়তেন এবং নবম রাক'আত দ্বারা বিত্র 
_ পড়তেন । যখন তার শরীর ভারী হয়ে গেল তখন ছয় রাক'আত পড়েছেন এবং সপ্তম রাক'আত দ্বারা 
বিত্র পড়েছেন । তারপর শেষে দু'রাক'আত বসে আদায় করতেন। 

এ হাদীস দ্বারা বুঝা গেল যে, তিনি নবম রাক'আত দ্বারা বিত্র পড়তেন । এ হাদীসে সম্ভাবনা রয়েছে 
যে, তিনি পূর্ববর্তী আট রাক'আত থেকে দু'রাক'আতের সাথে নবম এক রাক'আত (অতিরিক্ত) 
: মিলিয়ে বিত্র আদায় করতেন, যাতে এ হাদীস এবং যুরারা রা (র) বর্ণিত হাদীস সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় 
এবং উভয়ের মধ্যে কোন বৈপরিত্য থাকে না। 


wWwWw.waytojagnah.com . 


ey 00017191715 প্‌ Hl | 

৫৩৬ | | .  তাহাবী শরীফ 
(0১১৮০১০১০০০ ৪০০ 02০৮ 5515০ 39১৯-১০০২ 
IEG PUL BS 4111 495০ Sloe ie 4011 (৮৯০ 8০০ JL ol soli 
(০4111162225 ১০৫৮৩ 4৫1৯০ Sel 57255751062 


L/L #27 23024, ০ ৫৮:০০:০5 পুত 9422 ৩৩৩৩ 


০০৪০ ০০০৪ ৮০৪৪ ১953 MoS 21 (৬5 এডি ২8০৪ ol sls 


4১11 ১355 LF 41 05০০ ১০৭ CL lL 2505 ৮1০01 ০৪ ০৪5০ ৩৮ 


ous G4 Lr ০5:64 


সি 2 
৮১81 dT, Bs ০9০৪৫11 ol 20 


১৫৫২. বাক্কার রে) ..... ভিত রজত তর 
আয়েশা (রা)-কে যখন রাসূলুল্লাহ্‌ পু -এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তিনি 
বলেছেন £ তিনি ইশা*র সালাত আদায় করতেন, তারপর (ঘুমানোর পূর্বে) সংক্ষিপ্তভাবে দু'রাক'আত. 
পড়তেন । এরপর তার মিসওয়াক ও উষূ’র পানি প্রস্তুত থাকত তারপর আল্লাহ্‌ তা'আলা যখন ইচ্ছা 
করতেন তখন তীকে (ঘুম থেকে) উঠাতৈন।.(ঘুম থেকে উঠে) তিনি উযু-মিসওয়াক করতেন এবং 
 দু'রাক'আত সালাত আদায় করতেন । তারপর দাড়িয়ে সমান কিরা“আত দ্বারা আট রাক'আত সালাত 
আদায় করতেন। তারপর এর সাথে নবম রাক'আত দ্বারা বিত্র পড়তেন । যখন রাসূলুল্লাহ্‌ পরই 
বয়স বেড়ে গেল এবং শরীর ভারী হয়ে গেল তখন আট রাক'আতের স্থলে ছয় রাক'আত পড়তেন 
এবং এগুলোর সাথে সপ্তম রাক'আত মিলিয়ে বিত্র পড়তেন। তারপর (শেষে) দু'রাক'আত বসে 
আদায় করতেন । আর এ দু'রাক'আতে : EEC WL (১০৯) এবং ১০১1 ০1১19 5 (৯৯) 
দুটি সূরা পড়তেন। 

বস্তুত এ হাদীস দ্বারা বুঝা গেল যে, তি তিনি আট রাক'আতের পূর্বে (যার সাথে নবম রাক'আত মিলিয়ে 
বিত্র পড়তেন) চার রাক'আত আদায় করতেন। তা মোট তের রাক'আত ছিলো, এগুলো থেকেই 
_বিত্র হতো, যা যুরারা (র) সা'দ (র) সূত্রে আয়েশা রো) থেকে ব্যাখ্যা করেছেন। আর তা হচ্ছে, 
তিন রাক'আত যার শেষ রাক*আতের পূর্বে সালাম ফিরাতেন না। অতএব আয়েশা (রা) থেকে সা'দ 
(র)-এর রিওয়ায়াত অবশ্যই সহীহ এবং প্রমাণিত, যা আমরা পূর্বে বর্ণনা করে এসেছি। 

এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন শাকীক (র) আয়েশা (রা) থেকে রিওয়ায়াত করেছেন 8. 


#040 - 2-42 Yoo Ao 


এ (১1 ০২০১০০০21৯৯ 0500 এন ও ০৪ 3১৭ 5৯ (১১১ -\oor 
Shs ০5 Ue in) 2505 SIC JUG San ১540 সহ ঢা 00 28৯1 


০ ocd ot A 430 


১১০৬ পল ০১৬ ০৩৭1 pulls clio fi ৩৫ EIU gilt, ক dl 


হা ১০০ ০৯৪ 2০190 ডানা 


হি annah.com 


Contents 
- অধ্যায় ঃ সালাত | es . য় ৫৩৭ 


১৫৫৩. র'বীউল মু"আয্যিন রে) ..... আবদুল্লাহ্‌ ইব্ন-শাকীক (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ঃ আমি আয়েশা (রা)-কে রাসূলুল্লাহ্ঞ্রহই-এর রাতের নফল সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তিনি 
. বলেছেন, তিনিশ: লোকদের নিয়ে ইশা'র সালাত আদায় করার পর (গৃহে) প্রবেশ করতেন এবং 
দু'রাক'আত সালাত আদায় করতেন। আয়েশা (রা) বলেন, তিনি রাতে বিত্র সহ নয় রাক'আত 
সালাত পড়তেন। আর যখন ফজর হতো তখন আমার গৃহে (ফজরের সুন্নাত) দু'রাক'আত আদায় 
করতেন.। তারপর বের হয়ে লোকদের নিয়ে ফজরের সালাত আদায় করতেন । 

বস্তুত এ হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ গর ইশা'র পরে যখন নিজ গৃহে প্রবেশ করতেন তখন 
দু'রাক'আত সালাত আদায় করতেন। আর রাতে বিত্র সহ নয় রাক'আত পড়তেন। এটি আমাদের 
নিকট সংক্ষিপ্ত দু'রাক'আত ব্যতীত নয় রাক'আত । যা আয়েশা (রা)-এর বরাতে সা'দ ইব্‌ন হিশাম 
(র) বলেছেন যে, রাসূলুল্লাহ্প্শঃ রাতের সালাত সংক্ষিপ্ত দু'রাক'আত দ্বারা শুরু করতেন। আর আমরা 
আবদুল্লাহ্‌ ইবৃন শাকীক (র)-এর হাদীসকে এ অর্থে নিয়েছি যেন এটি এবং সা'দ ইবৃন হিশাম এর 
হাদীস পরস্পর বিরোধী না হয়। 

এ বিষয়ে আৰু সালমা ইৰ্ন আবদুর রহমান বে) আয়েশা (রা) থেকে যে রিওয়য়াত করেছেন, ডা 
হলোঃ 


(১5013 ১2১৭০১০০10৪ JU SE ST EEG ES ৪৬৯ - ১০০৫ 


Ue 311 (৮৯০2৭০১০১৯০ ১৯০১৮ LL ও 00০ ১5০১০ 


০০৪০ ১০৪ পল ০৪০ ৪৮৬৪ ৬৪ এল ১০ lee (এ এ 24121 
০ ০০ ৪০২1০ ৪৯০১০ [1005 ull Sas oink, (173 ১ ২২০৪ 
০8585517811 
১৫৫৪. আহমদ ইব্‌ন দাউদ (রা) ..... আবু সালমা. ইব্‌ন আবদুর রহমান (র) সুত্রে আয়েশা (রো) 
থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ গ্রহ রাতে তের রাক'আত সালাত আদায় করতেন। তিনি আট 
রাক'আত পড়তেন। তারপর এক রাক'আত মিলিয়ে বিত্র পড়তেন। তারপর বসে দু'রাক'আত 
| পড়তেন। আর যখন সালাত আদায়ের ইচ্ছা করতেন তখন উঠে ফজরের আযান এবং ইকামতের 
মাঝখানে দু'রাক'আত (ফজরের সুন্নাত) পড়তেন। 
বস্তুত এ হাদীসে দু'টি সম্ভাবনা রয়েছে £ কে) এ হাদীসে বলা হয়েছে যে, আট রাক’আতের সাথে 
নবম রাক'আত মিলিয়ে বিভ্র পড়তেন । আর এটি-ই সেই আট রাক'আত যা সা'দ রে) আয়েশা 
(রা)-এর বরাতে উল্লেখ করেছন £ 
রাসূলুল্লাহ্‌ এগুলোর পূর্বে চার রাক'আত পড়তেন। এভাবে এ হাদীস এবং সাসদ' (রা)-এর হাদীস 
সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় । আর এ হাদীসে বিত্র এর পরে রাসূলুন্নাহ্‌ গরু কর্তৃক নফল পড়ার অতিরিক্ত 
বর্ণনা রয়েছে যা সা'দ রে) এবং আবদুল্লাহ্‌ শাকীক রে)-এর হাদীস দুটিতে নেই । ও 
(খে) এ সম্ভাবনাও রয়েছে যে, নয় রাক'আত হচ্ছে সেই নয় রাক'আত যা সা'দ ইব্‌ন হিশাম (র) বর্ণিত 
হাদীসে আয়েশা রো) থেকে রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ গ্রহ তা পড়তেন । তবে যখন-তার 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৬৮ . WwWw.waytojannah.com 


. s Contents | 
tr ৷ তাহাৰীশরীফ 
শরীর ভারী হয়ে যায় তখন (সংক্ষিপ্ত দু'রাক'আত সিজদা দিয়ে তিনি সালাত শুরু করতেন) তা হয়ে 
যায় নয় রাক'আত তারপর বিত্র-এর পরে বসে দু'রাক'আত পড়তেন, যা তিনি শরীর ভারী হয়ে 
যাওয়ার পূর্বে দাড়িয়ে পড়তেন তার বদলে । অতএব এ হাদীসও তের রাক'আতই নির্দেশ করে। : 


০4 ০ 


4 
eet ols LL LEIS SU EF 41752550505 to 
৩৫০৪10৪০৫০৪ 015 11303118955 ১৪৪০০ ডি 55 

| pl 8৪০০ ১৭ 915 0381 08 ১০৪০ les Ky ৬৯০০ Ll 
"১৫৫৫. ইব্রাহীম ইব্‌ন মারযূক (র) ..... আৰু সালমা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ 
আমি আয়েশা (রা)-কে রাসূলুল্লাহ্‌ কহ -এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা রুরেছি। তিনি 
- বলেছেনঃ তিনি প্রঃ তের রাক'আত পড়তেন । প্রথমে আট রাক'আত তারপর বসে দু'রাক'আত 
্‌ পড়তেন। আর যখন রুকু করার ইচ্ছা করতেন তখন উঠতেন এবং দাড়িয়ে রুকু করতেন। তারপর 
সিজ্দা করতেন। আর তিনি ফজরের সালাতের আযান এবং ইকামাতের মধ্যখানে দু'রাক'আত 
(সুন্নাত) আদায় করতেন। 


বত এ হাদীস এবং সা বে) সে বর্ণিত আহমদ ইব্ন দাউ (3)-এর হাদীসের বি অভি 
| কিন্তু তিনি বিত্র-এর উল্লেখ করে নি। 


i EEA বে ৮:9০ এ ৮১ 
EL EOE EEL EE Eon 


LE dS HE EG ৫5 (5 ny LEC ১০ LL লা ১০০ ০৮5০৪ 
১১০৯৯০৪০৮০৩ bal ১০১০০ এ ED Bs ont ls ৩০ 
LE 8১০০5 UL ০১০০ 
১৫৫৬. ফাহাদ রে) ..... আৰু সালমা (র) সুত্রে আয়েশা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ 
রাসূলুল্লাহ্‌ গুলুল্ই রাতে এগার রাক'আত সালাত আদায় করতেন । আর এগুলো থেকে দু'রাক'আত বসে 
_ পড়তেন, মজি (কহে হিজাব তিতা অয জামি হ্যা ডের 
রাক'আত। 
বত এ হাদীসও আহমদ ইব্ন দাউদ (র)-এর হাদীসের সাথে মিলে যায়। আয়েশা (রা)-এর উভি 
“তিনি ফজরের সালাতের পূর্বে দু'রাক'আত (সুন্নাত) আদায় করতেন” অর্থাৎ ফজরের ফরয 
সালাতের পূর্বে। আর এ সেই দু রাক'আত যা আহমদ ইব্‌ন দাউদ (র) অর বর্ণিত হাদীসে উল্লেখ 
করেছেন যে, তিনি ভুল এ দু’ রাক'আত আযান এবং ইকামাতের মধ্যখানে আদায় করতেন। | 


WWW.Wwayto)j annah.com 


Contents 
অধ্যায় £ সালাত | | | ১ | ৫৩৯ 


এডি (9১3 Cols 0 00 ০1৮০০ Al Sh IAD CSD —oov 


#02 


LL Clea JG 490 al ১০1 0৪ 0৪ 0985 05 90৪ ০১৯৪ ০2 ১০ 0 9 
SSS IGG SAL BS 411454০২০১০ 68০০১ Lisle এ০ ২০০৯৪ 


‘es রে 


১৯] 0৫ 0৮০ ২4০ 12 
১৫৫৭. আহমদ ইব্‌ন আবী ইমরান ও) এবং রাহ ইবনুল ফারাজ (র) Eo ইব্‌ন আবী লাবিদ (র) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন আমি আবু সালমা (র)-কে বলতে শুনেছি ৪ আমি আয়েশা 
(রা)-এর নিকট গিয়ে তাকে রাসূলুল্লাহ্‌ শ্র -এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তিনি 
বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ ঃ-এর (রাতের) সালাত রামাযানে এবং অন্য সময়ে তের রাক'আত ছিলো। 
আর ফজরের দু'রাক'আত (সুন্নাত)-এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। 
বস্তুত এ হাদীসটিও পূর্বে আমাদের বর্ণনাকৃত আবু সালমা রে)-এর হাদীসগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ । 


22 Cl JUG iss (2 ~\ooA | 


ie ds 7 2০5 0 BALE ০০১০ ০০ CL fl ১০ ail 
টনের রনির 


০০:15:০5 508 0520 2 2০8০ 8০ ৪৮৯৩ ৯৮১ ভে 85 ০০55 ভে 


ud A GAY 


১5০০০2০৮৬৮৩ ৮০৮৮৯ ১৪০ চা clas ৮০০৪ op ্‌ 
005 ০558 JG সুজি STS COS এ 1৮55০ ২১০৪ 


র - sly 
১৫৫৮. ইউনুস রে) .. আবৃ-সালামা ইব্‌ন আর রহমান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
আয়েশা (রা)-কে জিজ্ঞাসা করেছিলেন, রামাযানে রাসূলুল্লাহ্‌ গ্রহ -এর সালাত কিরূপ ছিলো ? উত্তরে 
তিনি বললেন ৪ রাসূলুল্লাহ্‌ হুর রামাযান এবং অন্যান্য মাসে এগার রাক'আত অপেক্ষা বেশি সালাত ' 
আদায় করতেন না। (আর তা পড়তেন এভাবে) (প্রথমে) চার রাক'আত সালাত আদায় করতেন। 
এটা যে কত সুন্দর ছিলো এবং কত দীর্ঘ হতো সে সম্পর্কে আমাকে তোমরা জিজ্ঞাসা করো না। 
এরপর আরো চার রাক'আত আদায় করতেন । এটা যে কত সুন্দর ছিলো এবং কত যে দীর্ঘ হতো, সে 
সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না' তারপর তিনি তিন রাক'আত (বিত্র) আদায় করতেন। 
আয়েশা (রা) বলেনঃ আমি রাসূলুল্লাহ্‌ শ্ঃ-কে বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনি বিত্র আদায় 
না করে শুয়ে পড়েন £ তিনি বললেন ৪ হে আয়েশা! আমার দু'চোখ ঘুমায়; আমার হৃদয় ঘুমায় না। 
বস্তুত এ হাদীসের শেষে আয়েশা (রা)-এর উক্তি “তারপর তিনি গ্রহ তিন রাক'আত সালাত আদায় 
করতেন” এতে দু'টি সম্ভাবনা রয়েছে ৪ | ্‌ 


WWW.Waytoj annah.com 


Contents 
৫৪০ | | | | তাহাবী শরীফ 


(ক) পূর্বের আট রাক'আত থেকে দু'রাক'আতের সাথে এক রাক'আত মিলিয়ে বিত্র (তিন 
রাক'আত) আদায় করতেন। তারপর অবশিষ্ট দু'রাক'আত আদায় করতেন, যে দু'রাক'আতের কথা 
পূর্বে আবু সালামা রে) উল্লেখ করছেন, যা আমরা তার থেকে রিওয়ায়াত করেছি যে, তিনি প্র -এ 
 দু'রাক'আত বসা অবস্থায় আদায় করতেন। এভাবে এ হাদীস এবং তার পূর্ববর্তী হাদীসগুলোর বিষয় 
বস্তু অভিন্ন হয়ে যায়। ্‌ 
খে) এটিরও সম্ভাবনা রয়েছে যে, তিন রাক'আত সবই (পৃথকভাবে) বিত্র । আর এটি হচ্ছে দু'অর্থের ' 
অধিকতর সম্ভাব্য অর্থ। যেহেতু এ তিন রাক'আত তার সালাতকে পৃথক করে দিয়েছে। আয়েশা রো) 
বলেনঃ তিনি প্র্ট চার রাক'আত আদায় করতেন । তারপর চার রাক'আত । আর এ সমস্তকে সুন্দর 
এবং দীর্ঘ ছিল বলে আখ্যায়িত করেছেন । এরপর রিওয়ায়াত ৪ তারপর তিনি তিন রাক'আত আদায় 
করেছেন। পক্ষান্তরে এ তিন রাক"আতকে দীর্ঘতার গুণে আখ্যায়িত করেননি । আর তিন রাক'আতকে 
এক সাথে উল্লেখ করেছেন। অতএব এটি আমাদের নিকট বিত্র হিসাবে গণ্য হবে৷ তাহলে তার 
আদায়কৃত সালাত হবে সা’দ ইব্‌ন হিশাম এর হাদীসে বর্ণিত সংক্ষিপ্ত দু'রাকআতসহ মোট এগার 
রাক'আত অথবা বিত্র-এর পরে বসা অবস্থায় যে দু'রাক'আত আদায় করতেন তা সহ। 
৮7৬85884177 

তার (সূত্রে বর্ণিত) সমস্ত রিওয়ায়াতে রাসূলুল্লাহ্‌ এরহুহই -এর শরীর ভারী হয়ে যাওয়ার পরে আদায়কৃত 
সালাতের বর্ণনা রয়েছে। পক্ষান্তরে সা'দ ইব্‌ন হিশাম (র)- এর (সূত্রে বর্ণিত) হাদীসে তার শরীর ভারী 
হয়ে যাওয়ার পূর্বাপর আদায়কৃত সালাতের বর্ণনা রয়েছে। | 

এ বিষয়ে উরওয়া ইবন যুবায়র (র) আয়েশা (রা) সূত্রে নিমোক্ত হাদীস রিওয়ায়াত করেছেনঃ 


1 ১০০৭ 
SN ee EOE CN UT হারান 


2 


SEE ni Li 

ট্যাব তত ই ১. উরওয়া (র) আয়েশা (রা)-এর সূত্রে রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ 
প্রহুলই রাতে এগার রাক'আত সালাত আদায় করতেন । আর এগুলোর মধ্যে এক রাক'আত বিত্র 
আদায় করতেন। এই সালাত সম্পাদনের পর ডান পাশে কাত হয়ে শুয়ে থাকতেন। তারপর তার 
নিকট মুআযৃযিন আসত এবং তিনি সংক্ষিপ্ত দু'রাক'আত (ফেজরের সুন্নাত) আদায় করতেন। : 
এ হাদীসে “এগুলোর মধ্যে এক রাক'আত বিত্র হিসাবে পড়তেন” এতে দু'টি সম্ভাবনা রয়েছে ঃ | 
(ক) রাসূলুল্লাহ্‌ রহঃ এগার রাক'আত সালাত তীর শরীর ভারী হয়ে যাওয়ার পূর্বে ছিলো । অতএব 
বসির ডিভি রগ ব রক জক নিরিহ 
আরম্ভ করতেন । 


Wwww.waytojannah.com 


LO Contents 
অধ্যায় £৪ সালাত s | ৫৪8১ 


খে) এ সম্ভাবনাও রয়েছে যে, এ সালাত ছিলো তার শরীর ভারী হয়ে যাওয়ার পরে । অতএব তা হবে 
এগার রাক'আত । এগুলোর মধ্যে নয় রাক'আত যার মধ্যে বিত্র রয়েছে এবং পরে দু'রাক'আত যা 
বসে আদায় করতেন ।.যা আবু সালামা রে), সাদ ইব্‌ন হিশাম ও আবদুল্লাহ্‌ ইব্ন শাকীক (র)-এর 
হাদীসে ব্যক্ত হয়েছে। কিন্তু রাবী মালিক ভিন্ন অন্যরা এ হাদীস রিওয়ায়াত করেছেন এবং এতে কিছু 
অতিরিক্ত যোগ করেছেন। 


ET TOO Te 22555, 


4/ ৮১০৫১০৩২১০০ ১০৪১০০৯১৪৪৯ 


EAE PE পাপ পপ তত ০০92৫ 4 


০৪০৯৪ ৯1 LOE োিজি তোর রে | 
০৫০ ৪৫৯০৪ Hd 2593 ll ১৬০ ০5028501০75 HSL 
1০058 55059] tg all sl ০2 ০০৪। 481০ ৩৯৮০০ ০ 17 ১১৯৬৯ চি «ও 

| ূ্‌ ০৯৭] ২ ৪ ১১০১ Ln 
১৫৬০. ইউনুস (র) ..... উরওয়া (র) আয়েশা (রা) থেকে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেনঃ 
রাসূলুল্লাহ্‌ শর্ত ইশা এবং ফজরের মধ্যখানে এগার রাক'আত সালাত আদায় করতেন। প্রতি 
দু'রাক'আতের মাথায় সালাম ফিরাতেন। আর এ এক রাক'আত মিলিয়ে বিত্র. পড়তেন এবং এত 
দীর্ঘ সিজ্দা করতেন, যাতে তোমাদের কেউ পঞ্চাশ আয়াত পড়তে পারে । যখন মুআয্যিন ফজরের 
আযান শেষ করতেন এবং তার জন্য ফজর স্পষ্ট হয়ে যেতো তখন তিনি উঠে সংক্ষিপ্তভাবে . 
দু'রাক'আত (সুন্নাত) পড়ে তিনি নিতেন। তারপর তিনি ডান পাশে কাত হয়ে শুয়ে যেতেন। 
' অবশেষে ইকামতের জন্য তার নিকট মুআযৃযিন আসতেন, তিনি তার সাথে বের হয়ে যেতেন। কতক 
রাবী কতকের চাইতে হাদীসের ঘটনাতে অতিরিক্ত যোগ করেছেন। 


GIA ০০ 5৩ ৬1021 BE 015 53211 ১5521 0৪ 15 8০৪ 5218৯ 7১০৭1 
ৃ্‌ ৯৭০০০৭৮০54৪ 


১৫৬১, আবূ বাকরা (র) ..... ভারে তিনি অনুরূপ উল্লেখ করেছেন। 

বস্তুত এ হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি ইশার পর থেকে ফজর পর্যন্ত যা আদায় করতেন তা ছিলো 
এগার রাক'আত । এটিতেও আবূ সালামা-এর হাদীসের অনুরূপ বিষয় ব্যক্ত হয়েছে। আর আমরা 
এতে অবহিত হলাম যে, এ সমস্ত সালাত ছিল তার শরীর ভারী হয়ে যাওয়ার পরবর্তীকালের । 
পক্ষান্তরে আয়েশা (রা)-এর উক্তি ' ‘প্রতি দু'রাক'আতের মাথায় সালাম দিতেন”-এর দুটি অর্থের 
. সম্ভাবনা রয়েছে ৪ (ক) বিত্র ইত্যাদিতে প্রতি দু'রাক'আতের মাথায় সালাম ফিরাতেন। এতে আহলে . 
মদীনার মাযহাব প্রমাণিত হচ্ছে যে, জোড় দু'রাক'আত এবং বিত্র-এর মধ্যখানে সালাম ফিরাতে 
০০০০৮ বিত্র ব্যতীত প্রতি দু'রাক'আতের মাথায় সালাম ফিরাতেন। 


WWW. waytojannah. com 


| | | Contents K je 
৫৪২ 0 তাহাবী শরীফ. 
এ ব্যাখ্যায় এ হাদীস এবং সা'দ ইব্‌ন হিশাম রে)-এর হাদীস অভিন্ন হয়ে যায়, পরস্পর বিরোধী 
নি হরি Man MAL ALLL LE 
হয়েছে। এর মধ্য থেকে উল্লেখ্য ৪ 


লি পাশ 


5288৮০20৯85 8855 005 TR CLUES 8775 ২০২ 


#64 


ভি 


১৫৬২. ইউনুস রে) ..... আয়েশা রো) থেকে কা রি যে, রাসুলুল্লাহ রাতে তে তের রাক'আত 
সালাত আদায় করতেন। তারপর যখন (ফজরের) আযান শুনতেন তখন সংক্ষিপ্ত দু'রাক'আত 
(সুন্নাত) পড়তেন। 

এ হাদীস ইব্ন আবী যি‘ব (র), আমূর (র) ও ইউনুস ()- এর হাদীসের বিষয়ব্ুর পরিপন্থী যা 
তাঁরা যুহরী (র)-এর বরাতে উরওয়া.(র) থেকে রিওয়ায়াত করেছেন। 

বস্তুত এ হাদীসে সম্ভবত যে অতিরিক্ত দু'রাক'আতের উল্লেখ হয়েছে, এটিই সেই সংক্ষিপ্ত 
দু'রাক'আত, রত ডি de LAL 
ছিল, সে বিষয়ে কোন দলীল নেই। এ বিষয়ে আমরা দৃষ্টি দিয়ে দেখলাম ৪ 


38015 05 Las 05 JG ১১১০ 9৮০515000১০ 0185 ১২1 _১০৭ 
টি বু 


| EXE a 
১৫৬৩. ইব্‌ন মারযুক (র) ..... আনে রে থেকে বণনা করন ছে, ০ 
_ (রাক'আত) বিত্র আদায় করতেন। 


ডি ১0130৫৯৭0১2 05015 281 2৮ ওল Nout 
ক 40 0১১01 65540 ৮০০ 2১০০ ১০৪০০ ১০৪০৮০১৮70৪ ১০ ভি 

MS SL ০৪ AS লি দক A 9০০৩৯০৭০১5৯ ০৫ 
ৃ ১৫৬৪, রাওহ ইব্নুল ফারাজ (র) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ওহ পাচ 
সিজ্দা (রাক'আত) এর-বিত্র আদায় করতেন এবং তিনি মাঝখানে কোথাও বসতেন না, বরং পঞ্চম 


রাক'আতে বৈঠক করতেন এবং এরপর সালাম ফিরাতেন। 


#202 ৯৮০০৫ ০৮4০ 5:48 তা 
১০১৬৫ ৩০ ৩০৯১৭ OE Be 3339 21৯1 চি ১০৭০ 
A SH EEA a 8 


০.৮ 


ররর রা রাবার . 


WWWw.Waytoj arinah.com yj 


| Contents 
অধ্যায় ঃ সালাত ll ৫৪৩ 


১৫৬৫. ইব্‌ন আবী দাউদ (র) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ রাসূলুল্লাহ্‌. 
প্র পাচ রাক'আত দ্বারা বিত্র আদায় করতেন এবং শুধুমাত্র শেষ রাক’আতে বৈঠক করতেন। | 
বস্তুত হিশাম (র) এবং মুহাম্মদ ইব্‌ন জা’ফর (র). উরওয়া (র) থেকে যে সমস্ত রিওয়ায়াত বর্ণনা 
করেছেন তা যুহরী (র)-এর রিওয়ায়াতের পরিপন্থী সাব্যস্ত হয়েছে। তীর উক্তি “রাসূলুল্লাহ্‌ প্রত তের 
রাক'আত সালাত আদায় করতেন আর এগুলোর মধ্যে এক রাক'আত মিলিয়ে বিত্র পড়তেন এবং 
প্রতি দু'রাক'আতের মাথায় সালাম ফিরাতেন।” | 

অতএব যখন এ বিষয়ে রাসূলুল্লাহ্র্রঃ-এর বিত্র সংক্রান্ত আয়েশা (রা) এর বরাতে উরওয়া (র) 
থেকে যে সমস্ত রিওয়ায়াত বর্ণিত হয়েছে এর মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য (ইযৃতিরাব) রয়েছে তাই 
এ বিষয়ে আয়েশা রো) থেকে উরওয়া বর্ণিত রিওয়ায়াতগুলো দলীল হিসাবে গ্রহণযোগ্য হতে পারে 
তা ডি সিকি মুহাজির এ বিষয়ে 
আমরা লক্ষ্য করেছি ৪ 


৮ ০ পু পা) “#0 Lio #0 LLU LLL OL “ ae #6 ৮ 
(৮০৬০০৪05385 52081 spe 05 YG CES ১৪১১১০৫০৪০২ ৪71০7 
৯০৩ 


০112 ১10 এ এ ৪০০১০০১০৭১৮ ১০১৯০৯০০০০১ 


এনা আলী ইব্‌ন আবদুর রহমান রে) রি আয়েশা (রা) থেকে বর্ণনা করেন খে, রাসূলুাহ ৩33 
79717 . 


oe nl ৯ 2 hae ০০ ০৯০1 ৩৯ ye EUGENES 5: - ow 


পা ০৩ তন পতন 25 


Sb, ৮০০৪ 55 ০৫ ES পএ15 1১০ 211 ৮৪০ 2০ ১০ Spd 
১৫৬৭. আহমদ ইব্‌ন দাউদ (র) ..... আয়েশা রো) থেকে রর্ণনা করেন যে, রাধুলুল্লাহ ভহুহুই নয় 
রাক'আতের বিত্র আদায় করতেন। | 


০ JG bh Ui CE UG 0 be LLL (28৬০ —\o1A 


& 41105 ১৫৬৫৪ ০০ dra CAS BE OO BS otal পি 
১৫৬৮. . আহমদ ইবৃন দিন): Lo EEE OE PEE HA তিনি বলেছেন $ 
58150 | 
গেলেন তখন সাত রাক'আত বিশিষ্ট বিত্র আদায় করতেন। 


০০4৫1050৮৯5 ও 00 (1৮1 AE 92122 লেন ol (8৮ ১০৭৭ 
২4০১০ ০০ লা 


প০ ৩৯৯ 


রি Hl ০০ Wie il 


wWww.waytojannah.com 


| ৃ | Contents ক 2 
৫88. | . “তাহাবী শরীফ 
১৫৬৯. আবু আইয়ুব ইব্‌ন খালাফ আল-তাবরানী রে) ..... আয়েশা (রা)-এর র বরাতে বৰ্ণনা করেন 


যে, তিনি রাসূলুল্লাহ্‌ হর থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন । | 
বু এ হাদীসে রাসৃল্ৱাহ্‌ -এর বহর নয় রাকআত ছিল বলে বা হযেছে 


১০১০৬৯৭5105 005৮1 ১2 ০০৯] 05 JOE 1৫ ৪01 21১০৬, 


lin” Ef ie ARE TUES AE wl JE. ১১৯1০21০০৯০ 

০০8০ এ 480 05 এ IEEE তে ৫০ 
১৫৭০. কিন্তু ফাহাদ রে) রি আসওয়াদ সুত্রে আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ 
এই রাতের সালাত নয় রাক'আত আদায় করতেন। 


এ হাদীসে ব্যক্ত হয়েছে যে, নয় রাক'আত হচ্ছে তার সেই সালাত, যা তিনি রাতে আদায় করতেন। 
_ অতএব এটি পূর্ববর্তী আস্ওয়াদ (র)-এর হাদীসের পরিপন্থী । অথবা এটিও হতে পারে যে, সমস্ত 
সালাতকে বিত্ররূপে আখ্যায়িত করার অর্থ হলো ঃ তার আদায়কৃত সমস্ত সালাত যার মধ্যে বিত্রও 
রি সানি রস রে)-এর হাদীস পেশ করা 
হয়ঃ 

১৩২ nnd < ALS SD BEES LL Ul von) 
dla Gs ০৮৪ 
১৫৭১. এতে রয়েছে যে, রাসূলুলাহ্‌ গর শরীর) দুর্বল হয়ে যাওয়ার পূর্বে নয় রাক'আত আদায় 
করতেন । যখন তার বয়স বেড়ে গেল তখন সাত রাক'আত আদায় করেছেন। 

অতএব এটি সা'দ ইব্‌ন হিশাম (র) কর্তৃক বর্ণিত হাদীসের বিষয়বস্তুর সাথে অভিন্ন হয়ে যাবে যে, | 
তিনি এরর প্রথমে আট রাক'আত আদায় করতেন এবং এক রাক'আতের সাথে বিত্র পড়তেন । আর 
যখন তার শরীর ভারী হয়ে গেল তখন সেই আট রাক'আতকে ছয় রাক'আতে নিয়ে আসলেন এবং 
সপ্তম রাক'আত দ্বারা বিত্র আদায় করেছেন৷ এতে বুঝা গেল যে, তার রাতের সমস্ত সালাতকে যার 
মধ্যে বিত্রও থাকত বিত্ররূপে অভিহিত করা হয়েছে। এভাবে এ সমস্ত হাদীস সমার্থবোধক হয়ে 
যায় এবং পরস্পর বৈপরিত্য থাকে না । কিন্তু আমরা এখনো বিত্র এর (দু'রাকআতে সালাম ফিরানো 
৪5187555553 
' আওফা (র)-এর হাদীসে এর স্বরূপ জানতে পেরেছি। 

আমরা এদিকে অনুসন্ধানমূলক দৃষ্টি দিয়েছি যে, উল্লিখিত রিওয়ায়াতগুলো ব্যতীত অন্য কোন 
রিওয়ায়াতে বিত্র- এর স্বরূপ সম্পর্কিত দলীল আছে কিনা এবং তা কিরূপ ? আমরা দেখতে পাই ঃ 


রা রে 


পাপা ০৩০৩ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ সালাত ২১8 ্‌ ্‌ ৫৪৫ 


0 +08 


EE Eo EAA ০50808 জ 48255 
৯০৭ 211 ৩৯ ৩৪০১ তে a ও ১১৯৬ এল ও 3 cl ০, 


2০ 595০ পা #03 


- - lil 22 Ss U3 sir: 2 ১৬০| 


১৫৭২. হুসাইন ইব্‌ন নাস্র (র) ..... আমরা বিন্ত আবদুর রহমান (রা) আয়েশা (রা)-এর বরাতে 
₹ রিওয়ায়াত করেছেনঃ তা হরেক মাত পে রিতা করেল তক ৪5178 
০৫০। (৮৭) এবং ১১৯১৫]। 0 0: 4% (১০৯) পাঠ করতেন। আর যে রাক'আত দিয়ে বিত্র 
করতেন তাতে +১1 2111 9৯ 385 sil 35115 (১১২+১১৩) ও টি রাবি নি 
(১১৪) পাঠ করতেন । 


~ 


4 এ CS JUG sag ও কহ BS UU hls ll tes 03 ১৪৫ ১৯ রা 
ES ৭15 114824102৬১ 2505 ১5৮55 95 ০০০০০১৪৯৫১০ ০০৮ 
16100085041 এও ০1০৭1 45০ টন চে TE 051155175০4 559 


পাপ ৮০ 


-০5355০015 Aid 2505 এ as 1 S32 
১৫৭৩. বকর ইব্‌ন সাহল আল-দিমইয়াতী রে) ..... আমরা (র) সূত্রে আয়েশা (রা) থেকে বর্ণনা 
করেন যে, রাসূলুল্লাহ্‌ পট তিন রাক'আত বিত্র আদায় করতেন। প্রথম রাক'আতে LD pl pi 
51591 (৮৭) দ্বিতীয় রাক'আতে € ১১৮৪৫॥ (41 (০:08 (১০৯) এবং তৃতীয় রাক'আতে 4111 5৯: 
551 ১১২) ও মুআওয়াযাতায়ন sili ০০১১, ৮51 28 ১১৩) ull > 2৮51 5,5 (১১৪) পাঠ 
করতেন। 
এ হাদীসে আম্রা (র) আয়েশা (রা) থেকে বিত্র- এ প্রকৃতি কপ ছিল তা বর্ণনা করেছেন। আর 
এ বিষয়ে তিনি সা'দ ইব্‌ন হিশাম (র)- এর অনুরূপ বর্ণনা করেছেন। সা'দ (র) তীর বর্ণনায় অতিরিক্ত 
বলেছেন যে, তিনি সঃ এক মাত্র শেষ রাক'আতে সালাম ফিরাতেন। 


৪০৯৬৬৩০৬৩৯০ ৬১৯০৯১৯৯৬। ৯০০১৬ এ (১৪১০ 7১০৬? 


41055054581 52354545৯০৬ 


SALA Li 241 9 Us SLE) sh (5৪ 2০১৪ গ1785 
১৫৭৪. আবু যুরআ আবৃদুর রহমান ইব্‌ন আমর আল-দামেক্ী রে) রে আবু মূসা (রা) সূত্রে আয়েশা 
রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ প্রঃ বিত্রের তিন রাক'আতে £111 15 ৫৪ 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৬৯ | রি | 
- WWWw.Waytojannah.com 


৭ ক | Contents I p 
৫৪৬ | | ২ তাহাবী শরীফ 


£51 (১১২) এবং মুআওয়ায়াতায়ন (১১৩-১১৪) পাঠ করতেন। . 

এ হাদীসটিও সা'দ রে) ও আমরা (র)-এর রিওয়ায়াতের অনুকূলে হয়েছে। ্‌ 

১০ ০1৮০0 ২3৮০০ ৬১৪০৯ JG ও 921 005৮৮৯৪০১০৯ 0৪৯ -Novo 
OE ০0৪8 BE 40100 ০৩ ০৫০ 2০০৪ Sl UUs gl pr এ, Ee 


oa 2 03 0dr ozs 


চি ১৩৭ ১17৩৩, ১২০৪ ely ois by sb. ১১৪৩ 
ই 8৮5০ 5 ০০ ও 
১৫৭৫. বাহ্‌্র ইব্‌ন নাস্র রে) ..... আবদুল্লাহ্‌ ইবূন আবূ কায়স সূত্রে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি আয়েশা রো) থেকে জিজ্ঞাসা করেছি যে, কত রাক'আত দ্বারা রাসূলুল্লাহ্‌ রঃ বিত্র 
আদায় করতেন ? তিনি বলেন, তিনি এপ বিত্র চার রাক'আত এবং তিন রাক'আত দ্বারা, আট 
রাক'আত এবং তিন রাক'আত দ্বারা, দশ রাক'আত এবং তিন রাক'আত দ্বারা আদায় করতেন। তিনি 
বিত্র সাত রাক'আতের কম এবং তের রাক'আতের বেশি আদায় করতেননা । 
বস্তুত এ হাদীসে রাসূলুল্লাহ্‌ গু এর রাতে নফল সালাত আদায় করার কথা উল্লেখ করা হয়েছে ৃ 
এবং একে (পূর্বের সাথে অত্যন্ত সম্পর্কশীল হওয়ার কারণে) বিত্র রূপে আখ্যায়িত করা হয়েছে। : 
কিন্তু তিন এর মধ্যে এবং এর সাথে উল্লিখিত সালাতের মধ্যে পার্থক্য থাকত বলে উল্লেখ রয়েছে। 
বুঝা যাচ্ছে যে এ হাদীসের মর্ম আসওয়াদ (র), মাসরূক রে) ও ইয়াহইয়া ইব্‌ন আল জায্যার (র) 
সুত্রে আয়েশা (রা) বর্ণিত হাদীসের মর্মের অনুরূপ । আর এর স্বপক্ষে অতিরিক্ত দলীল হচ্ছে যা 
আয়েশা (রা)-এর উক্তি থেকে বর্ণিত হয়েছে ঃ 


১০৫1৮5১5১০8 505 ৮5 লাউ 0৪৬০ | চি ১০৬৭ 


# “ 


০22) ELIE ৪20 ny TRAE bo oll 555 dni ৬০ ইজ 
35৫০৯ পপ TEC NET sll ss bl AKG Ls BLESS, 
AOE MER BIO WE AE 0 LE 


০৪০ পাঠিত 


#030 2 +7 0 


22657055425 SOE SCE TOE 
- oll ($1১ ০০ (6193 


১৫৭৬. আহমদ ইব্‌ন দাউদ (র) ..... সাঈদ ইবৃনুল মুসায়্যাব (র) সুত্রে আয়েশা (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন বিত্র সাত রাক'আত এবং পাচ রাক'আত ছিলো। আর শুধু তিন রাক'আত 
হচ্ছে বুতায়রা (লেজকাটা) এতে বুঝা গেল যে, আয়েশা (রা) বিত্র এর পূর্বে নফল সালাত ব্যতীত 


WwWwWw.waytojannah.com . 


Co Contents 
অধ্যায় ঃ সালাত 68৭ 


শুধু বিত্র আদায়কে মাকরূহ মনে করেন। বিতরের পূর্বে যেন অন্য সালাত আদায় করা হয়। তীর 
নিকট উত্তম বিত্র হচ্ছে যার পূর্বে নফল বিদ্যমান থাকবে। চাই তা চার রাক'আত হোক অথবা 


দু'রাক'আত হোক । যার সাথে রাসূলুল্লাহ্‌ রহ -এর রাতের নফল সালাত একত্রিত হয়ে যায় এবং যার . 


সাথে পরবর্তী সালাত বিত্র হওয়ার যোগ্যতা রাখে। যেহেতু সমস্ত সালাতের উপর বিত্র এর সম্পর্ক 


অত্যন্ত গভীর, এজন্য সমস্তকে বিত্ররূপে আখ্যায়িত করা হয়েছে। আয়েশা (রা) থেকে বর্ণিত, 


সমন্বিত রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হলো যে, বিত্র হচ্ছে তিন রাক'আত । আয়েশা (রা) সূত্রে 


হ পু থেকে রিওয়ায়াত দ্বারা তা-ই প্রমাণিত হলো, যা সা'দ ইব্‌ন হিশাম (র) আয়েশা (রা) . 


থেকে রিওয়ায়াত করেছেন। যেহেতু তার উক্তি নিজস্ব অভিমতের অনুকূলে হয়েছে। এতে প্রমাণিত 
হলো যে, বিত্র হচ্ছে তিন রাক'আত যার শেষ রাক'আতেই একমাত্র সালাম ফিরানো হবে। ' 


এ বিষয়ে হিশাম রে) তীর পিতা উরওয়া রে) থেকে যে হাদীসটি রিওয়ায়াত করেছেন যে, রাসূলুল্লাহ্‌ . 


গং গাচ রাক'আত বিশিষ্ট বিত্র আদায় করতেন যার শেষে একমাত্র বৈঠক করতেন। বস্তুত এর 

কোন অর্থ আমরা খুঁজে পাই না। পক্ষান্তরে উরওয়া এবং অন্যান্যদের সূত্রে আয়েশা (রা) থেকে 

সাধারণ রাখীদের রিওযায়াতগুলো এর পরিপন্থী। অতএব তাঁর একক ও সত বর্ণনা অপেক্ষা সাধারণ 
সংখ্যাগরিষ্ঠ রাবীদের রিওয়ায়াত উত্তম বিবেচিত হবে । 


আর ইব্‌ন আব্বাস (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শুই থেকে এ বিষয়ে এরূপ অনেক হাদীস বর্ণিত আছে: 


দির রাগ জা সেগুলো থেকে 
উল্লেখ্য 8 


১১০৪১ Lal BE Es CS 35৮5 ৪555০85353৮ ৬% ০৪০- ১০৬৬ 
8280 8৮৯০ 5 ০401 25 las BE dit ০৫ YG ০৭৫০ 


১৫৭৭. ৮8285 থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ হুই রাতে তের রাক'আত সালাত আদায় করতেন। 


46৩4 


ABE BSG CEG IL ES YC ৩০ \oVvA 
la DEEDS EL Ent dt hina AN 25645 

লতি 25250528855 তল 19 05305 ০ 
১৫৭৮. ইব্ন খুযায়মা (রে) ..... ইক্রামা ইব্ন খালিদ (র) সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি (একদা) তার খালা মায়মুনা (রা)-এর নিকট রাত অতিবাহিত করলেন । রাতে 
রাসূলুল্লাহ্‌ হর সালাত আদায়ের জন্য উঠলেন। তারপর আমিও উঠে উযু করে তীর বাম দিকে 


দাড়ালাম । তিনি আমকে টেনে তীর ডান দিকে ঘুরিয়ে দাড় করিয়ে দিলেন। এরপর তিনি ত্র 
রাক'আত সালাত আদায় করলেন, যার প্রত্যেক রাক'আতের কিয়াম ছিল সমপরিমাণ ৷ 


Wwww.waytojannah.com 


\ Contents 
৫৪৮ | | তাহাবী শরীফ 


2 0 পা পাত ০০5 ০ পপ 2 পা পরত, 87611 গার সা কু ৩৩ পুত 
5০৮5৮ 


১০০৩০৪55005 Te SS ০০, টা 
828 595 ৫5 41010) 


১৫৭৯. বাক্‌কার (র) ..... সালামা ইব্ন কুহায়ল রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি 
কুরায়ব রে) কে ইব্‌ন আব্বাস (রা) এর বরাতে হাদীস বর্ণনা করতে শুনেছি। তিনি অনুরূপ উল্লেখ 
করেছেন এবং বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ প্ুই-এর সালাত তের রাক'আতে পূর্ণ হয়েছে। . 

বস্তুত এ হাদীসটি এবং আয়েশা (রা)-এর হাদীস তীর সমস্ত সালাতের ব্যাপারে অভিন্ন যে, তা 
ছিলো তের রাক'আত । কিন্তু ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীসে (বিত্র সংক্রান্ত) কোন বিশ্লেষণ নেই। 
এ জন্য আমরা দৃষ্টি দেয়ার ইচ্ছা পোষণ করলাম যে, এ বিষয়ের বিশ্লেষণে ইব্‌ন আব্বাস (রা) থেকে 
কোন হাদীস বর্ণিত আছে কি.না। এ বিষয়ে দৃষ্টি দিয়ে দেখলাম 8 


পা ৬২০০১১৪00৪০ 55275155055 55551581582 
প ৮ প ০. & ০০ ow ৪০৫ রা ০ ৮৪ ০০82 

৩০০০০ 40 ৮৯০৮০০১০০১৭ irs ১০২৪৮০০১৭1০ ৬৯ 

০৮545 01০৭) (55 এ নি JG Eni 0 ৪5 0 ৮৯০ wll ol | 


৪০64 প. 


দার ররর FV RE 8.4 ০ 


৮ 7.07404 0 


he EI DH a SS HLS En EE tl 

Sli ০3 ০৬৫০ ০০৭ 
১৫৮০. আলী ইব্‌ন মা'বাদ (র).... চিরকাল বে হর 
(রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ আমাকে আব্বাস (রা) রাসূলুল্রাহ্প্রঃ্রঃ-এর পরিবারের 
সাথে রাত অতিবাহিত করার নির্দেশ দিলেন। আর আমকে না ঘুমানোর জন্য বললেন, যতক্ষণ না 
রাসূলুল্লাহ্‌ শ্ু্রঃ-এর সাথে ইশা"র সালাত আদায় করলাম । তারপর তিনি ঘুমিয়ে পড়লেন.। এরপর 
উঠে পেশাব করে উযু করলেন। তারপর এরূপ দু'রাক'আত সালাত আদায় করলেন যা দীর্ঘও ছিলো 
না এবং সংক্ষিপ্তও ছিলো না। তারপর তিনিই তার বিছানায় প্রত্যাবর্তন করে ঘুমিয়ে পড়লেন যাতে 
আমি তার নাক ডাকার আওয়ায শুনেছি। তারপর তিনি সোজা হয়ে উঠেছেন এবং অনুরূপ করেছেন। 
57777779775 | 


Wwww.waytoj annah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত 8... : ৫৪৯. 


১৫৮১. আহমদ ইব্‌ন দাউদ রে) ..... মুহাম্মদ ইবৃন আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ বৃন আব্বাস রে) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ১০৮৮০০০০৮৪৪ 
8 | 
25551558175 
4১08605৮018 05 ভা 95 বি BF জেনি ০০ ৭৯ Se বলা ০০ 95 tl 
১৫৮২, সালিহ ইবৃন আবদুর রহমান (র) নী ইব্‌ন আব্বাস (রা)-এর বরাতে রাসূলুল্লাহ্‌ রুই থেকে 
অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি এতে বলেছেন ঃ তারপর তিনি বিত্র আদায় করেছেন। 
তবে তিন রাক'আত বিশিষ্ট কথাটি বলেন নি। ্‌ 
আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (র) তীর পিতা আবদুল্লাহ ইব্‌ন আব্বাস রো) থেকে রাসূলুল্লাহ্‌ 
হুই -এর সালাতে বিত্র কিরূপ ছিল বর্ণনা করেছেন ;আর তা তিন রাক'আত ছিল বলে উল্লেখ 
করেছেন। বস্তুত তিনি নফল এর সংখ্যার ব্যাপারে আবু হামযা (র), ইকরামা ইব্‌ন খালিদ (র) ও 
কুরায়ব (র)-এর বিরোধিতা করেছেন। ' 
আর সাঈদ ইব্‌ন জুবায়র এ বিষয়ে ইব্‌ন আব্বাস (রা) থেকে এ হাদীসটি রিওয়ায়াত করেছেন ঃ 


“0 পা 9 প প পা পাপা ৩. পা “0 EE পা পাসে ত০ পা পুত পা পাপা ৩০ পু পাপুডেত 
১০০০৮০01৭15 Lact CE JG 05 ওক 05 এ EE i (5১ 3০ 
রা ১২০০৯০৮৪১৮৬ ০৪০৮০ 


ভু ক 4585 5 


০০৯৯৮০৬০০০২ ০৮৯৯০ 
০০০৯৪1০৪105 78 05201 Lai. (৯১711 2 & 411 4৮১ ০০০৪ ১৮৯০০ 


০4০ 


ES TE I AEE DAG ০558 
০৯৬০ 
১৫৮৩. আবু বাকরা রে) এবং ইব্‌ন মারযুক রে) ..... সাঈদ ইব্‌ন জুবায়র রে) সূত্রে ইব্‌ন আব্বাস 
(রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি (একদা) আমার খালা মায়মুনা (রা)-এর গৃহে 
রাত অতিবাহিত করেছি। দেখলাম রাসূলুল্লাহ্‌ প্রঃ ইশা*র সালাত আদায় করেন। তারপর ইশা'র 
পরে চার রাক'আত আদায় করেছেন। তারপর (রাতে) উঠে পাচ রাক'আত-এর পর দু'রাক'আত 
৮৪৮৮৮ 
(ফজরের) সালাতের জন্য বের হয়ে গেছেন। 
এ হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ গর এগার রাক'আত সালাত আদায় করেছেন। এর মধ্যে 
০০০০০০০০০০০ 


WWW. wayto) annah.com 


| Contents 
৫৫০ Ee OO | _ তাহাবী শরীফ 


সাঈদ ইব্‌ন জুবায়র (র) আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ বর্ণিত নয় রাক'আতের ব্যাপারে অভিন্ন রিওয়ায়াত 
. করেছেন, যার মধ্যে বিত্র অন্তর্ভুক্ত ছিল মগ ত নি ডি যোগ 
করেছেন। . 
সাঈদ ইব্‌ন জুবায়র (র) এবং ইয়াহইয়া ইবন আল জায্যার (র) সূত্রে ইবন আব্বাস রো) থেকে, 
রাসূলুল্লাহ্‌ প্রুহই-এর বিত্র এককভাবে বর্ণিত হয়েছে যাতে বুঝা যাচ্ছে, তা ছিল তিন রাক'আত। তা 
থেকে উল্লেখ্য ৪ 


০১০০৯ be প্রি ০২০ ডা 05 00850552050 EE (2৪2 -০/৫ 
Ed UL TEE ns rls ph oe ll Sh ০৪৯০ ১০০৪৪ i 


2 ০4 


৪০ ৬৫৪ ১ ১৫ 


১৫৮৪: আবু বাক্রা (রা) ..... ইয়াহইয়া ইব্ন আল-জায্যার সুত্রে ইবন আব্বাস রো) থেকে বণনা 
করেন যে, রাসূলুল্লাহ্‌ শু তিন রাক'আত বিত্র আদায় করতেন। _, 


be Gal gl be alts 05০৪ ৬২৪ C5 0০০81 CD (১5০ -$০/০ 
টু 74 2 #207 #4 8 


- 409০ eos 4১০ 44111 2 mle nl ১০ ০০০৯ ১৪ 
১৫৮৫. রাওহ ইবনুল ফারাজ (র) চি -. সাঈদ ইব্‌ন জুবায়র রে) সূত্রে ইব্‌ন আব্বাস (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ হ্রহুহই থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


০4০০ 2০8০৩ 


14০7১০১১১০০ ৫৪ 0১2 CEU ANN ০১০ ০০৪7 —\ oA 
উর: ৩১১১৪ USE x nls pl be AGS ১৫০৭ ১১৪) 


2 ০4 


CIE এও এই TSE তত Le এত ০৯০১০১1০৯1০ ৪১০ 59, 
এপ 25 05161 | ৮৪ 


১৫৮৬. রাওহ ইব্নুল ফারাজ (র) ..... সাঈদ ইবৃন জুবায়র. রে) সুত্রে ইব্ন আব্বাস (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ রাসূলুল্লাহ্‌ তিন রাক'আত বিত্র আদায় করতেন। প্রথম 
রাক'আতে 51591 ৮০7 [£৮ (৮৭) দ্বিতীয় রাক'আতে ০১১৪/৫। (421 (2১১০৯) গা 
করতেন। আর তৃতীয় রাক'আত "51 4/1 5: (১১২) পাঠ করতেন। ্‌ : 


ELE 1 5১১২5১05৯১১ ৪ নি ১১/৬ 


C৫ প 


১৫৮৭. EE SOE রর). সাঈদ ইবন জবার) ইবন আববাস ক) সরে রা 
শু থেকে অনুরূপ বর্ণনা করেছেন। | 


Wwww.waytojannah.com 


- Contents . 
অধ্যায় ঃ সালাত . . | ৃ ৫৫১ 


_ এতে সেই হাদীসের সঠিক বিশ্লেষণ রয়েছে, যা আলী বন আব বয় পিতা থেকে রাহ 
হর: -এর বিত্র সম্পর্কে বর্ণনা করেছেন যে, তা-তিন রাক'আত ছিল। | 


তবে কুরায়ব রে) এ বিষয়ে ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন ঃ | 

(১5 GE 2 al 1051] BES EE JG al ০] LES NOAA 
Es ULE tl ol nl BY 24 ST EAT 4০ ৮০ ১৮০০ 
১১০৮২ 4৮5 ০৯০০৭ TANI ৮০1 ০০ ০৯৪ এপ এ।। ০৮০০ ২৬ খন 


#202 


5৮০০5 ০১৯০৩ Canin Ue CLE SLE SS ৫১ ৩ 
2 


০০০৩৩ 
পা প০ ৫2 


: 0825 
১৫৮৮. ইব্‌ন আবু দাউদ রে) Re ... শরীক ইবৃন আবী নামির (র) থেকে বর্ণনা করেন যে কুঁরায়ব রে) 
তার নিকট বর্ণনা করেছেন, তিনি ইর্ন আব্বাস (রা)-কে বলতে বলতে শুনেছেন £ঃ আমি একদা 
রাসূলুল্লাহ্‌ হলঃ -এর নিকট রাত অতিবাহিত করেছি । যখন তিনি ইশা*র সালাত আদায় করে 
(গৃহাভিমুখে) ফিরেছেন আমি তার সাথে ফিরেছি। তিনি গৃহে প্রবেশ করে সংক্ষিপ্তভাবে দু'রাক'আত 
সালাত আদায় করেন। উভয় রাক'আতের রুকু ছিলো সিজ্দার ন্যায় এবং সিজ্দা ছিলো কিয়ামের 
অনুরূপ । তারপর তিনি তার স্থানে জায়নামাযের উপর শুয়ে পড়লেন । যাতে আমি তার নাক-ডাকার 
. আওয়ায শুনেছি। তারপর ঘুম থেকে উঠে উযু করে অনুরূপভাবে দু'রাক'আত সালাত আদায় 
' করেছেন। তারপর দ্বিতীয়বার নিজের স্থানে শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে গেলেন। যাতে আমি তীর 
নাক-ডাকার আওয়ায শুনেছি। এভাবে তিনি অনুরূপ পাচ বার করেছেন এবং দশ রাক'আত আদায় 
করেছেন । তারপর এক রাক'আত দ্বারা বিত্র করেছেন। এরপর তার নিকট বিলাল (রা) এসে তাকৈ 
ফজরের (সময় হয়েছে বলে) অবহিত করেন। তিনি (ফজরের) দু'রাক'আত (সুন্নাত) আদায় করে 
(ফজরের) সালাতের জন্য বের হয়ে গেলেন। 
বস্তুত এ হাদীসে বলা হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ পর দশ রাক'আত আদায় করেছেন। তারপর এক . 
রাক'আত দ্বারা বিত্র করেছেন। এর দ্বারা এটিও হতে পারে যে, পূর্বের দু'রাকআতের সাথে এক 
রাক'আত মিলিয়ে তিনি বিত্র আদায় করেছেন। অতএব সেই দু'রাক'আত এই একরাক'আতের 
সাথে মিলে তিন রাক'আত হয়। এভাবে এ হাদীসের বিষয়বস্তু আর আলী ইব্‌ন আবদুল্লাহ্‌, সাঈদ 
ইব্‌ন জুবায়র ও ইয়াহইয়া-ইব্নুল জায়যার (র)-এর হাদীসের বিষয়বস্তু এক ও অভিন্ন হয়ে যায়। 
তারপর আমরা যাচাই করলাম যে, তিনে রে রন আহহ বারা টি 
করে তোলে । আমরা দেখলাম ৪ 


WWW.Wwayto) annah.com ... 


Contents 
৫৫২ f তাহাবী শরীফ 


০১৫০১৮৯০০৬৩ ০-০০৯-০৭ 
ELLE LR EAL EE th 


“০94 ০৩০,৫62 6 ৩৪০24 ০৩০৭4 


4৪০ lS DET LE NET 05 ০০580 05 পথ ০৪ 224) 
১৫৮৯. ইব্রাহীম ইব্‌ন মুন্কিষ আল-আস্ফারী (র) ..... ইব্‌ন আববাস (রা)-এর আযাদকৃত গোলাম 
কুরায়ব (র) থেকে বর্ণনা করেন যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস রো) তীর কাছে বর্ণনা করেছেন যে, 
রাসূলুল্লাহ্‌ বই ইশা'র পরে দু'রাক'আত আদায় সালাত করেছেন। তারপর দু'রাক'আত, তারপর 
দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর তিন রাক'আতের বিত্র. আদায় করেছেন। 
অতএব এ হাদীস আর ইব্ন আবী দাউদ বর্ণিত হাদীস অভিন্ন হয়ে গেল। রাসূলুল্লাহ্‌ ই সর্বমোট 
এগার রাক'আত আদায় করেছেন। এবং এ হাদীসটি স্পষ্টরূপে বর্ণনা করছে যে, এতে তিন রাক'আত 
ছিল বিত্র। এতে প্রমাণিত হলো যে, ইবৃন আবী দাউদ বর্ণিত হাদীসের অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ্‌ হই 
পূর্বের দু'রাক'আতের সাথে এক রাক'আত মিলিয়ে বিত্র পড়েছেন। 


55558488755 Sl EE URLS 85425, 


+ ‘coo 0 


985৮5 Be UI ০৫ 8১০ Bes li 2 dil MU 
TOE TE oe CRE 
eS HDT Ee ২৪৯০০ ১০১ ৯ 


“০0০% 9 পপ০ ৩ 


Cal এ 095 25 ১০৪০ 2 
১৫৯০. ইউনুস (র) ..... কুরায়ব রে) থেকে বর্ণনা করেন যে, রা EP 
কাছে বর্ণনা করেছেন যে, একদা তিনি তাঁর খালা মায়মুনা (রা)-এর নিকট রাত অতিবাহিত 
করেছেন। (তিনি দেখেছেন) রাসূলুল্লাহ্‌ হুই দু'রাক'আত সালাত আদায় করেছেন। তারপর 
 দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর দু'রাক'আত, 
তারপর বিত্র আদায় করেছেন। তারপর ঘুমিয়ে পড়েছেন। তারপর তীর কাছে মুআযৃযিন এসেছেন, 
তিনি আযানের 81157555559 সুন্নত) আদায় করে বের হয়ে গেলেন 
এবং ফজরের সালাত আদায় করেন। 
এ হাদীসে তিনি দু'রাক'আত অতিরিক্ত বর্ণনা করেছেন, বিত্র এর ব্যাপারে ভিন্নতা করেননি। 
UR 
তিন রাক'আত বিত্র আদায় করতেন । 
ইব্ন আব্বাস (রা)-এর অভিমত 
নাস দে থক এ বির কউ ছে 


পলা 


WWwWWw.waytoj annah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত ' : ক ৫৫৩ 


০1.4 ০546 


দো 15০০০১৪৯5০০ ৭ (১৪০ ১০৭ 


#2029 


Ee RE TES 
১৫৯১. মুহাম্মদ ইবনুল হাজ্জাজ আল-হাদ্রামী (র) ..... ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন ঃ স্কতন্ত্রভাবে তিন রাক'আত বিত্র আদায় করা কে আমি অপসন্দ করি । বরং সাত 
অথবা পাঁচ রাকআত হওয়া বাঞ্ছনীয় । 


০+4%5%০09 4. 


ee CEA ES ~-\০৭Y 
| 89৯ ৯০0৪ 8% 

ইরা (র) ..... আ'মাশ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 

অনুরূপ বর্ণনা করেছেন। 

৮০০5 BUGS 08 এ ০৪৪ 00595 এ (2১ oar 
- 41৭ ssl ০৫৬৪ ০৮০৪১ 


১৫৯৩, মুহাম্মদ ইব্ন খুযায়মা রে) এ আমাশ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা 
করেছেন। 

অতএব আমাদের ব্যাখ্যায় ইব্‌ন আব্বাস (রা)-এর মতে বিত্র পূর্ব নফল ব্যতীত বিত্র আদায় করা 
_ মাক্রূহ এবং বিত্র পূর্ব দু'রাক'আত অথবা চার রাক'আত নফল বিদ্যমান থাকা উত্তম। . 

কেউ যদি সন্দেহ প্রকাশ করে বলে যে, ০০9 
ক 


৪. ক. 56 


LR 0 MEE EE SES দোল El 


“040 Saf iw 


TIES EE a 2905 ৮05 ln SUE ds, 
Le Cll 55 01 ৯০০০০ 
১৫৯৪. মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন মায়মূন আল-বাগদাদী রে) ..... আতা রে) থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন, জনৈক ব্যক্তি ইব্‌ন আব্বাস (রা)-কে প্রশ্ন করল, মুআ+বিয়া (রা)-এর ব্যাপারে 
আপনি কিরূপ ধারণা পোষণ করেন ? তিনি তো বিত্র এক রাক'আত আদায় করেন। উক্ত ব্যক্তি 
মুআ'বিয়া (রা)-এর দোষচর্চা করছিলো । ইব্‌ন আববাস রো) বললেন, মুআ+বিয়া সঠিক করেছে। 

- তাহাবী শরীফ ১ম খণ্ড -৭০ ক ২৪ 


www.Waytojannah.com 


" Contents | 
৫৫৪ | 72728 _তাহাবী শরীফ 


এর উত্তরে বলা হবে যে, ইব্‌ন আব্বাস (রা) EEE তে যা থেকে বুঝা যাচ্ছে, 
CT জি হা 


৮০০০৯ ০0৯]1 ০০০ 0৬ ০ (5১ 1০811 ০৯১ 255 এ] BLE L151 _$০৭০ 


dnt EES UL Loi bible GUN 


£ ৩:9৩. eee 


পাটি তের 


Ee FF TEN a ইক্রামা (র) থেকে বর্ণনা 
_ করেন যে, তিনি বলেছেন, আমি ইব্‌ন আব্বাস (রা)-এর সাথে মুআশবিয়া (রা)-এর নিকট ছিলাম এবং 
আমরা আলোচনা করছিলাম যাতে রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে গেল। তারপর মুআ"বিয়া রো) 
উঠে একরাক'আত (বিভ্র) আদায় করে দিলেন | এতে ইবুন'আব্যাস (কল) বললেন; দেখ তো এ' 
গাধা, এটি কোথেকে গ্রহণ করেছে? 


4. +4৮ ০৫১১ ০1৯৮ 0৩৩০ ০৮০৮৮ ১০৯০ 05 ০৫ EE Gn Noa 
Ald 91 


১৫৯৬. আবু বাকরা (র) ..... ইমরান রে) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি ‘গাধা’ (শব্দটি) 
বলেননি ।. : 

আর ইব্‌ন আব্বাস (রা)-এর উক্তি “মুআববিয়া (রা) সঠিক করেছে” ছিল আত্মরক্ষামূলক। অর্থাৎ তিনি | 
অপরাপর বিষয়ে সঠিক কাজ করে থাকেন । যেহেতু তিনি তার শাসনকালে বাস করছিলেন এবং তার 
জন্য আমাদের মতানুসারে রাসূলুল্লাহ জু যা করতেন বলে তিনি জানতেন তার বিরোধিতা করাকে 
সঠিক বলা জায়িজ হতে পারে না। 

ইব্ন আব্বাস (রা) থেকে বিত্র সম্পর্কে বর্ণিত আছে যে, তাহলো তিন রাক'আত ৪ 
০4১৫ ৫০৩ কেরে 2445535045৪ 555৭৬ 


ET RE 


১৫৯৭. রাওহ ইবনুল ফারাজ (র) ..... আবু মানসূর রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন আমি 
আবদুল্লাহ ইব্‌ন আব্বাস রো)-কে বিতর সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, (বিত্র হচ্ছে) - 
চড়তে ইনি জি লিন ততর্রর বয বক | 


WWW.Wayto)j anriah.com 


. Contents 
অধ্যায় ঃ সালাত : ৫৫৫ 


Nl PAE UCB (55১ -১০৭/, 


প ৮০৭ ০18 


রানির রিতা রাবার ররর 
ভি এত SE 14০৮০০৯৯0৮৬ A THR 
১৫৯৮, ইউনুস (র) রা .আনুইয়াহইয়া বে) চির গর তিনি বলেছেন, মিস্ওয়ার ইব্ন 
মাখ্রামা (রা) এবং ইব্‌ন আব্বাস (রা) (ইশা'র সালাতের পর কোন বিষয়ে) আলোচনা শুরু করে 
ছিলেন, যাতে সুবহি সাদিক হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছিলো । তারপর ইব্‌ন আব্বাস (রা) 
ঘুমিয়ে পড়লেন । তারপর তিনি “যাওরা (মদীনার বাজার)-এর অধিবাসীদের আওয়াষ শুনে জেগে উঠে 
তার সাথীদেরকে বললেন ঃ তোমাদের কি ধারণা, আমি কি সূর্য উদিত হওয়ার পূর্বে তিন রাক'আত 
বিত্র, ফজরের দু'রাক'আত সুন্নাত এবং ফজরের সালাত আদায় করতে পারব ? তারা বললেন, হ্যা। 
তিনি তা আদায় করলেন, আর এটি ছিলো ফজরের শেষ ওয়াকৃতে। 

বস্তুত এতে বুঝা যাচ্ছে, তার কাছে বিত্র তিন রাক'আতের কম হওয়া ছিল অসম্ভব ব্যাপার । তিনি 
বিত্র তখনো তিন রাক'আত আদায় করছেন যখন কিনা (সংকীর্ণ সময়ের কারণে) ফজর ছুটে 
যাওয়ার আশংকা করছিলেন। এটা স্পষ্টত প্রমাণ বহন করছে যে, বিত্র সংক্রান্ত তার হাদীসগুলোর 
বিষয়বস্তু তিন রাক'আত ছিল বলে আমরা যে বিশ্লেষণ করেছি তাই সঠিক। 

আলী ইবৃন আবু তালিব (রা) থেকেও বর্ণিত আছে যে, বিত্র হলো তিন রাক'আত £ 


SE pe উ৯ ১০০৮০ 0 2০০ আত 0505 ১০০ -\০৭৭ 
৮৮৯৮ ০০০৮০055255 & 5611 004 005 255 201 পেস 595 


25164 


25011 এও 5491) 9১ SEN ০০১০ ৫০ ৯৫এ। ভা ০৩৪ tl 
১ 528 এ ০০ BIEL 19411 :-52৯195 ৮:০1 
22012508755, 
১৫৯৯. ফাহাদ রে) ..... আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ হই 
(সফরে) মুফাসসলের নয়টি সূরা দিয়ে (তিন রাক'আত) বিত্র আদায় করতেন। প্রথম রাক'আতে 
51 < (তাকাসুর ১০২) ১০৪] 22 ০৪4১৭ | কোদর ৯৭) এবং ০491) 15! (যিলযাল 
৯৯), দ্বিতীয় রাক'আতে ১:019 আসর ১০৩), 4111 2০ 52191 (নসর ১১০) এবং (চা | 
78৮11 (কাওসার ১০৮) আর তৃতীয় রাক'আতে ৮৫11 141 ০ ৪ কোফিরূন ১০৯), 4,4 (লাহাব 
১১১) এবং +% 2111 ৯/4 (ইখুলাস ১১২) পাঠ করতেন। | ্‌ 
আর ইম্রান ইব্ন হুসায়ন (রা) রাসূলুল্লাহ্‌ গ্্ঃ থেকে অনুরূপ বর্ণনা করেছেন।. 


WwWwWw.waytojannah.com 


ঃ Contents 
৫৫৬ | __ তাহাবী শরীফ 


25502 0৮০11 ১০ 7021) 005 CS 05 Estat CE 0085 CHL 1. 
Lt 07 Mo 5 Ete 24 - ১০ J # রি ৫ * 70516 
SN বল 2০ ০৫০ Lp ০০০181২2851 2281 
Liga Js EI ও 


১৬০০. ফাহাদ (র) ..... ইমরান ইব্‌ন হুসায়ন (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ উঃ হর 
বিত্র-এর প্রথম রাক'আতে ৮1:41 4, ১ ৮০ আল-আ'লা), দ্বিতীয় রাক'আতে ($১115 
১০৪৫] কোফিরূন ১০৯), এবং তৃতীয় রাক'আতে :,21 1111 55:15 (ইখ্লাস ১১২) পাঠ করতেন। 
টিন 775 লিনা 
আছেঃ 

১০০০ ঞো1 or dil ৬৪০ ১০285৯৫1155 1২৩ | 05 JG ০০১০ 0১০৯ -১,১ 


EAE SAA BAL Lf SM 9০ 
UG SAE IS oh SERIE OG SS dN bl 


‘7-08 # og + 


EES Ta LLANE SSS 05 11182558558 
তো ১5১৯৮ CAI ভি ্ ১১৬ ১ 


৮47০2 প cos 2 ৮ প প এপ 
০4:5১:৫৮ SOS BASE ofS ০৪০০৪১৯০৯১৯ ৩ ০০ 
- 85০85 Sls এএ৬৪ ০851 


"১৬০১. ইউনুস রে) ..... যায়দ ইব্‌ন খালিদ আল-জুহানী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্‌ -এর সালাতকে সংরক্ষণ করার উদ্দেশ্যে তীর চৌকাঠে অথবা তীবুতে 
‘হেলান দিয়ে বসি। (আমি লক্ষ্য করলাম) রাসূলুল্লাহ্‌ হুই . সংক্ষিপ্ত দু'রাক'আত সালাত আদায় 
করেন। তারপর দীর্ঘ-দীর্ঘ-দীর্ঘ দু’ দু'রাক'আত করে আদায় করেন। দীর্ঘ শব্দটি তিনবার বলা 
হয়েছে। তারপর দু'রাক'আত আদায় করেন, যা পূর্বের দু'রাক'আত অপেক্ষা কম দীর্ঘ ছিলো। 
তারপর দু'রাক'আত আদায় করেন, যা পূর্বের দু'রাক'আত অপেক্ষা কম দীর্ঘ ছিলো। তারপর তিনি 
2547 
অনুরূপ । 

এ বিষয়ে আবু উমামা রো) সূত্রে রাসূলুল্লাহ গু থেকে নিমোক্ত হাদীস বর্ণিত আছে £ 


85755 05 JOG ol 0 9115 00০8৮507১৮৭ ৪১ NY 
১5040552954 BS LY GLa AL ০ 0131১ 
sl ৮৯১124১৯0৯৯ পি এত ২০ 


“es to 


- 5353 কও 


Www.waytojannah.com 


Contents | 
অধ্যায় ৪ সালাত | | | ৫৫৭ 


১৬০২. সুলায়মান ইব্ন শু'আয়ব রো) ..... আবু উমামা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ ই 
নয় রাক'আত বিশিষ্ট বিত্র আদায় করতেন । যখন তার শরীর ভারী হয়ে যায় তখন তিনি সাত 
রাক'আত আদায় করতেন। এবং পরে বসে দু'রাক'আত আদায় করতেন, যাতে সূরা ০4১4 13 lS 
(যিলযাল ৯৯) এবং ৪১31 (21 0 4% (কাফিরূন ১০৯) পাঠ করতেন। 

বস্তুত এখানে রাসূলুল্লাহ্‌ গত -এর নফল এবং বিত্র সবগুলোকে বিত্র আখ্যায়িত করা হয়েছে। 


_. যেমন আমরা পূর্বে অনুরূপ কিছু আলোচনা করে এসেছি। আর আমরা আবূ উমামা (রা) থেকে ' 


ই এ: এর এরূপ আমল বর্ণনা করে এসেছি, যা এর প্রম্মাণ বহন করে। 


#04 10,2 


১ লা ১০ ৩০৯ ৬৮ ১৯ CS 9৫১95 CE YG G5 Sl EEE 
Shi 235 0৫ 25 Dl ay হতে হাতা 


১৬০৩. ইব্ন মারযূক (র) ..... আবূ গালিব (র) থেকে বর্ণনা করেন যে, 85598 ৫ 
রাক'আত বিশিষ্ট বিত্র আদায় করতেন। 

এতে প্রমাণিত হলো যে, আবু উমামা (রা)- এর নিরুট বিত্র তা-ই ছিলো যা আমরা উল্লেখ করেছি। 
আর এটি অসম্ভব ব্যাপার যে, তিনি এরূপ (তিন রাক'আত) আদায় করতেন যদি তীর জানা থাকত যে .. 
রাসূলুল্াহ্প্র্ই -এর পরিপন্থী আমল করেছেন। বস্তুত তিনি রাসূলুল্লাহ্গ্ররহং-এর আমলকে সেভাবেই 

জানতেন যেভাবে আমরা ব্যাখ্যা করেছি। আল্লাহই সর্বজ্ঞ। ৃ 

এ বিষয়ে উন্মুদ্‌ দারদা রো) সূত্রে রাসূলুল্লাহ্‌ এহু থেকে নিম্নোক্ত হাদীস বর্ণিত আছে ৪ 


১০০৮০০১৬৪৩৪ ০০০৯ ১25 050 ৪৮৯ ১৪১৯৮ GES, 


৫0৪ LL এ ৮৪১ USE ১] ১৫ ০৯ ১5 8৮০০৮ ৬১০০ ৮৮০১৪ 


5 বু কপ 2 তত 804 পা 


০5 ১৩ ০৮৮০৩ সে CD Lk, ৪১১০ 45 ০১6 BE dS GE 
১৬০৪. মুহাম্মদ ইব্‌ন খুযায়মা রে) ..... উম্মুদ দারদা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 
রাসূলুল্লাহ্‌ ক্রু তের রাক'আত দ্বারা বিত্র আদায় করতেন। যখন তার বয়স বেড়ে গেল এবং দুর্বল 
হয়ে পড়লেন তখন সাত রাক'আত ছারা বিত্র করতেন। আবূ উমামা (রা) কর্তৃক বর্ণিত হাদীসের 
অনুরূপ বক্তব্য এখানেও প্রযোজ্য । 
যদি প্রশ্ন করা হয় যে, ০০০০০ 
নিম্নোক্ত হাদীস বর্ণিত আছে £ : 
2 ২.০. 


www.waytojannah.com- 


j এ Contents - 

৫৫৮. ্‌ | | র তাহার শরীক 
১৬০৫. ফাহাদ রে)...... কারার রা তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ হই 
এট নানা রানির রিয়ার নিভ্হাহ LL 
(কথা) দ্বারা-পার্থক্য করতেন না। | | 
বস্তুত এটি (পীচ অথবা সাত রাক'আত বিত্র) তখনকার যখন পৃথকরূপে বিত্র-এর বিধান অবতীর্ণ 
হয়নি, তখন কেউ ইচ্ছা করলে-পাচ রাক'আত দ্বারা, বিতর আদায় করত। তাদের থেকে শুধু চাওয়া 
হতো যে, তারা বিত্র আদায় করুক, শবার কোন নির্দিষ্ট রাক'আত সংখ্যা ছিল না। . 

আবূ আইয়ুব (রা) থেকে এরূপ হাদীস বর্ণিত আছে, যাতে প্রমাণিত হয় যে,বিত্র অনুরূপই ছিলো |. 
(অৰ্থাৎ তিন, পীচ, সাত ও এক রাক'আত) 


পা o- # 0. “+ 0 | #202 


oe ০8০ হিলি 4 


015 065 ২5411 ৮৯০ lai জা ভা Se CE 592০৮ ০0০০ be yal 
ভিডি GE HEA HAMEL 
" ০০০০৪733০৮০ 
১৬০৬. আৰু গাসসান (র) ...:. EO OEE ন্‌ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন 
রাসূলুল্লাহ্‌ হুহুইই বলেছেন £ পাচ রাক'আত দ্বারা বিত্র আদায় কর, যদি এর সামর্থ্য না রাখ তাহলে 
তিন রাক'আত দ্বারা আর যদি তাও না পার তাহলে এক রাক'আত দ্বারা, আর যদি এতেও সক্ষম না 


_ হও তাহলে ইশারা কর। 
৩১০০:১০১০৬০১০৯৬-১১৩০৪৪এ ৪১৯১৯, Vv 


ন #0 ৩০৫০ Loe ন পা ১ PE 
ক 152 ১০ 01 ৩০১ উল sl be Ln on le Le pn ০০ ১৯ 
CATA SANA TAA 


০০৬ ১০৩ SDT ১৪৯১০ BD ১০০৯১০৮০০১৪ লি ও ১৮১ ৩৯১0৪ 


£ ৩০ ০%০৫ ০ ১০০০৩ 


- Lal 7৬৩ ০৮১০৪ ০৭৪ ০০৮৯৪ Al 


১৬০৭. আহমদ ইব্‌ন দাউদ (র) ..... আবূ আইয়ুব (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ গ্রু্তট থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন ঃ বিত্র হলো হক তথা প্রমাণিত, যে ব্যক্তি পাচ রাক'আতে বিত্র করে তবে তা 
হচ্ছে উত্তম, আরযে ব্যক্তি তিন রাক'আতে বিত্র করে অবশ্যই তাও ভাল করেছে, যে ব্যক্তি এক 
রাক'আতে বিত্র আদায় করে, তাও ভাল । আর যে ব্যক্তি সামর্থ্য রাখে না সে যেন ইশারা করে। 


নি ie HE টি 1 রর নাহার 


১০5০1 


কত পা পাও পাশা ০৮. 


PRE OTS i বি 


Www.wayto) annah.com 


ক Contents 
অধ্যায় ঃ সালাত ্‌ ও. এ ৫৫৯. 


১৬০৮. ফাহাদ (রে) ..... আবু আয়্যুব (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ গ্রুরঃ বলেছেন $ বিত্র 
হলো হক তথা আবশ্যিক । কেউ যদি ইচ্ছা করে পাঁচ রাক'আতে বিত্র আদায় করবে করুক, কেউ 
যদি তিন রাক'আতে আদায় করতে চায় করুক, রিনি ডি রাতে রা দু 
তাও করতে পারে। 


০ 20 25525055৮15 9, 0505 5 (2 Na 
sy Bl ০০৩ bos pt BY ০0১৮ Cals 9৯5০1 008 sl 

মিল 0 01 লে ১০ তে সত এত ১টি Rl 
১৬০৯. ইউনুস রে)...... আবু আয়্যুব রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ বিত্র হলো হক 


_. অথবা ওয়াজিব! কেউ যদি সাত রাক'আতে বিত্র আদায় করতে চায় করুক, কেউ যদি পাঁচ. 


রাক'আতে করতে চায় করুক, কেউ যদি তিন রাক'আত করতে চায় করুক, আর কেউ যদি এক 
রাক'আতে আদায় করতে চায় তাও করতে পারে। পক্ষান্তরে কেউ যদি অসমর্থ হয়ে যায় সে যেন 
ইশারা দেয়।, 
এ হাদীসে বর্ণিত হয়েছে যে, তারা তীদের ইচ্ছামত বিত্র আদায় করার ব্যাপারে স্বাধীন ছিলেন। এর ূ 
কোন নির্ধারিত রাক'আত সংখ্যা ছিলো না। তারা বিত্র আদায় করলেই হত। 
উত্তর £ বস্তুত রাসূলুল্লাহ -এর পরে সমস্ত উন্মত এর (স্বাধীনভাবে বিত্র আদায় করার) বিপরীতে 
ইজমা তথা-এঁকমত্য পোষণ করেছেন। তারা এরূপ বিত্র আদায় করেছেন যে, প্রত্যেক আদায় 
কারীর জন্য এর থেকে কোন কিছু পরিত্যাগ করা বৈধ হবে না। অতএব তাদের ইজমা দ্বারা বুঝা 
যাচ্ছে যে, এর পূর্ববর্তী তথা আবূ আয়্যুব (রা) বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্‌ ক্রু -এর উক্তি রহিত হয়ে 
গিয়েছে। যেহেতু আল্লাহ্‌ তা'আলা গোটা উম্মতকে গোমরাহীর উপর একত্রিত করেন না। 
রা 
Ly ডি 4০550 রাহে 11 
52801 ০৩ LVL pal pg RN এ i ৪ ক sl 
(545, ০৮৯ এএন। LE UGE (ও LAT Sa 0৪ এ লও LIEN 
| | 5510402255০ 
১৬১০. আবূ বাকরা রে) ..... জাবির থেকে বর্ণনা করেন যে, তিনি 
রাসূলুল্লাহ্‌ শু -এর সাথে বিত্র আদায় করেছেন। তিনি প্র ই প্রথম রাক'আতে এ) | ০১০, 
51591 দ্বিতীয় রাক'আতে ১১! (421 12 4% আর তৃতীয় রাক'আতে 21 4111 5৯ I পাঠ 


করেছেন। যখন তিনি (সালাত শেষ করলেন তখন 5481) এ ee MLL Ua নর 
| তৃতীয় শব্দটিতে নিজের আওয়ায প্রলম্বিত করলেন । 


WwwWw.waytojannah.com 


Contents 
৫৬০ . তাহাবী শরীফ 
4১৪,১০৫) ০ ০0৯5 CS JG dy 0৮45১৮৯0845 
| - ১১০০৪ “is 


১৬১১. হুসায়ন ইব্‌ন নাস্র রে) ..... বাদ রে) থেকে ES ET তিনি অনুপ বর্ণনা 
করেছেন। 


od # og LAE EE ME 


১৪1৮ ০১ ৮০৯১ 008১6 ০2 AS 05 JUG Sl sl রি তো 
al ০8০০৯ 13১৪৫ 02311 5 ২2011 559 00314519322 ৯১0০3 4০ ০435 এ) 
| ০৮ ১9] SEI এ 921 


১৬১২. ইব্‌ন আবু দাউদ (র) ..... যুবায়দ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। কিন্তু তিনি বলেছেন, দ্বিতীয় রাক'আতে-বলুন, তাদেরকে, যারা কুফরী করেছে। অর্থাৎ :/% 
3১511 {£1 6 আর তৃতীয় রাক'আতে “৮০1 ১০151101 (অর্থাৎ সুরা ইখলাস)। 

এটিও প্রমাণ বহন করছে যে, রাসূলুল্লাহ্‌ প্র তিন রাক'আতে বিত্র আদায় করতেন। 

প্রশ্ন জাগে যে) এ বিষয়ে আবু হুরায়রা রো) সূত্রে রাসূলুল্লাহ্‌ হুঃ থেকে বর্ণিত আছে ঃ 


CEJ Ry 38 de as 55 ০৪০৭৬ ৮১০১ চন জলিল ২, 
লি 27১৮ see 


চাঙা তো AES Efe রি এ 
১৬১৩. আহমদ ইবৃন জাবদুর রহমান €), রর আবু হুরায়রা রো) সূত্রে রাসূলুল্লাহ্‌ প্রত থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন £ তোমরা তিন রাক'আতে বিত্র আদায় কর না, বরং পাচ রাক'আতে 
অথবা সাত রাক'আতে বিত্র আদায় কর এবং মাগরিবের সালাতের মত করে পড়বে না। 


SES a Se SEE YE CS UVES EG UIE 


9০০০ পাপা ০৩ 


4০8০৮১০7505 40 এস, ১১০৯ এ ০০৮০ ১ 1০০ edn as) 
14555050০০০ 2৮ ১৫১ oily ০০০০০ ১0555 
শপ পুতিনের ৬২৯৪ “ul 


১৬১৪. ফাহাদ (র) ..... ই রর ররর রা তিনি এটি রাসূলুল্লাহ্‌ গরু -এর 
উক্তি রূপে না বলে নিজে বলেছেন, তোমরা তিন রাক'আতে বিত্র আদায় কর না, যাতে তোমরা 
মাগ্রিবের সদৃশ করে ফেল, বরং তোমরা পাচ অথবা সাত অথবা নয় অথবা এগার রাক'আতে বিত্র 
আদায় কর । | | 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত , OO & ৫৬১ 


এর উত্তরে বলা যায় এখানে রাসূলুল্লাহ্‌ এ এককভাবে বিত্র আদায় করাকে অপছন্দ করেছেন, 
যাতে এর সাথে নফল বিদ্যমান থাকে । যা আমরা ইতিপূর্বে ইব্‌ন আব্বাস (রা) এবং আয়েশা (রা) 
থেকে বর্ণনা করে এসেছি। অতএব তা হবে বিত্র পূর্ব নফল। আর এতে এককভাবে বিত্র আদায় 
কে অপছন্দ করা হয়েছে। এখানে এক রাক্আতে বিতর হওয়া নাকচ করা হয়েছে। আবার এখানে 
আমাদের পূর্ব বর্ণিত আবূ আয়্যুব (রা)-এর হাদীসের বিষয়বস্তুরও সম্ভাবনা থাকতে পারে । অর্থাৎ 
মিরার CEE UE তিনি 
আদায়ের বৈধতার উল্লেখ নেই। ৃ 
- অতএব রাসূলুল্লাহ্‌ রহঃ থেকে আমাদের এ সমস্ত হাদীস দ্বারা প্রমাণিত হয়েছে যে, রিত্র এক 
রাক'আতের অধিক। আর যে সমস্ত হাদীসে বিত্র এক রাক'আত হিসাবে বর্ণিত হয়েছে তার 
ব্যাখ্যা-বিশ্লেষণ তা-ই হবে যা আমরা এ অধ্যায়ের যথাস্থানে বর্ণনা করেছি। 
তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল 
তারপর আমরা এটিকে (বিত্র ডিন রাক'আত) যুক্তির নিরিখে প্রমাণ অনেষণের ইচ্ছা পোষণ করছি। 
বস্তুত বিত্রের অবস্থা দুটির যে কোন একটি হতে পারে £ হয় তা ফরয হবে নয়ত সুন্নাত । যদি তা 
কিছু চার রাক'আত বিশিষ্ট আর কিছু আছে তিন রাক'আত বিশিষ্ট, আর সমস্ত আলিমদের একমত্য 
রয়েছে যে, বিত্র দু’রাক*’'আত এবং চার রাক'আত বিশিষ্ট হতে পারে না । এতে প্রমাণিত হলো যে, 
বিত্র তিন রাক'আত-ই হবে। এ বিশ্লেষণ তখনই হবে যখন বিত্র কে ফরয হিসাবে মেনে নেয়া 
হবে। - 
পক্ষান্তরে যদি বিত্র সুন্নাত হয়, তাহলে আমরা দেখতে পাই যে, এজোক সাতে সৃষ্টস্ত ফলের 
মধ্যেও বিদ্যমান রয়েছে । কিছু সালাত নফল আর কিছু ফরয । অনুরূপ অবস্থা সাদকারও | নফল 
' সাদাকার মূল রয়েছে,ফরযের মধ্যে । আর সেটি হচ্ছে, যাকাত । এমনিভাবে (নফল) সিয়াম, ফরযের 
মধ্যে এর মূল বিদ্যমান রয়েছে, সেটি হচ্ছে, রামাদান মাসের সিয়াম এবং কাফ্ফারাসমূহের সিয়াম, যা 
আল্লাহ্‌ তা'আলা ওয়াজিব করেছেন । অনুরূপভাবে নফল হজ্জ, এর মূল বিদ্যমান রয়েছে, ইসলামের : 
' ফরয হজ্জে । অনুরূপ অবস্থা উমরার য়া নফল হিসাবে আদায় করা হয়। তবে উমরা ওয়াজিব হওয়ার 
ব্যাপারে মতবিরোধ রয়েছে, ইনশাআল্লাহ যথাস্থানে এটি বর্ণনা । অনুরূপভাবে নফল গোলাম আযাদ ' 
করা, ফরযের মধ্যে এর মূল রয়েছে, সেটি হচ্ছে, যিহারের কাফ্ফারা 59 যা 
আল্লাহ তা'আলা কুরআন শরীফে ফরয করেছেন। 
ইনি 555 87 টির যারা 
এরূপ কোন নফলের অস্তিত্ব দেখতে পাই না যার মূল ফরযের মধ্যে বিদ্যমান নেই । তবে হা এরূপ 
কিছু বস্তু আমরা দেখতে পাই, যা ফরয, কিন্তু এর জন্য নফল সাব্যস্ত করা বৈধ নয়। যেমন জানাযার 
সালাত । এটি তো ফরয, এর জন্য নফল সাব্যস্ত করা বৈধ নয় এবং কারো জন্য কোন মৃতের উপর ' 
দু'বার জানাযার সালাত আদায় করা, এবং দ্বিতীয়টি নফল সাব্যস্ত করা জায়িয নয় । অতএব প্রমাণিত 
হলো যে, কোন কোন ফরয এরূপ হয় যার অনুরূপ নফল সাব্যস্ত করা জায়িয নয় । আর আমরা এরূপ 


তাহাবী শরীফ ১ম ধ্ড-৭১ . : wWww.waytojannah.com 


Contents | 
৫৬২ | _ তাহাবী শরীফ 
কোন নফলের অস্তিত্ব খুঁজে পাইনি যার দৃষ্টান্ত ফরযের মধ্যে বিদ্যমান নেই, যার থেকে এটা নেয়া 
হয়েছে। 
অতএব বিত্র যদি নফল হয় তাহলে এর জন্য অবশ্যই ফরযের মধ্যে দৃষ্টান্ত বিদ্যামন থাকতে হবে।, 
আর আমরা ফরযের মধ্যে এর দৃষ্টান্ত তিন রাক'আতকে (মাগরিব) পাই। এতে প্রমাণিত হলো যে, 
বিত্র তিন রাক'আত । 
বস্তুত এটি-ই হচ্ছে, যুক্তিভিত্তিক বিশ্লেষণ । আর এটি-ই আবু হানীফা রে), আবু ইউসুফ (র).ও 
. মুহাম্মদ (র)-এর উক্তি ও অভিমত । “ 
সংশ্লিষ্ট বিষয়ে রাসূলুল্লাহ গশ্ং-এর সাহাবীগণ থেকে নিম্নোক্ত রিওয়ায়াতসমূহ বর্ণিত আছে ৪. 


GE JES ol (55 ০ 48১ ৫105 01 ৮৯5 nl 51055555858 52 


১ ৬ 


০৮0২ a2 2 AU ১০ ৮০৬২২৬০৯৩১০ UL 05০০৪ ০৬৪ CID | 


§ 7220+ 


(৪৮১ GATES CE dh sk ০ পে EE Ot LAS 2০০ 
FS SEL ECE SEG 005 28, চপ ৪১১৪ ১৭৬ (৪ 0 হও 0 

- ৯ (9০১ ৪৪ 21 GLAS BK Cy টপ 4৮৮ ৬৮ rll পতি 5 
১৬১৫. ইউনুস রে) ও আবূ বাকরা (র) ..... সায়িব ইব্‌ন ইয়াযিদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেনঃ উমর (রা) উবায় ইব্‌ন কা'ব (রা) ও তামীমে দারী (রা)-কে নির্দেশ প্রদান করলেন, যেন 
তারা উভয়ে লোকদেরকে নিয়ে এগার রাকআত (সালাত) আদায় করেন। রাবী বলেন, কারী . 
(কুরআন পাঠকারী) দু'শত আয়াত পাঠ করছেন, ফলে দীর্ঘ কিয়ামের কারণে তিনি লাঠির উপর ভর 
দিতেন। আর আমরা (সালাত থেকে) ফজরের আগে ফিরতাম না। বস্তুত এতে প্রমাণিত হয় যে, 
তারা বিত্র তিন রাক'আত আদায় করতেন। যেহেতু এটি হতে পারে না যে তারা এক জোড় 
রাক'আত (শাফ'আ) আদায় করতেন তারপর তারা ফিরে যেতেন এবং তা আদায় করতেন অন্য . 
জোড় রাক'আত দ্বারা । 


০৪3 0২! (51 0.3 ৬৯। ০০০৫৭ 0 ০৪৯ 05 ০0 ০ ০1 cal AEC 


AEA EAE 


JUG Le 3 pl se SULA lb Sa nl rl pe ৩১৭০ ATUL 
ES CCE CO 82755 (288০9 213 20121 ১1০5 005 91 ১১ 01 ৬৪০ 
১৬১৬. ইব্‌ন আবূ দাউদ রে) ..... মিস্ওয়ার ইব্ন-মাখ্রামা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন $ আমরা আবূ বকর রো)-কে রাতে দাফন করেছি। উমর (রা) বললেন, আমি তো বিত্র 
আদায় করিনি । তিনি দাড়িয়ে গেলেন আর আমরাও তীর পিছনে কাতারবন্দী হয়ে দীড়িয়ে গেলাম । 


তিনি আমাদেরকে নিয়ে তিন রাক'আত আদায় করলেন। তিনি "সালাত শেষ না করে সালাম 
ফিরালেন না। 


Wwww.waytojannah.com 


5 Contents 


অধ্যায় ৪ সালাত " ৫৬৩ 


১০ হএ০। 21 ০1 005 EAS 921 5 00 5515 521 (5 010 ERENCE 


a ESSE ELC EL Et 

- ll D5 ins Jal Ss igs ২8101 5০৯5 bi 

১৬১৭. আবূ বাকরা (র) ..... আবু খাল্দা (র) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেন ? আমি আবুল 

আলিয়া (র)-কে বিত্র সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ এ -এর সাহাবীগণ 

সম্পর্কে জেনেছি অথবা তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে, বিত্র মাগরিবের সালাতের অনুরূপ । 

কিন্তু আমরা তৃতীয় রাক'আতে কিরা'আত পাঠ করতাম। এটি হচ্ছে, রাতের বিত্র, আর অন্যটি 
(মাগরিব) হচ্ছে দিনের বিত্র । 


০১1০০১০০1০8 ০১৮ 260% [55115 ৮1 ১০ এনা EEA 


JU 580 A Lh NE BEL 50 SASS Gr bs Sl 
- pill ৪০৮০ I ১১৪৫ ৬45 ০৯911 


১৬১৮. আবু বিশ্র আল-রকী" রে) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রো) থেকে বর্ণনা করেন যে; তিনি 
বলেছেন £ বিত্র হলো তিন রাক'আত, দিনের বিত্র তথা মাগরিবের সালাতের অনুরূপ । , 


তপ০৩%০ 


ALG ০০ gael ০০ ০০৮০০ 0৬ JG 2০৬৯ ওত CE JG ১১০০ ০৯ (3542 -171৭ 
- Sl 41০ 5৫35 ১১০] ০৪ 


১৬১৯. ইব্‌ন মীরযূক (র) ..... মালিক ইব্‌ন হারিস রে) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ 
করেছেন। 


Tog alt LE ls 75103 Eda নত 
১৬২০. সালিহ ইব্ন আবদুর রহমান (র) 2 আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ 


বিত্র হলো তিন রাক'আত । আর তিনি তিন রাক'আতে বিত্র আদায় করতেন। 


০4০০4 


0085965 5 05 হনে 9 সহ 05295 EEG GI LACE ann) 


SNE LS EE EE CL tes 


le 018০2 4 ০১৮১ Lal 


পা পাপা 


১৬২১. ইব্ন মারযুক (র) ..... সাবিত (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আমাকে নিয়ে 
আনাস (রা) বিত্র-এর সালাত তিন রাক'আত আদায় করেছেন। আমি ছিলাম তার ডান পার্শ্বে আর 
তার উম্মে ওয়ালাদ ছিলো আমাদের পিছনে । তিনি একমাত্র শেষ রাক'আতে সালাম ফিরিয়েছেন।' 
আমার ধারণা, তিনি আমাকে শিখানোর ইচ্ছা পোষণ করেছিলেন । 


WwWww.waytojannah.com 


0017191715 * রি 


৬৪ 4 ক ্‌ তাহাবী শরীফ ' 


bis spills ali ০০ ১৯৯০০ ১০০০ 921 0৪ JG হি উমা 
sll ০০ EAS 5৪৮০০১55801 ০০৯। ৩২ 1312. 


১৬২২. আবু উমায়্যা (র) ..... নাফি' রে) ও আল-মাক্বুরী রে) উভয়ে মু'আয ইব্নুল হারিস 
আল-কারী (রা)-কে বিত্রের দু'রাক'আতে সালাম ফিরাতে শুনেছেন। 


৩ ০৩892 ১. প্রি লং পাত 20 50 পপর LLL LIB 

০৭ ০৯৪০ ess ৮০৯ ৭0090924141 ০5 0৬ 00৪ ps Gis ~My 
টি ভি পুত পে ই ছিপ পুশ 6. চিত টড তে ০ 

১০৪০০০১১১৭৪ ১১০৭ ১5 ৫০ 3০০5 55 5655 দিতি 


০১৮4 


UE REET UN 
০011 


১৬২৩. ফাহাদ (র) ..... হানাশ আল-সান্‌ আমী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £.মু'আয 
(রা) রামাদানে লোকদেরকে (সালাতে কুরআন) পাঠ করে তশুনাতেন)। তিনি এক রাক'আতে বিত্র 
করতেন, এক রাক'আতের এবং দু'রাক'আতের মাঝখানে সালাম দ্বারা পৃথক করতেন। যাতে তার 
পিছনে উপস্থিত ব্যক্তি সালামের (আওয়াষ) শুনতো | তিমি যখন ওফাত পেলেন তখন যায়দ ইব্‌ন 
সাবিত (রা) (সালাতে) লোকদের জন্য দীড়ালেন। তিনি তিন রাক'আতে বিত্র আদায় করেছেন এবং 
শেষ রাক'আতে সালাম ফিরিয়েছেন। এতে লোকেরা বলল, আপনি কি আপনার সাথীর সুন্নাত থেকে 
ফিরে গেলেন ? তিনি বললেন, না, কিন্তু আমি যদি সালাম ফিরাই তাহলে এরপর লোকেরা বিচ্ছিন্ন 
হয়ে যাবে। 

বস্তুত রাসূলুল্লাহ এর এ সমস্ত সাহাবা (রা) সকলেই তিন রাক'আতে বিত্র আদায় করতেন। 
এদের কেউ দু'রাক'আতে সালাম ফিরাতেন, কেউ. সালাম ফিরাতেন না । যখন তাদের থেকে প্রমাণিত 
হলো যে, বিত্র তিন রাক'আত তখন আমরা দু'রাক'আতে সালাম-ফিরানোর বিধানের প্রতি 
মনোযোগ দিলাম যে, এটি কিরূপ ? 

লক্ষ্য করলাম যে, সালাম সালাতকে ছিন্ন করে দেয় এবং এর দ্বারা মুসলিম সালাত থেকে বের হয়ে 
যায়। আর আমরা ফরযের ব্যাপারে আলিমদের একমত্য দেখেছি যে, ফরযের কিছু অংশকে. কিছু 
অংশ থেকে সালাম দ্বারা পৃথক. করা উচিত নয়। অতএব যুক্তির নিরিখে বিত্রের ক্ষেত্রেও অনুরূপ 
হওয়া বাঞ্ছনীয় যে, এর কিছু অংশ কিছু অংশ থেকে সালাম দ্বারা পৃথক হওয়া উচিত নয়। 

কোন প্রশ্নকারী যদি প্রশ্ন উত্থাপন করে যে, রাসূলুল্লাহ্‌ গঃঃঃ-এর একাধিক সাহাবী থেকে বর্ণিত আছে 
যে, তারা বিত্র এক রাক'আত আদায় করেছেন। যেমন উল্লেখ্য ৪ 


25017515515 
rill লে পুল || BY Sls JG লিন ১৯০ ০ SEE ৩2 সপ 


WwWww.waytojannah.com 


| Contents { 
অধ্যায় £ সালাত 0. ৰ ৫৬৫. 


# 0-2 


০3 ০৮০০130859৮ ০৮১ 5 Al ১১০৯০ os Sn পভ ০০৪৪ ১০ 
১৯০১৯ ০৯৩ ৫৫০১৯১১ ES A ০১১৮৪৫১৪০৪4 ১৯১০১ ১৬০ 
একা ০১ ৯৮৩ ই শন তো ১৯১ পপ ৫ ৪ পদে বে 8: 
. | - ০১২ 
১৬২৪. আবু বাকরা (র) ০ টার তর নুর থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন £ আমি (মনে মনে) বললাম, আজ কিয়ামূল-লায়ল তথা রাতের সালাত আদায়ে আমার 
উপর কেউ বিজয়ী হতে পারবে না। তাই আমি সালাত আদায় করতে লাগলাম । হঠাৎ আমার পিছনে 
এক ব্যক্তির উপস্থিতি অনুভব করলাম । লক্ষ্য করে দেখলাম যে, উসমান ইব্‌ন আফ্ফান (রা)! আমি 
তার জন্য পিছনে কিছুটা সরে এলাম, তিনি আগে বেড়ে গিয়ে কুরআন শরীফ পড়া শুরু করে দিলেন 
এবং পূর্ণ কুরআন খতম করে ফেললেন । তারপর রুকু এবং সিজ্দা করলেন । আমি মেনে মনে) 
বললাম, শায়খ তা বিভ্রাট করে. ফেলেছেন। তিনি যখন সালাত শেষ করলেন, আমি তাকে বললাম, 
হে আমীরুল মু'মিনীন, আপনিতো শুধু এক রাক'আত আদায় করেছেন। তিনি বললেন, হা, এটি 
আমার বিত্র। 

এর উত্তরে বলা হবে যে, সম্ভবত উসমান (রা) তীর দু রাক'আত এবং বিত্রের মধ্য ভাগে পার্থক্য 
করেছিলেন। তিনি দু'রাক'আত ইতিপূর্বে আদায় করে ফেলেছিলেন তারপর তিনি-বিত্র আদায় 


করেছেন, যখন তাকে, আবদুর রহমান (রা)-দেখছিলেন। আর আবদুর রহমান রো) কর্তৃক উসামন 


(রা)-এর কাজের প্রতি আপত্তি করায় বুঝা যাচ্ছে যে, পূর্ব থেকে বিত্র তিন রাক'আত চালু ছিল এবং 
তিনি উসমান (রা)-এর কর্মের বিপরীত তথা তিন রাক'আতকে বিত্র হিসাবে জানতেন। আবদুর 
রহমান রো) একজন সাহাবী ছিলেন। আর এভাবে এ বিষয়বস্তু প্রথম বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে 
যায়। 

রি 


| কা নে রা 42 


- ৪১৯1৬ 


১৬২৫. ইউনুস (র) ..... সাঈদ ইব্নুল মুসাইয়্যাব রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ? 
আমার নিকট সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা)-এর খান্দানের বৃদ্ধ লোকেরা এসে সাক্ষ্য দিয়েছে যে, 
সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা) এক রাক'আতে বিত্র আদায় করতেন । 


4012৯ ০১০৩০০৯০১0৪ ১৯০০৪0৫১০৯৬ ১৪ ble BES in 


৯৮৯৩ ০০৩ ৫ বা এটা ৬০০৮০ ৯ সিটি ০৪ ওলি 05 


WWW.Wayto) annah.com 


| Contents 


_৫৬৬ OO তাহাবী শরীফ 


১৬২৬. সালিহ ইব্‌ন আবদুর রহমান (র) ..... মুস্আব ইব্‌ন সা'দ (র) স্বীয় পিতা সা'দ (রা) থেকে 
বর্ণনা করেন যে, তিনি এক রাক'আতে বিত্র আদায় করতেন । 


2 GFE AVES SETA 
১০০১ 5184 গড CK রি i ECA jl ২৯0১ ৪ নি 5 ডি টিনা 
হাসিব জিন রি EE. রর রা (115 5] Ho i 
১৬২৭. রর EET নি আবদুৱাহ ইব্‌ন সালামা রে) একে বর্ণনা কের যে ভিনি 
বলেছেন ৪ সা'দ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা) ইশা'র সালাতে আমাদের ইমামতি করেছেন। তিনি যখন 
সালাত শেষ করলেন তখন মসজিদের এক কোণে সরে গিয়ে এক রাক'আত সালাত (বিত্র) আদায় 
করলেন। আমি তার পিছনে গেলাম, এবং তার হাত ধরে বললাম হে আবূ ইস্হাক এ এক রাক'আত 
কি? তিনি বললেন; বিত্র, এর উপর আমি ঘুমাব ৷ আমূর (র) বললেন, আমি ঘটনা মুস্‌আব ইব্‌ন 
সা"দ-এর নিকট উল্লেখ করলে তিনি বললেন, তিনি অর্থাৎ সা'দ (রো) এক রাক'আতে বিত্র করতেন। 
তাকে উত্তরে বলা হবে, অবশ্যই এখানে সম্ভাবনা রয়েছে যে, সা'দ (রা) এ বিষয়ে তা-ই করেছেন যা 
উসমান রো) করেছেন, যা ইতিপূর্বে আমরা উল্লেখ করে এসেছি। 

কেউ যদি প্রশ্ন উত্থাপন করে বলে যে, আম্র ইব্‌ন মুররা (রা)-এর হাদীসে এর পরিপন্থী বুঝা 
যাচ্ছে। যেহেতু তিনি বলেছেন £ (উসমান রা) আমাদেরকে নিয়ে সালাত আদায় করেছেন। তারপর 
সালাত শেষে (মসজিদের এক কোণে) সরে গিয়ে এক রাক'আত (বিত্র) আদায় করেছেন। 

উত্তরে তাকে বলা হবে £ এখানে প্রস্থান থেকে নিজ গৃহ অভিমুখে প্রস্থান করার অবশ্যই সম্ভাবনা 
‘বিদ্যমান রয়েছে। আর (সা'দ রা) তার সালাত থেকে ফিরার পর এর পূর্বে বিত্রের দু'রাক'আত 
আদায় করে ফেলেছেন। | | 

be ৬১৯ (2152 5915 1058 JG ele ০2 ৯311 ie 0৪ 90৪ 251 ওহ CES ০১৮ 
১১৪]। ১৯ in Ss Urals ০৮০ ৯০ 441 ৬৮০ ৭1৩ ৬৮৭৭1 ০৫ ৪০৪, le 


“02 ০৪৮ 


- 2, < ০৬৪৩ 
১৬২৮. আবু উমাইয়া রে) ..... আমির রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ সা'দ (রা) ও 
আবদুল্লাহ ইব্‌ন উমর (রা)-এর খান্দান বিত্রের দু'রাক'আতে সালাম ফিরাতেন এবং তারা এক 
রাক'আতে বিত্র করতেন। | 
অবশ্যই এ হাদীসে শা*বী (র) বিত্র সম্পর্কে সা'দ (রা)-এর খান্দানের মাষ্হাব বর্ণনা করেছেন। 
আর তারা সা'দ (রা) এবং তার কার্যাদির অনুসরণকারী ছিলেন। তাদের এক রাক'আত করে যে 


WWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত | ৫৬৭ 


বিত্র ছিলো তা হচ্ছে, সালাত পরবর্তী বিত্র। যা তারা বিত্র এবং বিত্রের পূর্ববর্তী দু'রাক'আতের 
মাঝখানে সালাম দ্বারা পৃথক করতেন। ' 
বত এটি তাদের উজির স্বপক্ষে যাচ্ছে, যারা তিন রাক'আতে বিত্র আদায় করার মত ব্য 
_করেছেন। 
lular ০০ ১০৯৯ x EE EE EA 41151565152 58 

/ LL SCE 585 Un) ae 
১৬২৯. বাকার রে) ..... ইবরাহীম (নাখ্‌ঈ) (র) থেকে বর্ণনা করেন যে,ইব্ন মাসউদ (রা) এ বিষয়ে 
সা'দ (রা)-এর সমালোচনা করেছেন। | 
আর আমাদের নিকট এটি অসম্ভব ব্যাপার যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রো) এ বিষয়ে সা'দ 
(রা)-এর সমালোচনা করবেন অথচ সা'দ (রা) তীর অপেক্ষা ইল্ম ইত্যাদির দিক থেকে শ্রেষ্ঠ । এতে 
প্রমাণিত হয় যে, ইব্‌ন মাসউদ (রা)-এর নিকট সা'দ (রা)-এর এ কাজের পরিপন্থী রিওয়ায়াত 
বিদ্যমান রয়েছে যা তার আমল অপেক্ষা উত্তম। যদি ইব্‌ন মাসউদ (রা) নিজের অভিমত ও: 
ইজ্তিহাদ দ্বারা তার বিরোধিতা করতেন তাহলে কখনো তার অভিমত সা'দ (রা)-এর অভিমত 
অপেক্ষা শ্রেষ্ঠ হতো না। অতএব বুঝা গেল যে, ইব্‌ন মাসউদ (রা) এ বিষয়ে সা'দ (রা)-এর কার্যের 
রা এনং সম সয়া নিল অভিমত ছারা করেননি! (রাস্তার কসর হাদিস 
" দ্বারা করেছেন)। 
এ বিষয়ে যদি নিম্নোক্ত হাদীস দারা দলীল পেশ করে প্রশ্ন উত্থাপন করা হয় ৪ 


১০:০০ ০135 ১১১৪ ০০ ০৮৪5 ওয় ১০ ০৪৪৫ ০১ ০০৯ 55015545125, 
SHEL TE 92 Sy Se 06 0005 ৮95০1 0০৪0৪ all Ee 
Al ৩৫ ১১৬85 soll ১৯৮৫ || ৩১৯৫১ MLL (১০০০5 ৯৮৮ 
১৬৩০. ফাহাদ (র) ..... আবু উবায়দুল্লাহ্‌ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আমি 
আবুদ্দারদা রো), ফুযালা ইব্‌ন উবায়দ (রা) ও মু'আয ইব্‌ন জাবাল (রা)-কে মসজিদে প্রবেশ করতে 
দেখেছি, তখন লোকেরা ফজরের সালাত আদায় করছে। তারা সকলেই (মসজিদের) কতেক খুঁটির 
সামনে মিয়ে এক-রাক'আত করে বিত্র আদায় করতেন। তারপর তারা লোকদের সাথে ফেজরের) . 
সালাতে শামিল হতেন। 

এর উত্তরে তাকে বলা হবে, সম্ভবত তারা সকলেই নিজ নিজ গৃহে অনেক জোড় রাক'আত সম্বলিত 
সালাত আদায় করার পর এরূপ করতেন। তারা গৃহে যে সালাত আদায় করতেন তা হতো ' 
(দু'রাক’'আত) আর মসজিদে যা আদায় করতেন তা হতো বিত্র। 

বস্তুত এটিও এ কথার প্রমাণ বহন করছে যে, বিত্র তিন রাক'আত । 


www.waytojannah.com 


Contents 


৫৬৮ | _ ভাহাবী শরীফ 


EDT CR do hy Se DEAL ET 
-১৯১১। 
১৬৩১. রবী‘উল মু'আয্যিন রে) ..... আবুষ্‌ যিনাদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ উমর 


ইব্‌ন আবদুল আযীয রে) ফকীহদের অভিমত মুতাবিক মদীনা শরীফে মধ্যবর্তী সালাম ব্যতীত 
7772 


পু ৩ পে ০০:৪০:56 2 পপ. ০57) ++ 
Ee ০.৮ বর ডাল না রিনি 10 9 ER RAAT - #20 
nd পল ২২18 2৩৪ ০০৩ 46559 NA ০০8, ৪৫5 লাল 5০৪9 
4৯০৩ Al 320 O32 ০৯৩ 1৩৬১৯ IR ply pad 3 ১৪০০৪ id! 


০ পঠ ৫ - 6 


i J alge হাসি 0 ১৮ SELES এএ। ০১০ ০৮ এ 22 SY 
১৬০ ০1005512৯১4 458 ১৯০ SB) GLEE LEELA 
| - LAD EEL TES 2 4১ ০১৪12 ILA 5২৯০ (৫১০ ০০৩ ৮ 
১৬৩২. আবুল আওয়াম মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল জাব্বার আল-মুরাদী রে) রা আবুয্‌ 
যিনাদ রে) সাতজন ফকীহ- সাঈদ ইব্নুল মুসাইয়্যাব রে), উরওয়া ইব্‌ন যুবায়র রে), কাসিম ইব্‌ন 
মুহাম্মদ (র), আবু বকর ইব্‌ন আবদুর রহমান (র), খারিজা ইব্‌ন যায়দ (র), উবায়দুল্লাহ্‌ ইব্‌ন 
আবদুল্লাহ্‌ (র) ও সুলায়মান ইব্ন ইয়াসীর (র) সহ প্রখ্যাত ও শ্রেষ্ঠ ইসলামী আইন বিশেষজ্ঞ 
মাশায়েখদের থেকে, যারা তাদের সমপর্যায়ভুক্ত । কখনো তারা কোন বিষয়ে মতবিরোধ করলে, 
ভরের নিকাব সিনে 
বিত্রকে এরূপই সংরক্ষণ করেছি যে, বিত্র তিন রাক'আত, একমাত্র-এগুলোর শেষ রাক'আতে 
সালাম ফিরানো হবে। 
বনুত আমাদের উল্লিখিত মদীনা শরীফের আলিম ও ফকীহগণ সকলেই একমত্য পোষণ করেছেন 
যে, বিত্র তিন রাক'আত, একমাত্র এগুলোর শেষ রাক'আতেই সালাম ফিরাবে। আর এ বিষয়ে 
এদের অনুসরণ করেছেন উমর ইব্ন আবদুল আযীয (র)। এতে তাদের সমকক্ষ কেউ এর প্রতিবাদ 
করেননি । সাঈদ ইব্‌ন সুসাইয়্যাব (র) সা'দ (রা)-এর বিত্র (এক রাক'আত সম্পর্কে) জ্ঞাত হওয়া 
সত্বেও এর বিপরীত (তিন রাক'আত)-এর ফাত্ওয়া প্রদান করেছেন এবং তিন রাক'আতকে এক . 
রাক'আত অপেক্ষা শ্রেষ্ঠ মনে করেছেন। ইব্‌ন যুবায়র (র) ও অনুরূপ ফাত্ওয়া প্রদান করেছেন । আর 
কিউবার ভাবতে ভুত যে) ওর ত লিনা রিত্রাযাত কহে, যা এ অধ্যায়ে 
বর্ণিত হয়েছে . 
অতএব এর বিপরীত মত পোষণ করা আমাদের মতে উচিত হবেনা। যেহেতু তিন রাক'আত বরের 
স্বপক্ষে রাসূলুল্লাহ্‌ শ্রুহ্ঃ -এর হাদীস, তার সাহাবীগণের আমল এবং তীর পরবর্তী অধিকাংশ 
০০০০০০৯০০০০ | 


WwWw.waytoj annah.com 


Contents 


অধ্যায় £ঃ সালাত -. | j ৫৬৯ 


১৯৪]| ৮৫ ৬ 5০105112১07 
৩৩. অনুচ্ছেদ £ ফজরের দু"রাক “আত সুন্নাতের কিরা“আত 
আবূ জাফর তাহাবী (র) বলেন যে, একদল আলিম বলেছেন ঃ ফজরের দু'রাক'আত সুন্নাতে 


কিরা“আত করবে না। অপর একদল আলিম বলেছেন ৪-এ দু'রাক'আতে শুধু সূরা ফাতিহা পাঠ 
করবে । এ বিষয়ে উভয় দল নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা দলীল পেশ করেছেন ৪ 


রে চি nl ৩ 90 ৬4555514101 ০৮১9 ul El dos Us AY 
09018 YS UE SE dita) 
EE ENE টা 01351 ০০ Syl ০৫০ 

| - ৯৪০। 6৪5 ০1458 
১৬৩৩. ইউনুস রে) ..... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা, করেন যে, উম্মুল মু'মিনীন হাফ্সা (রা) তাকে 
REE 
সালাত শুরু হওয়ার পূর্বে সংক্ষিপ্ত দু'রাক’'আত সালাত আদায় করে নিতেন। 


০, 4.9 46 


55505১০৯৮05 0 40 তে ০ ৮৪ BY LL CEL rt 


্‌ EE Re on ll 
১৬৩৪. মুহাম্মদ ইব্‌ন ইদ্রিস আল-মাক্ী (র) ..... নাফি' রে) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ 
বর্ণনা করেছেন। তারা বলেছেন ঃ ফজরের দু'রাক'আত সুন্নাতে সংক্ষিপ্তকরণই (তথা কিরা“আত না 
করা) সুন্নাত । আর যারা বলেন যে, উক্ত দু'রাক'আতে শুধু মাত্র সূরা ফাতিহা পড়া হবে তাদের মধ্যে 
মালিক ইব্‌ন আনাস (র) অন্যতম | 


০1 ৮০৯১ ২০0৯ ০ ES nS, WL JG JG ৩০০ ০১1 101 0 uty iss Myo 


bao 2 


- ০1১৪] pl Ges 
১৬৩৫. ইউনুস (র)...... মালিক রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ শুধুমাত্র আমি আমার 
UE এটি এহন করছে. (রাড 


সুপ 


ধু 


49010056505 0040১588555 


0 9 পপ 


০০175 055 3 US 0591 ০১৮ ১০৮০১ ০০২০ iin kL 
১৬৩৬..আবু উমাইয়া (র) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪. রাসূলুল্লাহ্‌ 
ঃ ফজরের দু'রাক'আত সুন্নাত সংক্ষিপ্ত করে আদায় কর্তন । যাতে আমি বলছিলাম যে, তিনি কি 

উক্ত দু'রাক'আতে শুধু সূরা ফাতিহার পাঠ করেছেন? 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৭২ 


Wwww.waytojannah.com 


Contents . | 
৫৭০ তাহাবী শরীফ 


৪৮:৮০ ৫ 1805 54814555 ER EA 


EE te 


১৬৩৭. হুসাইন ইব্ন নাস্র (র) ..... ইয়াহইয়া ইবন সাঈদ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
অনুরূপ রিওয়ায়াত করেছেন । 


১৪ ০৯ 0005 ২22১৩ CE JG Uso 4111 2555 CS YG 0৪০৯7 ~\WA 
die 2955 18১০০ 4০1 ০০৪ ২৪০৯ AS ০১০ ০ ৬৮৯01 43৮১ ২০ 


টি ০4১5 ০4৪ Wie 
১৬৩৮. ফাহাদ রে) ..... আম্রাহ (র) থেকে বর্ণনা করেন যে, আয়েশা (রা) বলেছেন, এরপর তিনি 
এ 0 LD | 


২ তি) 1874 তব 61 12 


০০৮%১2০9%৩৩০০ 


5955 & 410501250১০ ৮558-5 0352১05০558 
| El ২৯০ পেজ ডি 4১0১৯০০৮১৯০ শন সই 
১৬৩৯. ইব্‌ন মারযুক. রে) ..... আয়েশা রো) থেকে বর্ণনা করেন যে, যখন ফজরের ওয়াক্ত শুরু হত 
তখন রাসূলুল্লাহ্‌ শ্রহুহই সংক্ষিপ্ত দু'রাক'আত সুন্নাত) আদায় করতেন। আমি (সন্দেহ করে) 
বলেছিলাম, তিনি.কি উক্ত দু'রাক*আতে শুধু সূরা ফাতিহার পাঠ করেছেন ? 

আবূ জা’ফর তাহাবী রে) বলেন $ শু”বা (র) সুত্রে বর্ণিত (আয়েশা রা-এর) এ হাদীসের বিষয়বস্তু 
আয়েশা (রা)-এর অপরাপর হাদীসগুলোর পরিপন্থী যা পূর্বে উল্লেখ করা হয়েছে। যেহেতু তিনি 
বলেনঃ আয়েশা (রা) বলেছেন, আমি (মনে মনে) বলছিলাম, তিনি কি উক্ত দু*রাক'আতে সুরা 
ফাতিহা পড়েছেন ? এতে বরং উক্ত দু'রাক"আতে তীর কিরা'আত (পাঠ) প্রমাণিত হয় । অতএব এটি 
তাদের বিরুদ্ধে দলীল হিসাবে সাব্যস্ত হবে যারা উক্ত দু'রাক'আতে কিরা'আতকে অস্বীকার করেন। 
হতে পারে যে, তিনি উক্ত দু'রাক'আতে সূরা ফাতিহা এবং অন্য সূরা অতি সংক্ষিপ্তরূপে পড়েছেন। 
যাতে তার সংক্ষিপ্তকরণের কারণে আয়েশা (রা) বলছিলেন, তিনি কি উক্ত দু'রাক'আতে শুধু সূরা 
ফাতিহা পড়েছেন? | 

আয়েশা (রা) থেকে মনা বদ) রে বর্ণিত আছে ছে, তাহ ভল উ দ'াক'আতে 
দাড়িয়ে ব্যতীত অন্য সূরাও পড়তেন। 

০১০০০২০১০৪৬ ০০০৩০০৬১৪১০0৪ 0৩ ই ১০ ৬৬ Es 


6212 08 ০০43০ Cen ০০১০ EF 411 0৮45 ১৬ এ কত 20 n> 
 * এ) 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত ্‌ ৫৭১ 


১৬৪০. আবু বাকরা রে) ..... মুহাম্মদ (র) থেকে বর্ণনা করেন যে, আয়েশা রো) বলেছেন £ . 
রাসূলুল্লাহ্‌ এইই উক্ত দু'রাক'আতে বিনা আওয়াযে কিরা'আত করতেন। তিনি কুল, বাসার 
কাফিরন (১০৯) এবং কুলহু ওয়াল্লাহু আহাদ (১১২)-এর উল্লেখ করেছেন। | 
বস্তুত আয়েশা (রা)-এর হাদীস দ্বারা যা শৃ'বা রে) রিওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ্‌ রথ থেকে সূরা 
ফাতিহার কিরা“আত এবং আবু বাকরা’র এ হাদীসে “কুল ইয়া আয়্যুহাল কাফিরূন’ এবং “কুলহু 
ওয়াল্লাহু আহাদ'-এর কিরা“আত অবশ্যই প্রমাণিত হয়েছে। এতে বুঝা গেল যে, তিনি উক্ত 
দু'রাক'আতে অপরাপর (নফল) সালাতের অনুরূপ কিরা'আর্ত করতেন। 

তারপর আমরা দৃষ্টি নিবদ্ধ করেছি যে, এ বিষয়ে আয়েশা (রা) ব্যতীত অন্য কেউ রিওয়ায়াত করেছেন 
TU 


1814 


রেহানার রিতার 
০১৯৯1] ১১৯ SMG ০৯৪]। ০০৪ ০০০০২০৭। ৪৪1০5 এ 44105) ৪ 


+42৬ 


- Alda ও SIE কনা 258 
১৬৪১. ইব্রাহীম ইবৃন আবু দাউদ রে) ..... আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রো) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন £ আমি অসংখ্যবার রাসূলুল্লাহ্‌ গ্রহ কে ফজরের সালাতের পূর্বে দু'রাক'আতে 
(সুন্নাত) এবং মাগরিবের পর দু'রাক'আতে কুল, ইয়া আয়্যুহাল কাফিরূন এবং কুল, হুওয়াল্লাহু আহাদ 
এর কিরা“আত করতে শুনেছি। | 


le ll (5105 ০35 শা 5 GE 008 5295 LL CHL - ০82 


৯৯৪ লা ০০ LSI 0 0৪০১ ও 05 JG এর ০৯৩৩ ৬০০০ ১০ Gl 


(৮১91 ৮৮০ ০২১৯৪ ট চা BF 818০০ ০৮৪ ৮৪ 921০ ৯৯৮টি ৪ 
রিনি ভি 


8০:25 


-১৯1 11 2৯ 05 95০5601৫215 08 


কি কাপর ১১০০০ ইবৃন উমর (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ঃ আমি রাসূলুল্লাহ্‌ হহুহই -কে চব্বিশ অথবা পচিশবার পর্যবেক্ষণ করেছি যে, তিনি ফজরের 
সালাতের পূর্বে দু'রাক'আতে এবং মাগরিবের পর দু'রাকআতে- কুল, ইয়া আয়্যহাল কাফিরূন এবং 
কুল হুওয়াল্লাহু আহাদ পড়েছেন। 

চিনি তিনি CEE. 915 ul ECR OE LEE ০১৬০) ০০ GSS ২৫৭ 


৩22 “#2028 dor 


Ens Eis HEL LR RES BE 3 SA SOE LE 


Wwww.waytojannah.com 


Contents 


৫৭২ | তাহাবী শরীফ 
৪1৯: ES 441 ৭১৮০ LE 4৮82 45 211 ৮০ mle nl ১০০০৭ 
Toll is LN 1021 0১91 LCs ty ০৭0১৪০১০০১৯ ০০, REY 


: UL LTE 
১৬৪৩. রবি‘উল মু’আয্যিন রে) ও ইব্‌ন আবী দাউদ রে) ..... সাঈদ ইব্‌ন ইয়াসার রে) থেকে বর্ণনা 
করেন যে, তিনি ইব্‌ন আব্বাস (রা)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ হুই ফজরের (সুন্নাত) 
দু'রাক'আতের প্রথম রাক'আতে 641 05% 03440 65১55 (২ ৪ ১৩৬) এবং দ্বিতীয় রাক'আতে 
ছি ৫২ পড়তেন। 


co #0 + 2৮ 200 


ES Nee ETE 40 LE 


১০13০90০205 PYAR 


বানাতে [915 dl ০৪ 


৪6:08:88 পবা odor পড়িল 


৮০ ০৮২০৪ 0৮৮ (29 এ ০ (০ 045 LSU ll গে 
sali 


১৬৪৪. ইব্‌ন আবী দাউদ (র) ..... আবুল গারস (র)-থেকে বর্ণনা করেন যে, ভিনি আবূ ছারা 
(রা)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ্‌ হল -কে ফজরের সালাতের পূর্বের (সুন্নাত) দু'রাক'আতের . 
প্রথম রাক'আতে (১০২ ০ 4১, (01 0) ০410০115155 এবং দ্বিতীয় রাক'আতে ৫, 
১2৫21 Ls 055084410৮5 LI ০5 পে (৩৪৫৩) কিরা'আত করতে শুনেছেন। 
প্র এ IGA ৮১০১ পে ১১১০০ ৫১০! (০5১ -১১৫০ 


৮5555 00 401 ০১4৫৮১৮০৭১০ 895৪ ১০ এ ১০ ০৮০ ১ GE 


ঞ পাপ পা 9৩ 


Dil 5৯ 08 ও 09১৪1 কা এ 385 ০৯৪০১০২০১1০ ৭ কু এ 
১৬৪৫. ইব্‌ন আবী দাউদ রে) ..... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ 
রাসূলুল্লাহ্‌ ১ ফজরে দু'রাক'আত সুন্নাতে) কুল, ইয়া আয়্যহাল কাফিরুন এরং কুল হুওয়াল্লাহু 
আহাদ পড়তেন। - ্ 
i SUG ess rs int se 255-4৭. 


ae eu 2৩ 


১. সম্ভবত ছাপার ভুল । আয়াতে 15 শব্দটি নেই। - সম্পাদক 


Wwww.waytojannah.com © 


Contents 


অধ্যায় £ সালাত ‘৫৭৩ 


(০০১৯৯৪1৮০৪০ ৬৫০৪ ৫৪9৯০ 0০০৩ be Ei AS YL Ei 
০৭| 515৪ বু 41 4০০১১০১০০৯০ ০১৯ Spl Ul Ce UG 
ক Al 3৩০ yl SAR AS STUN AU STA SG 42১ 
515 055০25০৯৮৭1 ০৪০৯ fl ও 81515 ih 


০ ০৮:০০ 


১৬৪৬. হার ইব্‌ন ইনরাহীম রে) যর জাবির রো) থেকে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি উঠে 
ফজরের দু'রাক'আত (সুন্নাত) আদায় করলেন। তিনি প্রথম রাক’আতে সূরা কুল, ইয়া আয়্যুহাল 
কাফিরূন শেষ পর্যন্ত পড়েছেন। রাসূলুল্লাহ্‌ প্র বললেন, এ বান্দা এরূপ যে নিজ প্রতিপালকের প্রতি 
ঈমান এনেছে। তারপর এ ব্যক্তি উঠে দ্বিতীয় রাক'আতে সূরা কুল হওয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত 
পড়লেন । এতে রাসূলুল্লাহ্‌ প্রর্ণ বললেন এ বান্দা এরূপ যে নিজ প্রতিপালকের মা'রিফত (জ্ঞান) লাভ 
করেছে। তালহা (রা) বলেন £ আমি এ দু'রাকআতে এ দু'টি সূরার কিরা“আত করাকে পসন্দ করি । 

- বস্তুত এ হাদীসগুলোর মধ্যে কতেক হাদীসে এসেছে যে তিনি গ্রহ কুল, ইয়া আয়্যুহাল কাফিরূন এবং 
কুল হুওয়াল্লাহু আহাদ পড়েছেন, কতেক হাদীসে এসেছে, তিনি অন্য সূরা পড়েছেন। কিন্তু এতে 
একথা নাকচ করা হয়নি যে, এর সাথে তিনি সূরা ফাতিহাও পড়েছেন। (বস্তুত তিনি সূরা ফাতিহাসহ 
অন্য সূরাও এতে পড়েছেন ।) | 

অতএব আমাদের এ আলোচনা ছারা প্রমাণিত হলো যে, রাসূলুল্লাহ্‌ রহঃ যে রাক'আতকে সংক্ষিপ্ত 
করেছেন, এর অর্থ হলো, কিরা“আতের সাথে সংক্ষিপ্ত করণ এবং আমাদের উল্লিখিত বর্ণনার দ্বারা 
এটিও প্রমাণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ ভু (ফাতিহা'র কিরা'আতের সাথে সাথে) অন্য সুরাও 
পড়তেন। 

যারা উক্ত দু'রাক'আতে ফাতিহা ব্যতীত অন্য সূরা পড়াকে মাকরূহ মনে করে, এর ফলে তাদের উক্তি 
খন্ডন হয়ে গেছে। অতএব সাব্যস্ত হলো_যে, উক্ত দু'রাক'আত (সুন্নাত) অন্যান্য নফলের ন্যায়। 
যেমনিভাবে নফল সালাতে কিরা“আত করা হয়, অনুরূপভাবে উক্ত দু'রাক'আতেও কিরা“আত পড়া 
হবে । আমরা এরূপ কোন নফল সালাত পাইনি যাতে কোনরূপ কিরা'আত করা হয় না এবং যাতে 
শুধু ফাতিহা পড়া হয়। আবার এরূপ কোন নফল সালাতও আমরা, পাইনি যাতে দীর্ঘ কিরা'আত 
মাকরূহ বরং দীর্ঘ কিরা“আত হলো পসন্দনীয়। আর এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ হুট থেকে রিওয়ায়াত 
এসেছে £ সেগুলো থেকে উল্লেখ্য ৪ 


#02 


Ue ET EUS ১5৪৬ 
/৪ ০১৪ ২১০ 025 84045 CSCC 


9. 24 


০০১৪] 0 হি 


Wwww.waytojannah.com 


Contents 


৫৭৪ | এ তাহাবী শরীফ 


১৬৪৭. ভারা (র) ..... জাবির (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ঃ জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ প্রহর -এর নিকট এসে জিজ্ঞাসা করল, কোন ধরনের সালাত 
টিনা বাহত জাতি 


02505 EE DEE sal (৪ JG ০ sl dl Sales -১7% 


8.9 4. 800 2 # 


Js! isla 1551 JG LS Ed পিন ১৯ IONE টে 
7011 

১৬৪৮. মুহাম্মদ ইব্‌ন নোমান ধর) ..... জাবির রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ প্র 

বলেছেন ৪ সর্বোত্তম সালাত হচ্ছে দ্রীর্ঘক্ষণ কিয়াম করা । 

(৮১ ৮21 এত ১০০১০৯০2০০৩ pl EE JU G35 nl ELD MEA 

E 295 ১৩৫০1111805 ক 11104 0 হ th 


১৬৪৯. ইব্‌ন মারযুক রে.) ..... জাবির (রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ গুহ বলেছেন ৪ 
সর্বোত্তম সালাত হলো দীর্ঘক্ষণ কিয়াম করা । | 


CS 009,2৮৯ ১০৬১৯০385৮৯ CE YG he উ8 50957 ১৭৩. 
5 ৩০ 9৮০০ ° orf o+ 0 1242 PEE AE Ed 


৮০০৯১১4014০ ১০ ০৮০৪৫ ৬৫০ Se UN le ১০ ১215 57 02 ০0০৮০ 
7211 05 UG 08 stat এ 455 LE 441 050 ১ 
১৬৫০. আলী ইব্‌ন মাঁবাদ রে) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন হাবৃশী আল-খাস্আমী (রা) থেকে বর্ণনা করেন 
যে, রাসূলুল্লাহ্‌ -কে প্রশ্ন করা হয় কোন ধরনের সালাত উত্তম £ তিনি বললেনঃ দীর্ঘক্ষণ কিয়াম 
করা। 
রা ১০, 
151 এ 501 459৯০ 01 ০৬৯ ১০ কলা ১০ 80 ০১০০০৫০০540 ৮55 


চা ০5559, #02 


-0১৯01০০ ভা 2 ০৮৮০৩ Syl ০৪০ JG ০৯1 ৯৪] 
১৬৫১, ইয়াধিদ ইবৃন সিনান (র) ..... উমায়ের ইব্‌ন কাতাদা লায়সী (রা) থেকে বর্ণনা করেন যে, 
জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ হর: -কে প্রশ্ন করেন কোন ধরনের সালাত উত্তম? তিনি বলেছেনঃ দীর্ঘক্ষণ 
কিয়াম করা। 
তাহাবী রে) বলেন, আমি (আহমদ) ইব্‌ন আবী ইমরান (র)- কেরিনভিওলহি নে তিনি বলেছেন, 
আমি মুহাম্মদ ইব্‌ন সামা*আ” রে)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ ইব্‌ন হাসান 
(শোয়বানী) (র)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন ঃ এটি-ই (দীর্ঘক্ষণ কিয়াম করা) আমরা গ্রহণ করি 
এবং এটি আমাদের নিকট অধিক রুকৃ-সিজদা অপেক্ষা উত্তম। আর যখন এটি নফলের বিধানরূপে 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত ৫৭৫ 


সাব্যস্ত হলো, এদিকে ফজরের দু'রাক'আত (সুন্নাত) নফল সমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বাহী ও 
উত্তম, অতএব অপরাপর নফল অপেক্ষা ফজরের সুন্নাতে দীর্ঘক্ষণ কিয়াম করা উত্তম বিবেচিত হবে। 
ফজরের দু'রাক'আত (সুন্নাত) সম্পর্কে রাসূলুল্লাহ্‌ ক্র থেকে বর্ণিত অন্যান্য হাদীস ৪ 
১৪০১৮০০0905 5915 ও 921 085৯ SG ও LE ll ৪৪১৩ oy 
৬৯৯ UE উন ১৯ ০০০০১০2540০ আজে 05 05৮৭1 2 9745 
10111550506 25101 ৮৮১22৮115565591 55505825528 


“0 22077 


LUMINES 9 DNS, NK Y SF 
১৬৫২. ইব্‌ন আবী দাউদ (র) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ প্ই বলেনঃ তোমরা ফজরের দু'রাক'আত (সুন্নাত)-কে ছেড়ে দিওনা । যদিও তোমাদের 
বিরুদ্ধে অশ্বারোহী বাহিনী আক্রমণ করে। 


ord 2 29g 2 প্‌ পা তা ০84 
UG ers onl ০০০০৭ টক ~~ CS 00 5০০ 05 ০ 22 20৪৮৯ ৮ 


এ La BLEU Us tl ny 25০১০০৮০০১১ sil ১০০০5 ০৪০ 
৮০811752211 LAL হে 31541 rd ০1০ SCS 
১৬৫৩. আবূ বাকরা (র) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ কই 
ফজরের সালাতের পূর্বে দু'রাক'আত (সুন্নাত) কে যতবেশী গুরুত্ব প্রদান করতেন, অন্য কোন 
71 | 
TL UE 
১৬৫৪. এরা চিন আতা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ 
করেছেন। 
১5015 be GIGS টা 0৪ JG all ১৪০ 0৮ ৯ 0 00 5 CED oo 


০৮৪৭ 


& sh UL 05505 0548 ০৯১ LSS be plea Bt Seb I 


is Cy CR ০০ ০০৯ ইত এ 
১৬৫৫. ফাহাদ রে) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ গুহ 
বলেছেন £ ফজরের দু'রাক'আত (সুন্নাত) দুনিয়া এবং এর সবকিছু অপেক্ষা উত্তম । 
আবূ জা’ফর তাহাবী (র) বলেন £ যখন ফজরের দু'রাক'আত (সুন্নাত) সর্বাপেক্ষা উত্তম নফল 
হিসাবে বিবেচিত, তাহলে এতে তা-ই উত্তমরূপে গণ্য হবে যা নফলের মধ্যে করা উত্তম । ' 


 %/৬/৬/.৬/810]8111910.00]) 


| Contents 
৫৭৬ | | 1  তাহাবী শরীফ 


চা - 


+৮৯-৯।১০৪০০৮ ১০৩৯০ U5 (৩ ৯৫ Er টন 
A ১15, 
১৬৫৬. ইব্‌ন আবী ইমরান (র) ..... হাসান ইবৃন যিয়াদ (র) থেকে বর্ণনা করেন যে; তিনি বলেছেন, 
আমি (ইমাম) আবু হানীফা (র)-কে বলতে শুনেছিঃ মাসি সন হর হুযুর, 
সুন্নাতে) কুরআন শরীফের দু’পারা পাঠ করতাম । 

বত এটি-ই আরা গ্রহণ করছি। উড দু্রাক'আতে কিরা'আত পাঠকে দীর্ঘারিত করায় কোনরূপ 
অসুবিধা নেই। আর এটি আমাদের নিকট সংক্ষেপন অপেক্ষা উত্তম। যেহেতু এতে দীর্ঘক্ষণ কিয়াম 
করা হয় যাকে রাসূলুল্লাহ্‌ পত্র অন্য নফল সালাতে উত্তম সাব্যস্ত করেছেন। 

সংশ্লিষ্ট বিষয়ে রা নস র) থেকেও সিসির রর 


৯:১৪: :815 কুপ তপ ৩ 


১5৮55105905 eal LL LUE sl As CIOL 
SR CMD LA on Ho ভি 2 বি 
idol 


১৬৫৭. চরহ রা ব্রা 5 রে) টিনার তিনি 
বলেছেনঃ যখন ফজর শুরু হয়, তখন ফজরের পূর্বে দু'রাক'আত (সুন্নাত) ব্যতীত অন্য কোন সালাত 
নেই। হাম্মাদ রে) বলেন, আমি ইব্রাহীম (র)-কে বললাম £ আমি কি উক্ত দু'রাক'আতে কিরা‘আত 
পাঠ দীর্ঘ করতে-পারব ? তিনি বললেন, হা, যদি ইচ্ছা পোষণ কর। 

উক্ত দু'রাক'আতে কিরা“আত পাঠ সম্পর্কে রাসূলুল্লাহ্গর্রহ্ঃ পরবর্তী (সাহাবীগণ) থেকে অনেক হাদীস 
বর্ণিত আছে। এগুলো উল্লেখ করে আমি তাদের বিরুদ্ধে দলীল উপস্থাপন করতে চাচ্ছি যারা বলে, 
7 


CEE TE Se LE 88727 
Lid 95 085 5৫1 রি 05০০ 0 it ৪৩০১৭) 


১৬৫৮. আবূ বাকরা রে) ..... ইব্রাহীম নাখঈ (র) থেকে বর্ণনী করেন যে, তিনি বলেছেন, ইব্‌ন 
মাসউদ (রা) মাগরিবের পর দু'রাক'আতে এবং ফজরের দুরে কুল, ছি 
নীরা TN | 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত | ৫৭৭ 


“0 চা ০ প গ্লু ০ এ পু পারল “ #020 পা পু পার পা পাপা জল ওক পকুডে ৪ 
০১০ ৯১1 ৪ Giri ES JG le ০ অহা 0 JG ১০৯ ওঠ Liss 7১০0৭ 
পা 92০৩ 


নো LS SLE IE Al Ol ১০০ 
১৬৫৯. আবূ বাকরা (র) ..... ইব্রাহীম (র)-এর শিষ্যদের থেকে বর্ণনা করেন যে, তীরা এরূপ 
7 sd | 


চারি টিয়ার! টা 
১৬৬০. আবু বাকরা (র) ..... ইব্রাহীম নাখঈ (র) থেকে বর্ণনা করেন যে, হিরা ভি এর 
শিষ্যবৃন্দ এরূপ (কিরা“আত পাঠ) করতেন । 


bl ml ১২৫৯1০০০০৮০ Ge poole জা 0৪০৪১ 3১১৮০ nl Bis VN 

75903515901 ২2589 ১৯৪ 5৮8০ ৬৪০৪ UAT Ll 

১৬৬১. ইব্‌ন মারযুক (র) ..... আলা ইব্‌ন মুসাইয়্যাব (র) থেকে বর্ণনা করেন যে, আবু ওয়ায়িল রে) 
ফজরের দু'রাক'আতে (সুন্নাতে) সূরা ফাতিহা এবং আয়াত পাঠ করেছেন। ং 


টে Lc #201730 ow 2 


Tal be SEE UR Sa ELE EGET 54824 Eset. 
Els 2 A ১৪ ১০০০১ 28০ ১০ ৪৮৯০ ০১ ০৮৯৯ ০০০৯৯ ৩৪ 
৮০০১৯ 1০১1 0৮৯৪ ০৪০ ০৪ ০5545 40 ৮৯০ ০৯৪৯৮ ৪ 

১৬৬২. ইউনুস রে) ও ফাহাদ রে) ..... আবৃদুর রহমান ইব্‌ন জুবায়র রে) থেকে বর্ণনা করেন যে; 

তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (ইবনুল আ'স রা)-কে ফজরের দু'রাক'আতে (সুন্নাতে) সূরা ফাতিহা 
Lah ii Ssh Tf LOL তথা সূরা মিলাননি। 


9 “9 পাপা ae ot 


৩৪. অনুচ্ছেদ ঃ আসরের পর দৃ'াক'আতে 


লতা (০ Ei ১18 ভাগ 55৬. Ke 
£0 Sd ৪৬ 2:8-855 পাপা 


১৬৬৩. ভিজা ট্র SE ASHE KEG HE RE aT 
আর এমন কোন দিন আমার নিকট অবস্থানরত ছিলেন না, 47555 
আদায় করেননি । 

তাহাবী শরীফ ১ম খণ্ড -৭৩ 


Wwww.Wwaytojannah.com 


Contents 


‘৫৭৮ তাহাবী শরীফ 


71857775575 eG Ce VER LEE 
০০১ ২৯০৬ ৬০ এ ০০ ১৬০৯। 2 > 011 ০১০0৪ 005 55081 05 JG ১৪১ 
155 ১047 22395 9515 (5 SSE 72151518111 


০,৮০০ পাপ ০পা 


25574 
১৬৬৪. আহমদ ইব্‌ন দাউদ (র) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ 
দু'রাক'আত (সালাত) প্রকাশ্যে এবং গোপনে রাসূলুল্লাহ্‌ পরই ছাড়েননি । উবার সাত ফজরের 
(সালাতের) পূর্বে এবং দু'রাক'আত আসরের পরে। : 


০৮:৪০:46 -৮:5 


১০০৯১১ CE UG 2S 2 ll ne ৬৬০৯ CS YG HS l ৮১০৫ 
- 20০ ১0০০১ 04515 ০02৯1 


১৬৬৫. ইব্‌ন আবী দাঙদ (র) শায়বানী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ বর্ণনা 
করেছেন ৷' 


en LAE LN A EEE 

TE PEE bt 5557122551055 

all ডক SADLY BE ill 

১৬৬৬. আৰু বাকরা রে), রা আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ 
হ্রহুখ্ই আসরের পর দু'রাক'আত (সালাত) ছাড়তেন না। 


27৮০০৬০০১০০ ০২৮০0 JG all 0 JG 525 ভা ০2 Gis ০৬ 
01117 EE ECE Cl EE 15558 


o-oo g 


৪ nal se oS Hl 
১৬৬৭. ইব্‌ন আবী দাউদ-€র) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ আল্লাহ্র 
শপথ, আমার নিকট রাসূলুল্লাহ্‌ এ আসরের পর দু'রাক'আত (সালাত) কখনো ছাড়েননি। 


॥০+:9%০9%2তা # 


SEE EL OREN TES চিক 
2১০০ ৮০০৯০ Ce SIG পতি বি ৯০ ২৯০ be এ be ৪০১০০৫০৬৯৩০ 


০০৩০৩ 


ৃ বধ) sla) ০০০ a bs BE al 
১৬৬৮. -আহমদ ইব্ন দাউদ (র) ..... আয়েশা (রা) থেকে:বর্ণনা করেন যে; তিনি বলেছেন ঃ 
রা যখনই আসরের পর কনই আমার গৃহে আসতেন তখন অবশ্যই তিনি দৃক আত 
(সালাত) আদায় করে নিতেন। 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ঃ সালাত এ ৫৭৯ 


১4231 5 JE AL ol 05 JG ys de 05 55 জা ৪ 2১1 


5১৯১ ৪০ ৭01 ৮৬০ 2১০০ ১০৪০ 
১৬৬৯. ইব্‌ন আবী দাউদ রে) ..... আয়েশা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


(১০৯০০১০০৮০৮ ৬৩০৮৮৪৪৩৩৪০৪১/৬ পিক 


পা০ ৩ ৮ [ 


জপ 505 ৪ এ 
১৬৭০. ইব্‌ন আবী দাউদ রে) ..... উন্মে মুসা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন & আমি 


আয়েশা (রা)-এর নিকট এসে আসরের পর দু'রাক'আত (সালাত) সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি 
তার থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। 


in fll se 4১০ 55 0০ ০৮০০৪০০১৮5০ EEG ol (38১০ ১5৬ 


৪০০ 


8০ পি Sir 0৫১৫৩ UE 2৯ Las bE oi DS pis 


১৬৭১. আবূ বাকরা (র) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ রাসূলুল্লাহ্‌ রই . 
সাত 77777 


প০ ৮ 2 2-2 


CL 
& এ 4০০৪০ ০ ৬ ০৭১ ০০০১৯০০৪০৮৮ সপ 5 Hy El 


Lele, 
১৬৭২. আবু বাকরা (র) ..... টার রা কা রাগ Gis 
করেছেন যে, তিনি তাকে আসরের পর দু'রাক'আত (সালাত) আদায় করতে দেখেছেন। আর তিনি 
বলেছেনঃ যখন থেকে আমি রাসূলুল্লাহ্‌ ক্র -কে এ দু'রাক'আত (সালাত) আদায় করতে দেখেছি 
তখন থেকে আমি এ দু'রাক'আত ছাড়িনি। | 
আবু জা*ফর (তাহাবী র) বলেন ঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন এবং তারা বলেছেনঃ 
আসরের পর কেউ দু'রাক'আত সালাত আদায় করাতে কোন দোষ নেই। উক্ত দু'রাক'আত তাদের 
নিকট সুন্নাত ৷ এ বিষয়ে তারা (উল্লিখিত) হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেন। 
পক্ষান্তরে এ বিষয়ে অধিকাংশ আলিষগণ তাদের বিরোধিতা করেছেন এবং উ দু'রাক'আভকে 
মাকরূহ বলেছেন । | 
বা এ নিন নিমোক্ত হাদীসমূহ ছারা দলীল পেশ করে থাকেন £ 


Www.waytoj annah.com 


Contents | 
৫৮০ | তাহাবী শরীফ 


2182 50055 
5 পু ৭0105) ৫১ ১০) ০৮558 ০2 CE এ 2015 ls 
EEG Sanh 2 ALE, Cain LE ৭11 195 5 ০৬৪ all 


#f0- #2 0 #2 


৩৩ 245 5 lini hls Gell জি 453 0৪০ 
১৬৭৩. আলী ইব্‌ন মা'বাদ রে). ..... উবায়দুল্লাহ ইব্ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উত্বা রে) থেকে বর্ণনা 
করেন যে, মুআ'বিয়া (রা) উম্মে সালামা (রা)-এর নিকট লোক পাঠিয়ে সেই দু'রাক'আত,. সম্পর্কে 
জিজ্ঞাসা করেছেন যে, দু'রাক'আত রাসূলুল্লাহ্‌ প্র এ আসরের পর আদায় করতেন। উম্মে সালামা (রা) 
বলেন হা, রাসূলুল্লাহ্‌ এুহুই আমার নিকট আসরের পর দু'রাক'আত আদায় করেছেন। আমি বললাম, 
আপনি কি আমাকে এ দু'রাক'আতের অনুমতি দিবেন ? তিনি বললেন না, বরং আমি এ দু'রাক'আত 
TN জির 
তাই এখন তা আদায় করছি।. 


৩৬৯০ ০৪৩৪ ne si ১০ ০৮৯৪ ১৪ এ 05 ৭৩১৪০ ৩২ ৬৯ 0১৯০৪ | 
Seb sl ০৪ ২৯৩৯৩ 2 abn GR 
JG 4৮৭ 5০৪৪৪ ও 2০14 521 005 ll ক ডি 241) 2০০০ 61645 we 
VIE GELS CES UL A ৯০০০৫ সব EE a nts 


EAA 


Ew CO FE EE LY ls sos 


৩০৮৪৩ 


Ess be I ০০৪৪৬৮৯৬৬৭৯ ১০০০১০১৬ 
5 পরল ও ১০১ টু কউ: -২000৯ asd ০০:০৭ 
১৬৭৪. আহমদ ইব্‌ন দাউদ (র) ..... ৰ সালামা হিৰ নন কনা 
মুআ’বিয়া ইব্‌ন আবু সুফ্য়ান (রা) মিশ্বারে উঠার পর কাসির ইব্‌ন সাল্ত (র)-কে বললেন, আয়েশা 
(রা)-এর নিকট গিয়ে তাকে আসরের পর' রাসূলুল্লাহ্‌ শ্রুই -এর দু'রাক'আত সম্পর্কে জিজ্ঞাসা কর। 
আবূ সালামা বলেন, আমি তীর সাথে উঠলাম । আর ইব্‌ন আব্বাস রো) আবদুল্লাহ্‌ ইব্‌ন হারিস 
রে)-কে বললেন, তুমি তীর সাথে যাও? আমরা তাঁর আয়েশা রা) নিকট গিয়ে তাকে জিজ্ঞাসা 
করলাম । তিনি বললেন (এ বিষয়ে) আমি জ্ঞাত নই । তোমরা উম্মে সালমা (রা)-কে জিজ্ঞাসা কর 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত ৫৮১ 


আসলেন এবং দু'রাক'আত সালাত আদায় করলেন । আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল, আপনি তো 
এ দু'রাক'আত সালাত আদায় করতেন না! তিনি বললেন £ আমার নিকট বনূ-তামীম গোত্রের 
প্রতিনিধি দল এসেছে অথবা বললেন, আমার নিকট সাদাকার উট এসেছে। তারা আমাকে 
দু'রাক'আত থেকে বিরত রেখেছে, যা আমি যুহরের পর আদায় করতাম ৷ সেই দু'রাক'আত এখন 
(আসরের পর) আদায় করছি। 


এ ais be brite 5288 


(005 0০4 ial Basle ATE ial pt pA ph belt 
dis, 2945 05550 ০৯০ Al 91085 ১1 এ ১৯ op 
০0851 LDA ELH || 0০05 ৮১০ 0০১৬০০4558৯ (5০ 
BE ৭11 050 ও ইত এ 909 95500 তত LE ৭01095০1590 
2 Ee NEE ELL LE SESE 


22 02 


SD (82০55 Tall ১০ ০১9৩ le 5০] এ লে ০৪ EL 
০৮০ ৮৪০০৯০৭। ০৪৮৪ ৩ ০১৮৫০ ESS নি খাতির 
| - ১১০ ৮ 
হানি আবার) 4 ‘আবদুর রহমান ইব্‌ন আবু সুফ্যান 
রে) থেকে বর্ণনা করেন যে, মুআ’বিয়া (রা) আয়েশা (রা)-এর নিকট লোক পাঠালেন যেন এ ব্যক্তি 
যেন তাকে আসরের পর দু'রাক'আত সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বললেন:ঃ আমার নিকট উক্ত 
দু'রাক'আত (সালাত) আদায় করেননি, বরং উম্মে সালামা (রা) আমার নিকট বর্ণনা করেছেন, 
রাসূলুল্লাহ্‌ শু:ুই তার নিকট উক্ত দু'রাক'আত (সালাত) আদায় করেছেন। তারপর তিনি উম্মে সালামা 
(রা)-এর নিকট লোক পাঠালেন । তিনি বললেন, উক্ত দু'রাক'আত (সালাত) রাসূলুল্লাহ্‌ গর: আমার 
নিকট আদায় করেছেন, আমি তাকে এর পূর্বে এবং পরে কখনো উক্ত দু'রাক'আত (সালাত) আদায় 
করতে দেখিনি । আমি বল্লাম, হে আল্লাহ্‌র রাসূল, এ দু'রাক'আত (সালাত) কিসের, যা আপনাকে 
দেখলাম আসরের পর আদায় করেছেন, যা আপনি এর পূর্বে এবং পরে কখনো পড়েননি। তিনি 
বললেন £ এ হচ্ছে, যুহরের পরের দু'রাক'আত (সুন্নাত) যা আমি পড়তাম । (আজকে) আমার নিকট 
সাদাকার উট এসেছে, এর (ব্যস্ততার) কারণে উক্ত দু'রাক'আত সুন্নাত) আমি ভুলে গিয়েছি এবং 
আসরের সালাত আদায় করে ফেলেছি। তারপর সেই দু'রাক'আতের কথা আমার স্মরণ হয়েছে। 
নিউ জন Unli1 এজন্যে তা তোমার নিকট 
. আদায় করছি।. ৃ | 


WwWww.waytojannah.com 


Contents 
৫৮২ তাহাবী শরীফ 


১২১০০ 0৪ ৩৩১৬ yl BS YEAS 52 ne ১১ ৮৮ CES ১৬৭ 
so lanl ৬ Ce i ০০১ ২৯০০০৪919২৬ ০০১০৪ ১৭353812০৪৭ 


০৮০ 


17755585175 524 
(58 007 ও kl ২০৪ বিভা লি ০৪5 ০0০০২০০০৯০০ 


MS (PPA 
১৬৭৬. আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মদ রে) ..... উম্মে সালামা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহর 
তার গৃহে আসরের পর দু'রাক'আত (সালাত) আদায় করেছেন। আমি বল্লাম, হে আল্লাহ্‌র রাসূল, 
এ দু'রাক'আত কিসের ? তিনি বললেন £ আমি এ দু’রাক’আত যুহরের পর পড়তাম । (আজকে) 
আমার নিকট সম্পদ এসেছে এবং আমাকে তা থেকে বিরত রেখেছে। আর এখন আমি উক্ত 


দু'রাক'আত পড়ছি। 


OEE ER Tee Nt Te 6524 
CLE ny nls onl পঠিত 0 ৮86 ০০ SO ১৪ ৬৮৮০ ১5 ০৪ 
গা 25555757182 
৬ sk ০০ পি এই ৪০ (আন OT AGG ডে 241 ৮৮০ 2০ 
(75570165515, 4171 01 Gl ৩৪৩ asd 
02775755155 OE 
Ueda LL lie os iL sll Sl 
Gis ie in) হতেন ০0 CEA UE EAS 
০৮০০ কে ln LAL HEAL pe ti any Laie A tla 
Lal ০ 9450৯ Cl 0৪০০০ ২ ভি ছি ০৪০ এ এ 0৮০০ 
57811222222 


roscoe পাত ০4994 


ea eee ৮৮১ 80 EE 5d, ১85 ০১1 রি 
84250 এ 9৬040250125 -841925255 লে ০০0 এ 


2 ৩1৪ ১১০৯১] (ও 4১০ ০৯০৭৩ ১৮৪০ (0342১011০4৪ 4১০ ৪১৯০১ G 
dll ১৮০ ০০ 1৮0 CT Lily Sell দে LARS ০০ dE NES 


o-oo 2 © 30 Peor er 


- 0050 011 ০৯৭৫1১১৬০১৮ ০৮১১১২৮৯০০৪ 


WwwWw.waytojannah.com 


Contents 


অধ্যায় $ সালাত | ৫৮৩ 


১৬৭৭. আলী ইবৃন আবদুর রহমান রে) ..... বুকায়র রে) থেকে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস 
(রা)-এর আযাদকৃত গোলাম-কুরায়ব (র) তাকে হাদীস বর্ণনা করেছেন যে, ইব্‌ন আব্বাস (রা), 
আবদুর রহমান ইব্‌ন আযহার (রা) ও মিসওয়ার ইব্‌ন মাখরামা (রা) সকলে তাকে আয়েশা (রা)-এর 
নিকট প্রেরণ করেন। আর তারা তাকে বলেছেন যে, আমাদের সকলের পক্ষ থেকে তাকে সালাম 
বলবে এবং তাকে আসরের পর দু'রাক'আত (সালাত) সম্পর্কে জিজ্ঞাসা করবে। তুমি আরো বলবে 
যে, আমরা সংবাদ প্রাপ্ত হয়েছি যে, আপনি নাকি উক্ত দু'রাক'আত পড়ছেন। অথচ আমাদের নিকট 
এ মর্মে রিওয়ায়াত পৌঁছেছে যে, রাসূলুল্লাহ গু উক্ত দু'রাক'আত থেকে নিষেধ করেছেন। ইব্‌ন 
আব্বাস রো) বলেছেনঃ আমি উমর (রা)-এর সাথে লোকদেরকে উক্ত দু'রাক'আত পড়ার কারণে 
প্রহার করতাম । কুরায়ব (র) বলেন £ আমি আয়েশা (রা)-এর নিকট গেলাম এবং আমাকে তারা যে 
উদ্দেশ্যে প্রেরণ করেছেন তা তীর নিকট তা ব্যক্ত করলাম ৷ তিনি বললেন, উম্মে সালামা (রো)-কে (এ 
বিষয়ে) জিজ্ঞাসা কর। আমি তাদের নিকট ফিরে গিয়ে তার উক্তি সম্পর্কে তাদের কে সংবাদ দিলাম । 
তারপর তারা সেই প্রশ্নসহ আমাকে যে প্রশ্ন সহকারে আয়েশা (রা)-এর নিকট প্রেরণ করেছিলেন 
উম্মে সালামা (রা)-এর নিকট পুনরায় প্রেরণ করলেন। উন্মে সালামা (রা) বললেন, আমি রাসূলুল্লাহ্‌ 
হণ -কে উক্ত দু'রাক'আত থেকে নিষেধ করতে শুনেছি। তারপর তাকে উক্ত দু'রাক'আত পড়তে 
দেখেছি। তিনি যে, উক্ত দু'রাক'আত পড়েছেন, তা ছিলো এভাবে যে, তিনি আসরের সালাত আদায় 
করার পর আমার (গৃহে) প্রবেশ করেন। তখন আমার নিকট আনসারের বনু হারাম গোত্রের কিছু 
ংখ্যক মহিলা উপস্থিত ছিলো । তিনি উক্ত দু'রাক'আত (সালাত) আদায় করলেন । (এদিকে) আমি 
তার নিকট দাসীকে এ বলে পাঠালাম যে, তুমি তার পার্শ্বে গিয়ে দাড়াবে এবং বলবে যে, হে আল্লাহ্র 
রাসূল আপনাকে উম্মে সালামা (রা) বলছেন, আমি কি আপনাকে উক্ত দু'রাক'আত থেকে নিষেধ 
করতে শুনিনি ? অথচ আপনাকে তা পড়তে দেখছি। যদি তিনি স্বীয় হাতে ইংগিত করেন তাহলে তুমি 
তীর নিকট থেকে চলে আসবে । দাসী তা-ই করল । তিনিঞ্ঞ্ুহাতে ইংগিত করলে সে চলে আসে ॥ 
রাসূলুল্লাহ হ্হুহুই সালাত শেষে বল্লেন ৪ হে আবু উমাইয়া*র কন্যা, তুমি (আমাকে) আসর পরবর্তী 
দু'রাক'আত সম্পর্কে জিজ্ঞাসা করেছ, (এর বিবরণ শুন) আমার নিকট আবদুল, কায়স গোত্রের 
লোকেরা ইসলাম গ্রহণ উপলক্ষে উপস্থিত হয়েছে, (তাদের সাথে ব্যস্ত থাকার কারণে) তারা আমাকে 
যুহরের পরবর্তী দু'রাক'আত থেকে বিরত রেখেছে । অতএব সে-ই দু'রাক'আত হচ্ছে এটি । 
বস্তুত এ সমস্ত হাদীসে অথবা এর কতেকে বর্ণিত হয়েছে যে, আয়েশা (রা) থেকে প্রথম পরিচ্ছেদে 
বর্ণিত হাদীসে যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে, রাসূলুল্লাহ গরুহ্ঃ$ আসরের পর তার গৃহে আসলেই 
দু'রাক'আত (সালাত) আদায় করতেন এটিকে তিনি উম্মে সালামা (রা)-এর সাথে সংশ্লিষ্ট করেছেন। 
এতে প্রথম পরিচ্ছেদে আয়েশা (রা) থেকে বর্ণিত সমস্ত হাদীসের খন্ডন হয়ে যায় ।আর উম্মে সালামা 
(রো)-কে যখন এ বিষয়ে প্রশ্ন করা হয় তখন তিনি সংবাদ দিয়েছেন যে, তিনি রাসূলুল্লাহ গ্রহ -কে 
উক্ত দু'রাক"আত থেকে নিষেধ করতে শুনেছেন। এরই উপর ইব্‌ন আব্বাস (রা), মিসওয়ার ইবৃন 
মাখরামা (রা) ও আবদুর রহমান ইব্‌ন আযহার (রা) তার সাথে একমত্য পোষণ করেছেন । অবশ্যই 
তারা তা (তোদের নিকট পৌঁছেছে) রূপে উল্লেখ করেছেন, ‘শুনেছেন’ বলে উল্লেখ করেননি । এ বিষয়ে 
তাদের একদল (সাহাবী) একমত্য পোষণ করেছেন, যারা রাসূলুল্লাহ্‌ হুই থেকে তা বর্ণনা করেছেন। 


WwWww.waytojannah.com 


Contents 


৫৮৪ তাহাবী শরীফ 
এ বিষয়ে বর্ণিত কিছু হাদীস নিম্নরূপ 8 | a 


পরান রা (৪৯ -5% 


“#0, 


শনির পাকে দোলন 


টিলা রাহ হা হারাম ইব্‌ন দারাজ (র) থেকে বর্ণনা করেন যে, 
আলী (রো) মক্কার পথে আসরের পর দু'রাক'আত (সালাত) আদায় করেছেন। এতে উমর (রা) তাকে 
ডাকলেন এবং তীর উপর অত্যন্ত রাগাঘিত হলেন। আর তিনি বললেন, আল্লাহ্‌র কসম অবশ্যই 
আপনি জ্ঞাত আছেন যে, রাসূলুল্লাহ্‌ গ্রহ আমাদেরকে উক্ত দু'রাকআত থেকে নিষেধ করতেন। 


AES (৮1 dle on Lyle n nl ১2৪০১ va 
(5405০০059১5 01 ol BL BUG LU AT CS 00 ৬০০ 
di Us 0০০441০০১৮০ ite Halal ১১০০৮৩০০৬০৮ ৬5১৪ 


০ ০১৩০৫ c+ 20 ০.৮. 


০০১৪ পিপিপি ৮৯৩ ০৮৮৯০ HS > Hl ৮৮৯০৭1০০০৫১ হি 
র্ Sgt Ll 
১৬৭৯; আবদুল আধীয ইব্‌ন মুআবিয়া রে) .. ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন আমার নিকট এরূপ কিছু বিশ্বস্ত ব্যক্তিরা সাক্ষ্য দিয়েছেন এবং তীদের মধ্যে সর্বাপেক্ষা 
" আস্থাভাজন ব্যক্তি হচ্ছেন আমার নিকট উমর (রা) । রাসূলুল্লাহ প্রঃ ফজরের পর সূর্য উদয় হওয়া 
৩ 


8 পা ০74. 2০০8 255 পা কাজ: 


১০০৬০০০০০৯৪ ০১০০১০০০০১৬ 
মরবে 


১৬৮০, নি ইননাবিীন নে UE HEE ts SED. তিনি 
বলেছেন ৪ আমাকে রাসুনুর্াহভলই -এর একাধিক সাহাবী হাদীস বর্ণনা করেছেন। তারপর অনুরূপ 
উল্লেখ করেছেন। - 


55 ১০১ 05 05 7590 ১11৭5 CS 0 Lt SEL (3১ 
- - ৮১ i ssl ১৫১৪ 
১৬৮১. মুহাম্মদ ইব্ন খুযায়মা (রে) ..... কাতাদা LY থেকে বসা করেন যে, তিনি MG 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় 8 সালাত - £ ৫৮৫ 


১১৮০০10৬৯৪০ নি Sul ES JG EES ৯০২ Jnl চি 


৮৮০০ 52552575757 


০] মা ০৮৫০ রত 3020] 25 210 


বা ০ পল 


ECTS fe 
রহ OE EE কারা রর আলী রো) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন £ হলি জর বদর ব্যতাতে ছাতক টনি সারার 
দু'রাক'আত সালাত আদায় করতেন। L I 
es 1 rly SG be UGG ও ab 


ই 


|) 
রী. ক উল লি 9 পপ 


| NE nn lee 


১৬৮৩. ফাহাদ রে) হা আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ ্রহই ফজরের পর সূর্য 
উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সালাত থেকে নিষেধ করেছেন। 


১৮০0 YG (44558516575 35৬৫ 
রি ১১১১৯ 00 ০৪৯ HEL CES UG sl ৩৪ 
সা ৮2১০ US ৪০ LAL SE BF dnt ৮০5 0৮০০৫ 


Cf Rd Et ০৩০০ Pee পাতা 


্‌ | টি | ০ SM এই ০৫৫১৪ ১15 
i Rd নো চর মিসদা আবু ইয়াহইয়া রে) থেকে বর্ণনা করেন ফে তিনি 
বলেছেনঃ আমাকে আয়েশা রো) হাদীস বর্ণনা করেছেন এ অবস্থায় যে, আমার এবং তীর মাবখানে 
পর্দা ছিল৷ রাসূলুল্লাহ্‌ গ্্ুূ আসর এবং ফজর ব্যতীত প্রত্যেক (ফরয) সালাতের পরে দু'রাক'আত 
সালাত আদায় করতেন, ছি হিডি রি তা রাত ৃ 


০49৮4 0 পুড়ে 


৬০ 0 ১০০ ১৩ ৯০১০ Lait C5 JUG জিও ও 03০৮০ 9৭ Liss ১4০ 


27819 শপ EA 


Los Hl all ৯৮ ৬ 91৮ as SE SFL 5 ০০৬০ br al 
পা 


পাত 8০৩৫ 


0552412085০ ১০০ ৩০ ৪৪০০৪ 
১৬৮৫. Ea) ১. মু'আঘ্‌ ইব্‌ন আফ্রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি আসরের 
পর অথবা ফজরের সালাতের পর তাওয়াফ করলেন কিন্তু কোন সালাত পড়তেন না। এ বিষয়ে তাকে 
‘জিজ্ঞাসা করা হলে তিনি বললেন ৪ রাসূলুল্লাহ শুট ফজরের সালাতের. পর সূর্য উঠা পর্যন্ত এবং 
আসরের সালাতের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সালাত থেকে নিষেধ করেছেন। 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৭৪ 


WwWww.waytojannah.com 


Contents 


৫৮৬ | তাহাবী শরীফ 
১০94৭1১8251 (58 0013 (৮1121 এড AES LE asl EDs 
EEA ক 34045545555 


"০ ঠা পা ০৩ পাপ শা০প 
ধু 40117502576 


১৬৮৬. আবু বাকরা রে) ..... আবু সাঈদ রো) রাসূলুল্লাহ্‌ শু থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি 
তা থেকে নিষেধ করেছেন যেমনিভাবে এ বিষয়টি মু'আয্‌ ইব্‌ন আফ্রা (রা) রাসূলুল্লাহ্‌ গরু থেকে 
রিওয়ায়াত করেছেন। 


or eee পা 9০৩4 


০০ ৪১৯১ ০155 80155 ১5০০0 YG ০৯0 JG 2১৯ ০) (১৪ ১74৬ 


_ 2৯ হু 41145 ১০ aia Cl 


১৬৮৭. ইব্‌ন খুযায়মা (র) ..... আবু সাঈদ (রা) রাসূলুল্লাহ্ঞ্ঞ্ঃ থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 
০0021 ১০০৯1 UG ৪০৯ nl ০৪০ ও 551 ৩১০৯ nl (5১2৮85/4 


- ১১৯১ বট ৭01 ৯৮০ ০০২১৭ 1 ০০ ১০11 32০5০055 5 
১৬৮৮. ইব্‌ন মারযুক রে) ..... আবু সাঈদ রো) এর বরাতে রাসূলুল্লাহ থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


€.: পু পক ক 59:04. ০ ৮% নে প 20 প9 পেরু ৭9০০ EAH 
PAE LE 2b ০% ০. [তা 


চা তেরে ররর ররর লে রাত 


১৬৮৯, ফাহাদ রে) 2 আবু সাঈদ খুদ্রী রো) এর বরাতে রাসূলুল্লাহ্‌ শু; থেকে অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। | 
০০০২৯৮০০১০০ ৮৯ Ne ph lL bs LD 0০ ১৭, 


পপ পি 2৬ “০2-৪০ ৩.০4" 2816) ৮2 পদ 


চিরা রানির 


. ১৬৯০. কা বা ইব্‌ন উমর রো) এর 
বরাতে রাসূলুল্লাহ্‌ ই থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 


লে] এত ০০ বিড LS JG AE EE EOE EE ১7৭১ 
২০ 401 ৩০১ 5285 ও 8৩০ CALS UG ৫ ১ ০1০০০ 5 0৪ nial 


২০৪০ (2 411108550৯5 ১০ চুন 01 ঠা 60085 


পা ০. ০০ 7) ৮০ “02০ 2 


b < নি ৯ Ghd 0d Ke 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত | ৫৮৭ 


১৬৯১. আবু বাকরা রে) ..... হুমরান ইব্ন আবান (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ 
‘আমাদেরকে মুআ'বিয়া ইব্‌ন আবু সুফ্য়ান (রা) খুত্বা প্রদান করে বলেন ৪ হে লোকেরা, তোমরা 
অবশ্যই এরূপ একটি সালাত পড়ছ, অথচ আমরা রাসূলুল্নাহ্‌গ্র৪ু্ণ -এর সাহচর্য লাভ করেছি, আমরা 
তাকে উক্ত সালাত পড়তে দেখিনি; বরং তিনি উক্ত সালাত থেকে নিষেধ করেছেন অর্থাৎ আসর 
গিরি 


9 soe eI z পপ EE এলৰ Ee “কণ 


al Ea Ld ভেরি 


LI 2১১৫ এই ১০] আও ০০৮০এ। 5৪ এস চে এ 
১৬৯২. , ইউনুস (র) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ্‌ প্রঃ ফজরের পর সূর্য 
উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সালাত থেকে নিষেধ করেছেন। 
বস্তুত রাসূলুল্লাহ্‌ শপ থেকে মুত্ওয়াতির সনদে হাদীসসমূহ এসেছে যাতে আসর পরবর্তী সূর্য অস্ত 
যাওয়া পর্যন্ত সালাত থেকে নিষেধ রয়েছে । এরই উপর তীর পরে তীর সাহাবীরা আমল করেছেন । 
অতএব কারো জন্য এর বিরোধিতা করা আদৌ সমীচীন হবে না। 
সাহাবা (রা) থেকে আসর পরবর্তী সালাত বিষয়ে বর্ণিত কিছু হাদীস 


25041 ১০ ০৮ nl ০০ নেহি 10০ রি 2s 70154105855 
i sla এ৪ ০৫০০০১84454 ০০5১0505০০5 fy ১2১১ 

° 71 
১৬৯৩. ইউনুস (র)..... সায়িব ইব্ন-ইয়াধিদ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি উমর ইখনুল খাত্তাব 
(রা)-কে দেখেছেন যে, তিনি মুন্কাদির (র)-কে আসর পরবর্তী সালাতের কারণে প্রহার করছেন। 


EE ME JE EEL ০০৪০ 05110850500 SMES oi 
ঞ ১১০০ MEE এত ০, nl se 


পা ০ 


১৬৯৪. ইব্‌ন আবী দাউদ (র) ..... ইন শিহাব (র) থেকেন্উবর্ণনা করেন যে, তিনি হর 
রিওয়ায়াত করেছেন। 


১০০৯০90৪06৪ ০ El A 0505 ei \140 
0৩৮০০ la 855581০০৮০5 54305 40১5 Be ll 


তালি EE ০০০ ০০০ 2৪ ঠা 
১৬৯৫. ইয়াযিদ ইব্‌ন সিনান রে) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ৪ উমর (রা) আসর পরবর্তী সালাতকে মাকরহ মনে করতেন। আর উমর রা) যা মাক্রহ 
মনে করেছেন আমিও তা মাকরূহ মনে করি । 


www.waytojannah.com 


Contents 


৫৮৮ তাহাবী শরীফ 
০৪৯ ৬৯১০২০৩০৬৮৪ 550 ১০৯ ৩২০ (5 JG 8১৬2 ৬1 (১৪১৯ - a1 

রানি 4 উড ১০০০০ 
১৬৯৬. আবু বাকরা (র) ..... সুলায়মান রে) EG তিনি'অনুরূপ উল্লেখ করেছেন। 


ত শপ পা 9 ০49 # 0 


JE ES EE REG LEGS —\1AV 
9| ৯০৫1 2১৮০ CEU ৯০ PEE 098 CEN ae 901 

HSS ELE SS al SL 
১৬৯৭. ইবৃন মারযুক রে) ..... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আমি উমর 
(রা)- TT NNR থাকেন 


তা Sa 


94519: 4 #0 


ER EEE 8 

তে এ এ] ১২৮০2211531 0৯০1 ১55 
১৬৯৮. ইব্‌ন মারযূক (র) ..... . আবূ জাম্রা (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি ইব্‌ন 
আব্বাস (রা)-কে আসর পরবর্তী সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন £ আমি উমর 
রি টি যখন তিনি কাউকে আসর পরবর্তী সালাত আদায় করতে দেখতেন । 


১০ ১৯101 ৭ bs «ll ৮০ LS JUG 5915 EGE UG IEG ৮211৯ 5১5৭৭ 


কিরাত ৩ ৫% ০. 


252১ ০ ০০০০০ ৮৯০০ ০০৪ 25 ss 2302০251201 ০০৮৪1 Syl 


চি 


A 


প্র 
0 পপ পাপা 


উনি 1 


পা 9849 


:-০৯১০১ dl ১১৫৮৪ রর ১1745 305 ০5 ০০০ ০198 
১৬৯৯. আবূ বাকরা রে) ..... ৰূরা ইব্‌ন আ'যিব রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 
আমাকে সুলায়মান ইব্‌ন রাবী“আ রে) তার কোন এক প্রয়োজনে উমর ইব্নুল খাত্তাব (রা)-এর নিকট 
প্রেরণ করেন। আমি তার নিকট গেলাম । তিনি আমাকে বললেন ঃ তোমরা আসরের. পরে. সালাত 
আদায় করবে না। আমি তোমাদের জন্য আশংকা করছি যে, যেন এটি লোকদের জন্য ভিন্ন হিসাবে 
রেখে না যাও। | ৃ 


#0 #.0- পা #02 


1921 ১৯ ১৮০ DEST ৩৪ LS 05 JG S519 ৬2 08 YG ৪০৪৫ ৩৯ (554০, 


পল পল" 2 ০০০৫ 


৩৮৭১০২৫০০০৯ ২০০ JG sl ১০ ES pl TE 
JE EL EE SNE EE তে, ১০০ ০৯5 Ut aici ০৪৪ aad 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত I - ৫৮৯ 


১০৫০১ EE 018৩৮৮2০9৪1 59০88 St, oS 505 5483 sali ৯১৬0০ 


ঞ ভিপি 


এট চা ও 22551 


১৭০০. আবূ বাকরা (র) ..... রাফি‘ ইব্‌ন খাদিজ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ 

_ আসরের দু'রাক'আত সালাত আমার ছুটে গিয়েছিলো । আমি উক্ত দু'রাক'আত (সালাত) আদায় 
করতে দাড়ালাম, এমন সময় উমর (রা) চাবুক নিয়ে আমার নিকট উপস্থিত হয়ে গেলেন । আমি যখন 
সালাম ফিরালাম, তখন তিনি (আমাকে) বললেন, এটি কিসের সালাত ? আমি বললাম, আমার 
দু'রাক'আত (সালাত) ছুটে গিয়েছিলো, তা আদায় করতে দীড়িয়েছিলামএ তখন তিনি বললেন, আমি 
ভেবেছিলাম, রমার পারা দা হাতির টি হানি 
তোমাকে কঠিন শাস্তি দিতাম । 


$১:4/-১০১৯০০১৪ ০৪০০৪ ৯ ও 03358 0৮ i 


১৭০১. a (র) ..... . রাফি' (রা) থেকে কারা যে, তিনি অনু রিওয়ায়াত 
করেছেন। 


তির রিনা Y 
endl niecn in Bap pr ot 42১১১ 


CL tt rN Li 
১৭০২, ফাহাদ (র) ..... আবু সাঈদ খুদ্রী (রা) থেকে বর্ণনা-করেন যে, তিনি বলেছেনঃ উমর (রা) 


আমাকে নির্দেশ দিয়েছেন, রিকি যর রব মারব গহনার সাত 
প্রহার করতে । 


15025 (5৮105 0081 ৯1620২১৮০৯1 ০২১৯০ AVN 


OEE a Al ৬১০ ১৪৪০২ এত 55 এ ৬১০০০৮০৯৭১৯ 

০০০৭] ৬০ lll ০ al ০০০ এপ ৬ এ ১৫০৩৪ ০০৪৪। 
১৭০৩. হুসায়ন ইব্‌ন হাকাম আল-জীষী রে) রা আশ্তার (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেনঃ খালিদ ইব্ন ওয়ালীদ (রা) আসর পরবর্তী সালাতের কারণে লোকদেরকে প্রহার করতেন । 


চা {ie : ৩ ৮১২১৪ 


৮০০ ভাসি 0০০০৯১৮১৪৮০ ৪ ES UG, ০১০ ৯১৬, 2. 
১] এ San Sl ০৪ 2০01৯১১০০৫০ ০ 96৭ ধা ১৭১০ ১৪০৮০ 


www.waytojannah.com 


Contents 


৫৯০ | ২ তাহাবী শরীফ 


হি 
১৭০৪. ইব্‌ন মারযুক রে) ..... ডা থেকে বর্ণনা করেন যে, হিং জিরার 


আসর পরবর্তী দু'রাক'আত সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, তিনি তাকে নিষেধ করে নিমের 
আয়াত তেলাওয়াত করলেন ঃ 
১০০ lp OS Nl 2৮453 041 ৪ 01০৯০৯০১০৯০ ৫ SES ay 
- U3 aed 
অর্থঃ আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে নির্দেশ দিলে কোন মু'মিন পুরুষ কিংবা মু'মিন নারীর সে 
বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকবে না। (৩৩ ৪ ৩৬) 
বস্তুত রাসূলুল্লাহ্‌ শ্হ্ং -এর এ সমস্ত সাহাবী উক্ত দু'রাক'আত থেকে নিষেধ করছেন এবং সমস্ত 
সাহাবীগণের উপস্থিতিতে উমর (রো) উক্ত দু'রাক'আতের কারণে প্রহার করেছেন, এ ব্যাপারে তাদের 
কেউ এ বিষয়ে আপত্তি জ্ঞাপন করেননি । অথচ তারা ছিলেন রাসূলুল্লাহ্‌ প্রঃ -এর যুগের অত্যন্ত 
নিকটবর্তী যুগের লোক। 
কোন প্রশ্নকারী যদি প্রশ্ন উথাপন করে বলে যে, উম্মে সালামা (রা) সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ্‌ 
হস উক্ত দু'রাক'আত থেকে অবশ্যই নিষেধ করতেন । তারপর তিনি তা পড়েছেন, যেদিন তিনি যুহর 
পরবর্তী দু'রাক'আত ছেড়ে দিয়েছিলেন। | 
অনুরূপ আমি বলব, যে ব্যক্তি যুহরের পরবর্তী দু'রাক'আত ছেড়ে দিয়েছে সে উক্ত দু'রাক'আত 
(সুন্নাত) আসরের পরে কাযা পড়বে । কিন্তু কেউ আসরের পরে উক্ত দু'রাক’আত (সুন্নাত) ব্যতীত 
অন্য কোন নফল সালাত পড়বে না। 
এর উত্তরে তাকে বলা হবে যে, রাসূলুল্লাহ্‌ ৪ যখন উক্ত দু'রাক'আত পড়ছিলেন তখনই তিনি উক্ত 
দু'রাক'আতের কাযা থেকে নিষেধ করেছেন। এ বিষয়ে নিম্নোক্ত হাদীস লক্ষণীয় ৪ 


০০ LL ০০ ০5 01008 ১১০৯ 0৪ SUG 0০৯ Ls il 1-১%,০ 


& 44 4০০০ ০ ১৫৪ ৪০ 401 ৩৬০ CLs pl ১5১০২ ৮০০০৪১২০১৪ 


2-0 02 


১511 55150154101 0০5 2 ও wis ৮১০০১ ০০5 (5 0015 ll 
CLs ll ১০ Col ৫১০০৬০১০৪০৪ YC ০0৩ ০৪০৭ 
-% JG CSG (50 a Uys Loli oi 


১৭০৫. আলী ইৰ্ন শায়বা (র) টিটি উম্মে সালামা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 
রাসূলুল্লাহ্‌ হক আসরের সালাত আদায় করেন। তারপর আমার গৃহে প্রবেশ করে দু'রাক'আত 
(সালাত) আদায় করেন। আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল, এরূপ সালাত তো আপনি (কোন দিন), 


www.waytojannah.com 


Contents 


অধ্যায় £ঃ সালাত ৫৯১ 


আদায় করেননি। তিনি বললেন, আমার নিকট সম্পদ এসেছিলো যা আমাকে যুহর পরবর্তী 
দু'রাক'আত থেকে বিরত রেখেছে, উক্ত দু'রাক*'আত আমি এখন আদায় করছি। আমি বললাম, হে 
আল্লাহ্‌র রাসূল, উক্ত দু'রাক'আত ছুটে গেলে আমরা কি তা কাযা করতে পারব ? তিনি বললেন, না। 
এ হাদীসে রাসূলুল্লাহ্‌ গরু্ঃ যুহর পরবর্তী দু'রাকআতকে আসরের পরে কাযা করতে নিষেধ করেছেন। 
এতে বুঝা" গেল যে, উক্ত দু'রাক'আত কারো কাযা হয়ে গেলে এর বিধান রাসূলুল্লাহ্‌ গু -এর 
বিধানের পরিপন্থী (অর্থাৎ সুন্নাতের কাযা রাসূলুল্লাহ্‌পু-এর জন্য নির্দিষ্ট) । অতএব আসর পরবর্তী 
দু'রাক'আত এবং আসর পরবর্তী নফল সালাত কারো জন্য কোন মতেই জায়িয নেই। 

তাছাড়া এটি যুক্তিভিত্তিক দলীলও বটে । আর তা এভাবে যে, যুহর পরবর্তী দু'রাক'আত ফরয নয়, এ 
দু'রাক'আত যখন ছুটে যায় এবং আসরের সালাত আদায় করে নেয়া হয়। আসরের পর যদি উক্ত 
দু'রাক'আত আদায় করা হয়, তাহলে উক্ত দু'রাক'আতকে এমন সময়ে নফলরূপে পড়া হবে যা 
নফলের ওয়াক্ত নয়। এ কারণেই আমাদেরকে আসর পরবর্তী নফল (সালাত) থেকে নিষেধ করা 
হয়েছে। আর উক্ত দু'রাক'আত এবং অবশিষ্ট নফল সালাত এ ব্যাপারে সমান আর এটি-ই হচ্ছে, 
আবু হানীফা (র), আবু ইউসুফ (র) ও মুহাম্মদ (র)-এর উক্তি ও অভিমত। 


“290 +0 


Cease 0214৯০18 ৮ 491 ০০০15 র 

৩৫. অনুচ্ছেদ £ মুকতাদী দু'জন হলে ইমাম তাদেরকে কোথায় দীড় করাবেন? 
আবু জা”ফর তাহাবী রে) বলেন £ আমরা রুকৃণ্র মধ্যে তাত্বিক (উভয় হাত উভয় হাটুর মাঝখানে 
রাখা) শিরোনামে আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ (রো) থেকে বর্ণনা.করে এসেছি যে, তিনি আলকামা রে) 
এবং আসওয়াদ (র)-কে নিয়ে সালাত আদায় করেন এবং একজন কে তার ডান দিকে অপরজনকে 
তীর বাম দিকে দীড় করিয়ে দেন। বর্ণনাকারী বলেন £ তারপর আমরা রুকু করেছি, আমরা আমাদের 
হাতকে হাঁটুর উপর রেখেছি। তিনি তীর হাত দিয়ে আমাদের হাতকে মেরেছেন এবং ‘তাত্বিক’ 
করেছেন। সালাত শেষে তিনি বলেন যে, রাসূলুল্লাহ্‌ হুই অনুরূপ করেছেন। 
বস্তুত আমাদের নিকট উল্লিখিত বক্তব্যের দুটি সম্ভাব্য ব্যাখ্যা রয়েছে ৪ (ক) রাসূলুল্লাহ্‌ শ্রু্্ূ থেকে যা 
উল্লেখ করা হয়েছে. অর্থাৎ তিনি ‘তাত্বিক’ করেছেন খে) এটিরও সম্ভাবনা রয়েছে যে, “তাত্বিক 
হচ্ছে দু'মুক্তাদীর একজনকে তার ডানে এবং অপরজনেক বামে দাড় করিয়ে দিয়েছেন। 
রি রনি রর RRC ART দিদি 
দেয়া যাক, দেখা যায় ৪ 


রব 8 জী, কা টিক 8. ৬ ক 2৮218717637 পি 
41৮45 ১৯১1৩ 287 0১৯৭ ৯1 431 ৮০১৯৮০৪ ১৬০41 ৮৮৩৪ ১১৯৫৪ 


www.waytojannah.com 


. | Contents | 
৫৯২ | | | ্‌ " তাহাবী শরীফ 


ত পলা পাতা পা 


31 ০১০০৪ SE 41 1৮-5 ৩২৩০০ LD DLS Si be ০৯২ 


১৭০৬. জা হন টিউনার জিনের আমি 
এবং আমার চাচা দ্িপ্রহরে আবদুল্লাহ্‌ ইব্ন মাসউদ (রা)-এর কাছে গেলাম । তিনি সালাত (যুহর) 
কায়িম করলেন । আমরা তীর পিছনে দাড়িয়ে গেলাম । তিনি আমাদের একজনকে তীর ডানে এবং 
অপরজনকে তীর রামে দাড় করিয়ে দিলেন। অর্থাৎ তিনি-আমাদেরকে তার ডানে এবং বামে দাড় 
করালেন। এবং সালাত শেষে বললেনঃ যখন লোক তিনজন হত, তখন রাসূলুল্লাহ শুই এরূপ 
করতেন। 

এ হাদীস দ্বারা বুঝা যাচ্ছে যে, “রাসূলুল্লাহ্‌ পর অনুরর্পকরেছেন” আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা)-এর 
85 'অহযাতি ররর বরাক ভারে বিহার 
করানো। রি গা 


4:64. 


০3৫043১5১52 9255855050.5528 ভিলা 


৯১৫১৯1০2105 ৮৪ all ai al, 47 
JG ১1501 11৯০৩০০৪900 ete ০৪ Gh ওত এও 


0৯5০ 05419555518 সিএ ২১০ 441৮০০১৯৮০০ Al JG al yl 
00 ১৪১১/০১| 1১১0৪১১৯1০1 OATS Sais ০৪ ৮০৯ US SSI UL 


coc 25 


12 দিস ১৮৭ 


রর রি 0987 0০৮ গত 


ভিজা (র) ..... হা (র) থেকে বর্ণনা করেন যে; তিনি বলেছেন: 
আমি এবং শু'আয়ব 'ইব্নুল হার্হাৰ (র) উভয়ে-ইব্রাহীম রে)-এর নিকট .ছিলাম। আসরের 
(সালাতের) সময় হলে ইব্রাহীম (র) আমাদেরকে নিয়ে সালাত. আদায় করলেন । আমরা তীর পিছনে 
দাড়ালাম । তিনি-আমাদ্রেরকে তারু-ডানে এবং রামে করেছিলেন, রারী-বলেন, আমরা যখন সালাত 
শেষ করে বাড়ীর উদ্দেশ্যে বের হলাম, তখন ইব্রাহীম (র) বললেন, ইব্‌ন মাসউদ রো) বলেছেন, 
তোমরা অনুরূপ সালাত আদায় করবে। অমুক যেভাবে সালাত পড়ে সেভাবে পড়বে না। রাবী বলেনঃ 
আমি এ ঘটনা মুহাম্মদ ইব্ন_সিরীন (র)-এর নিরুট উল্লেখ করে বললাম কিন্তু. তাকে ইব্রাহীম 
(র)-এর নাম বললাম না। তিনি বললেন, এ ইব্রাহীম রে) অবশ্যই তা আলকামা রে) থেকে 
রিওয়ায়াত করে বলেছেন। আমার ধারণা মতে ইব্‌ন মাসউদ (রা) তা মসজিদের স্থান সংকীর্ণ হওয়ার 
কারপ্রে অথবা-এতে তীর-মতে কোন-উযর বিদ্যমান থাকার কারণে করেছেন। এরূপ. নয়. যে, তা 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ সালাত | ৫৯৩ 


সুন্নাত হিসাবে করেছেন। রাবী বলেন, আমি তা শা*বী রে)-এর কাছে উল্লেখ করলাম, তিনি বললেন 
যে, এটি অবশ্যই আলকামা ইবন আওন এর ধারণা । 

এ হাদীসের দ্বারা বুঝা গেল এটি ইব্‌ন মাসউদ (রা)-এর আমল ৷ এটিকে শা'বী রে) এবং ইব্‌ন 
সিরীন (র) আলকামা রে) সূত্রে রাসূলুল্লাহ্‌ প্ুহঃ-এর উক্তি মোরফু) হিসাবে উল্লেখ করেননি । 

এটিও হতে পারে যে, আলকামা (র) শা*বী (র) এবং ইব্‌ন সিরীন রে)-এর নিকট এ কথা উল্লেখ 
করেননি যে, ইব্‌ন মাসউদ (রা) তা রাসূলুল্লাহ্‌ গু থেকে উল্লেখ করেছেন। তারপর তা আসওয়াদ 
(র) নিজের ছেলেকে রাসূলুল্লাহ্‌ ভই 545 
Hic 0 রা 


z 


85485812215 
০ 4০401 ৮5০ 2 905 dere (৮:51 013 alia 


১০5০0 SES LL so SAD 4১০০০৪০১০৬১ 


পাপা পা পাশা পা ০৩ 


টি ১৮ Uns তিন ESS play be POS hn ৯০৯৭ ০৮৯৩2 
১৭০৮. হুসায়ন ইব্‌ন নস্র রে) ..... উবাদা ইব্‌ন সামিত (রো). থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেনঃ আমরা জাবির (রা) এর নিকট এলাম, জাবির রো) বলেন, আমি রাসূলুল্লাহ্উঃ-এর নিকট 
এলাম আর তিনি তখন সালাত আদায় করছিলেন । আমি তার বামে দাড়িয়ে গেলাম । তিনি তার হাত 
দিয়ে আমাকে ধরলেন এবং আমাকে ঘুরিয়ে তার ডানদিকে দাড় করিয়ে দিলেন । (এমন সময়) জাবির 
ইব্‌ন সখর রো) এসে তার বাম দিকে দাড়িয়ে গেলেন। তিনি হাত দিয়ে আমাদের উভয়কে তার 


০ M ০৮ ০০ 5 ০৫ বরুড তে পা পা $< 9৩749 পাপা পাঠ চে পঠন 
কি 10০ 51 ৮৪৪ ০1 01৩০৪ ০০৪৬৪0১০৯৮৭ 
Aone AEA NA হি 


4245০ NT Ee রি 
ses ell 55647055724, HELO NEE 


c+ 0 G4 ০/০০০০ 


9০515952247 ডি লন 0103 ১ SG 
১৭০৯. ইউনুস (র) ..... আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, তার দাদী মূলায়কা রো) 
রাসূলুল্লাহ্‌ প্রহর -কে স্বহস্তে পাকান খানার জন্য দাওয়াত করেন। তিনি তা থেকে খেলেন। তারপর 
বললেনঃ তোমরা দাড়াও, আমি তোমাদেরকে নিয়ে সালাত পড়ব । আনাস রো) বলেন, আমি 
আমাদের একটি চাটাইয়ের উদ্দেশ্যে দাড়ালাম, যা দীর্ঘ দিনের ব্যবহারে কালো হয়ে গিয়েছিল । আমি 
তাহাবী শরীফ ১ম খণ্ড -৭৫ 


WWW.Wwayto) annah.com 


Contents 


৫৯৪ তাহাবী শরীফ 


তা পানি দিয়ে ধুয়ে নিলাম ৷ রাসূলুল্লাহ্‌ প্রঃ দাড়ালেন, আমি এবং একজন ইয়াতীম তীর পিছনে 
কাতার করে দাড়ালাম । আর আমাদের পিছনে দীড়ালেন বৃদ্ধা । তিনি আমাদেরকে নিয়ে দু'রাক'আত 
সালাত আদায় করলেন তারপর তিনি ফিরে গেলেন। 

যদি কেউ এ প্রশ্ন উত্থাপন করে যে, ইব্ন মাসউদ (রা) পূর্বে বর্ণিত এর আমল তো নবুওয়াত যুগের 
পরের ঘটনা । এতে বুঝা যায় যে, এটি নাসিখ তথা রহিতকারী এবং ইমামের সামনে দাঁড়ানোর 
রিওয়ায়াতসমূহ মান্সৃখ রেহিত)। 

এর উত্তরে বলা যায় যে, তাকে বলা হবে যে, ইব্‌ন মাসউদ (রা) ভিন্ন অপরাপর সাহাবী থেকে বর্ণিত 
আছে যে, তারা এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ পু -এর ইন্তিকালের পরে জাবির রো) এবং আনাস (রা)-এর 
রিওয়ায়াতের অনুরূপ আমল করেছেন । অতএব যদি ইব্‌ন মাসউদ (রা)-এর আমল রাসূলুল্লাহ্‌ প্র 
-এর যুগের পরের ঘটনা হওয়ার কারণে তা নাসিখ হওয়ার দলীল হয়, তাহলে ইব্‌ন মাসউদ (রা) 
ভিন্ন অন্যদের থেকে বর্ণিত রিওয়ায়াত বিরোধীদের নিকট নাসিখ হওয়ার দলীল হবে নিঃসন্দেহে । 

এ বিষয়ে ইব্‌ন মাসউদ (রা) ভিন্ন অন্যদের কিছু রিওয়ায়াত উল্লেখ্য ৪ 


18571 রি বে ০০৯১ রে Fa Ee te ere ১৬), 


নী ৪ £5 ০ 


57177577557 


AE 3৯3 lols 581250১2৮78 শত ০৪ Ab ০0510105৬০০ 
১৭১০. ইউনুস (রে) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আমি 
দুপুর বেলা উমর (রা)-এর নিকট এলাম, এসে দেখতে পেলাম তিনি সালাত আদায় করছেন । আমি 
তার বামে দাড়িয়ে গেলাম, তিনি আমাকে তার ডান দিক দিয়ে পিছনে করে দিলেন । তারপর ইয়ারফা 
00705855555555550550954559 
করলাম । 
ES 005 ২৮055 SOG lil ও 52 191 EE 0105 ০4541 ০2 82 aS 
১০১০ 0582 0০ ০০ ৮৮৭০০৮৮৮00৪ 231 415195 ৮০৯৮ ৬৪ ৩৪ সিএ 
১২৮০০৪৯০ SEL না এ ০৪ ০৫০ bola ৯০ 09 2০৩৪ 
০ LL ৮৩০৩8৩8998৩ % -- ০ 
১৭১১. বকর ইব্‌ন ইদ্রিস রে) ..... সুলায়মান ইব্‌ন ইয়াসার রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি ইব্‌ন উত্বা (র)-কে বলতে শুনেছি যে, সালাত কায়েম হতে যাচ্ছে, অথচ মসজিদে 


তখন শুধুমাত্র মুআয্যিন, জনৈক ব্যক্তি এবং উমর (রা) উপস্থিত ছিলেন । উমর (রা) তাদেরকে তীর 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ সালাত ৫৯৫ 


তাহাবী (র) এর যুক্তিভিত্তিক দলীল 
তারপর আমরা এর যুক্তিভিত্তিক দলীল অনুসন্ধানে প্রয়াসী হলাম । আমরা মৌলিকভাবে দেখতে 
পেলাম যে, ইমাম যদি একজন মুক্তাদী নিয়ে সালাত আদায় করেন, তাহলে তাকে তার ডান দিকে 
দীড় করাবেন। আনাস (রা) বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ্‌ ০০ 
রয়েছে। 


পি ৮০ - ১০০২৭ ৮০ ৯৮০৪ 0০০10500০৭৪ ০২ ১০৪১০ ০ 
ti ai 0 8 ৮11 ০5 005 হি 201 ০৬ 2) mle ০৩] ০৮০ rs 


7 কে রীতি 
১৭১২. বকর ইব্‌ন ইদরিস (র) ..... ... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ 
আমি রাসূলুল্লাহ্‌ প্রঃ -এর নিকট এলাম, তখন তিনি সালাত পড়ছিলেন। আমি তার বামে দাড়িয়ে 
গেলাম, তিনি আমাকে ধরে তার ডান দিকে দাড় করিয়ে দিলেন। 
বস্তুত এটি হচ্ছে ইমামের সাথে (মুক্তাদী) একজন হলে তার স্থান । আর যদি তিনজন নিয়ে সালাত 
আদায় করতেন, তাহলে তাদেরকে তার পিছনে দাড় করাতেন। এ বিষয়ে আলিমদের মতবিরোধ 
নেই । হাঁ তাদের মতবিরোধ হচ্ছে (যদি) মুকতাদী দু'জন হয়। (এ বিষয়ে) তাদের কেউ বলেছেন, 
একজন কে যেভাবে দাড় করাবে, দু'জনকেও সেভাবে দাড়া করাবে (অর্থাৎ ডানে-বামে)। আবার 
তাদের কেউ বলেছেন, তিনজন মুকতাদীকে যেভাবে দাড় করাবে, দু'জনকেও সেভাবে দাড় করাবে। 
এ বিষয়ে আমরা অনুসন্ধান করলাম যে, দুজনের বিধান কি তিনজনের মত না একজনের মত ? 
দেখলাম যে, রাসূলুল্লাহ্‌ গরু বলেছেন ৪ {০02 ০4৪৮৪ (০১ 5১3 দু'জন বা ততোধিক হচ্ছে 
জামা“আত। 7 
০2 ৮০১০১ LE ০০৯০ ১০ ৭11 ৮55 CS UG 25১2 সপন 1 CHS Wy 
১০১৮২ ee fl ৩০ ১৯৯ ০০ এ ১০০১ ০২ ESAT 9585 ৯০৪ 
LED পি 411 05০ কেও wi পু জেনি 
১৭১৩. এ বিষয়ে আহমদ ইব্‌ন দাউদ রে) ..... আবূ মুসা আল-আশৃআরী (রো) রাসূলুল্লাহ্প্রঃহ থেকে 
রিওয়ায়াত করেছেন। রাসূলুল্লাহ্‌ গত দু'জনকে জামাআত সাব্যস্ত করেছেন। অতএব দু'জনের বিধান 
হবে দু'য়ের অধিকের বিধান; দু'অপেক্ষা কর্মের বিধান এতে প্রযোজ্য হবে না। 
এ বিষয়ে কুরআন শরীফে দেখেছি আল্লাহ্‌ তা'আলা মা-শরীক (বৈপিত্রেয়) (একজন) ভাই অথবা 
(একজন) বোনের জন্য (মীরাছের ক্ষেত্রে) ষষ্ঠাংশ (উ) ফরয করেছেন। আর দু’ বা অধিকের জন্য 
এক তৃতীয়াংশ (২) ফরয করেছেন । বাপ-শরীক (বৈমাত্রেয়) এক বোনের জন্য নির্ধারণ করেছেন 
অর্ধেক । আর দু'বোনের জন্য নির্ধারণ করেছেন দু-তৃতীয়াংশ। অনুরূপভাবে তিন বোনের জন্য ও 
দু-তৃতীয়াংশ নির্ধারণের ব্যাপারে আলিমগণ এঁকমত্য পোষণ করেছেন.। অনুরূপভাবে তারা একমত্য 
পোষণ করেছেন যে, এক কন্যার জন্য অর্ধেক, দু'য়ের অধিক কন্যার জন্য দু-তৃতীয়াংশ। ইব্‌ন 


Wwww.waytojannah.com 


Contents 


৫৯৬ ; _ তাহাবী শরীফ 


মাসউদসহ অধিকাংশ আলিমগণ বলেছেন, যে, দু'জনের জন্যও দু'তৃতীয়াংশ । কন্যা তার পিতার 
উত্তরাধিকারের ব্যাপারে বোন তার ভাই থেকে উত্তরাধিকার পাওয়ার অনুরূপ । তাহলে দু'কন্যাও 
পিতার উত্তরাধিকারের বিষয়ে দু'বোনের অনুরূপ নিজেদের ভাই থেকে উত্তরাধিকার পাওয়ার : 
ব্যাপারে । অতএব আমাদের উল্লিখিত বর্ণনার দ্বারা সাব্যস্ত হলো যে, দু'য়ের বিধান হচ্ছে, জামাআতের 
বিধান। একের বিধান নয়। 

(ইমামত অধ্যায়ে) যুক্তিভিত্তিক বিশ্লেষণ হচ্ছে এই যে, সালাতে ইমামের সাথে দু'জন মুক্তাদীর 
দাড়ানোর অবস্থান হবে জামাআতের অবস্থান। একজন মুক্তাদীর অবস্থানের অনুরূপ নয়। 

এতে জাবির (রা) ও আনাস (রা) যা রিওয়ায়াত করেছেন এবং উমর (রা) যা আমল করেছেন তা 
সাব্যস্ত ও প্রমাণিত হয়। আর এটি-ই হচ্ছে আবু হানীফা (র), আবু ইউসুফ (র) ও মুহাম্মদ (র)-এর 
উক্তি ও অভিমত ৷ হা আবু ইউসুফ (র) এতটুকু বলেছেন যে, ইমামের ইখ্তিয়ার রয়েছে, যদি তিনি 
ইচ্ছা পোষণ করেন তাহলে ইব্‌ন মাসউদ (রা) যা রিওয়ায়াত করেছেন তা করতে পারেন, আর যদি 
ইচ্ছা করেন, তাহলে আনাস (রা) ও জাবির (রা) যা রিওয়ায়াত করেছেন তা করতে পারেন । আবু 
হানীফা (র) ও মুহাম্মদ রে)-এর উক্তি এ বিষয়ে আমাদের নিকট অধিক পসন্দনীয়। 


(৯0655015০০6 
৩৬. অনুচ্ছেদ ঃ সালাতুল খাওফ-এর বিবরণ 
5 55647581875 1০০ 1০215০৯7১১৪ 


#0 


2 


০৮ পা 99৩ পা ০৩ ০ টা ভিন 271৫1 এজ তি জু ie ০ 4 টনি CUE কু ৮ 


(তে পা 
ol “9 


Zee eH Oe 


lB oa OE ALI) 
১৭১৪. ইব্‌ন আবী ইমরান রে), ইব্‌ন মারযুক (র), আবদুল আযীয ইব্‌ন মুআ+বিয়া রে) ও সালিহ 
ইব্‌ন আবদুর রহমান (র) ..... ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ আল্লাহ 
তা'আলা তোমাদের নবী এল -এর জবানীতে বাড়িতে অবস্থানকালে চার রাক'আত, সফরে 
দু'রাক'আত এবং ভীতিকালে এক রাক'আত (সালাত) ফরয করেছেন। 
আবূ জা'ফর তাহাবী (র) বলেন £ একদল আলিম এ হাদীস গ্রহণ করেছেন এবং তারা এ 
রি ভরি গিরি দিনার জামার ত হক 
করেছেন । 
বস্তুত এ বিষয়ে তাদের বিরুদ্ধে দলীল হচ্ছে £ আল্লাহ্‌ তা'আলা বলেছেন ৪ 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় £ সালাত | ্‌ ৫৯৭ 
বিলি 8 0 
অর্থ ঃ এবং তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের সংগে সালাত কায়েম করবে তখন 
তাদের এক দল তোমার সাথে যেন দাড়ায় এবং তারা যেন সশস্ত্র থাকে । তাদের সিজ্দা করা হলে 
তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে, আর অপর একদল যারা সালাতে শরীক হয়নি তারা 
তোমার সাথে যেন সালাতে শরীক হয়৷ (৪ ৪ ১০২) 
বস্তুত আল্লাহ্‌ তা'আলা সালাতুল খাওফ কে নিজ কিতাবে (কুরআন) সুস্পষ্টরূপে বর্ণনা করেছেন । 
অনুরূপভাবে ইমামের সাথে প্রথম রাক'আত পূর্ণ হওয়ার পর অবশিষ্ট দলের তোয়িফার) সালাতকে 
ফরয করেছেন । 
অতএব এর দ্বারা প্রমাণিত হলো যে, ইমাম ভীতির অবস্থায় সালাতুল খীওফ দু'রাকআত আদার 
58517575551 
(বৈধ) নয় যা কুরআন শরীফের দ্যর্থহীন বর্ণনার (০৭) পরিপন্থী । 
75541 5৮7 রত রা 


ELSE AAA 


EE ১০৮০৮ 05 45 88০0২ ২ 05 ০৪ গত ০২ প508১৯ 


Led ns mle obs ls ১ ৭01 5৮৮5 0০১00102155 
Eos ll ০5৩ এ ০১৫১৮৭]।৩ BA ৪৩/০০ 5 ১৪ ২ 401 454০ sm 
AICS ৩৫১৬৯ ০৯৩ ০৪০৪ ০৫০১ ANS FNP EE 


ডি 25258০66০০৪ ০৯ GUS Al ea 6৯0৩ 
- 8০ ২8505 015 ০০২৭০ এষ 


১৭১৫. আলী ইব্‌ন শায়বা (র) ..... উবায়দুল্লাহ ইবৃন আবদুল্লাহ্‌ রে) সূত্রে ইব্‌ন আববাস রো) থেকে 
বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহর 'যী-কায়াত' যুদ্ধে সালাতুল খাওফ আদায় করেছেন। 
তখন মুশরিকরা কিব্লা এবং তার মাঝখানে অবস্থান করছিলো । একদল তার পিছনে কাতারবন্দী হয়ে 
দাড়ায় অপর দল শত্রুর সামনে থাকে । তিনি তাদের এক দলকে নিয়ে এক রাক'আত পড়েন। 
তারপর তারা শত্রুর সামনে চলে যান আর শত্রুর সামনে অবস্থানরত দল ফিরে এসে তাদের স্থানে 
দাড়ান এবং তিনি তাদের নিয়ে এক রাক'আত পড়েন। এবং নিজে সালাম ফিরিয়ে নেন, (কারণ তার 
সালাত শেষ হয়ে গিয়েছিল) । (এ অবস্থায়) রাসূলুল্লাহ্‌ হই -এর সালাত হয়েছিল দু'রাক'আত এবং 
প্রত্যেক দলের হয়েছিল এক রাক'আত করে। 

আবু জা*ফর তাহাবী (র) বলেন £ এ উবায়দুল্লাহ ইব্‌ন আবদুল্লাহ্‌ রে) ইব্‌ন আব্বাস রো) থেকে যে 
হাদীসটি রিওয়ায়াত করেছেন তা ইব্‌ন আব্বাস রো) থেকে মুজাহিদ সূত্রে বর্ণিত হাদীসের বিপরীত । 
আর ইমামের জন্য এক রাক'আত ফরয হওয়াটা অসম্ভব । কারণ এতে ইমামের জন্য দ্বিতীয় দলকে 


www.waytojannah.com 


Contents 


৫৯৮ তাহাবী শরীফ 


নিয়ে তার সালাত বৈঠক, তাশাহ্‌হুদ ও সালাম ব্যতীত আদায় করা সাব্যস্ত হয় যা জায়িয নয়। 
অতএব ইব্‌ন আব্বাস (রা) বর্ণিত উভয় হাদীস পরস্পর বিরোধী ৷ (যা দলীল হিসাবে গ্রহণযোগ্য হতে 
পারে না) আর এ বিষয়ে কারো জন্য মুজাহিদ সূত্রে বর্ণিত ইব্ন আব্বাস (রা)-এর হাদীসকে দলীল 
হিসাবে গ্রহণ করা বৈধ নয়। কারণ তাহলে তার বিরোধী পক্ষ এর বিপক্ষে উবায়দুল্লাহ সূত্রে বর্ণিত 
ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীসকে দলীল হিসাবে গ্রহণ করবে। 

প্রশ্ন ৪ কেউ যদি প্রশ্ন উত্থাপন করে বলেন যে, ইব্‌ন আব্বাস (রা) ব্যতীত অন্যদের থেকে আমাদের 
বক্তব্যের স্বপক্ষে (হাদীস) বর্ণিত রয়েছে এবং তারা নিম্নোক্ত হাদীস উল্লেখ করেন ঃ 

SE ESE OLA ER GELS LEE 
225 LUE Bl 5৪০ ১০ ০০ By AEST ০৪ las 2 pall 
215 বা) ৪5 0085 EL ও 40815417558 aie dl ৮৯০০৪ 
IGA ০৮৯১১ ES Loi 9০০01 49195 (৬০০৯৪) 4০01 ax 3 Syl 


ALLL 5 ০০৯ Ya 3০১ Al Ya LG ৮২৮৯ ০০০ এ]। 
১৭১৬. আলী ইব্‌ন শায়বা (রো) ..... কাসিম ইব্‌ন হাস্সান রে) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আমি ইব্‌ন ওয়াদিয়ার নিকট এসে তাকে সালাতুল-খাওফ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তিনি : 
বললেন, তুমি যায়দ ইব্‌ন সাবিত (রা)-এর নিকট গিয়ে তাকে (এ বিষয়ে) জিজ্ঞাসা কর। আমি তার 
সাথে সাক্ষাত করে তাকে জিজ্ঞাসা করলাম ৷ তিনি বললেন ঃ রাসূলুল্লাহ গ্রঞ্ঃ কোন একদিন সালাতুল: 
খাওফ আদায় করেছেন। একদল তার পিছনে কাতার বেঁধেছেন, আরেক দল শত্রুর সামনে অবস্থান 
নিয়েছেন। তিনি তাদেরকে নিয়ে এক রাক'আত আদায় করলেন। তারপর যে দল এক রাক'আত 
সালাত আদায় করেছে তারা যে দল শক্রর সামনে রয়েছে তাদের স্থানে গিয়ে অবস্থান নিয়েছেন আর 
শেক্রর সম্মুখে) অবস্থানরত দল তাদের স্থানে এসে সালাতে শরীক হয়েছেন এবং তাদেরকে নিয়ে 
তিনি এক রাক'আত আদায় করেছেন এবং নিজে সালাম ফিরিয়ে নিয়েছেন। 
রি ১8185155115 0৮০] ০১০5 CSET চি 
2২৫) 28০ 302 441, 95285 11055013582 41015550185 25 
১৭১৭. আবূ বাকরা (র) ..... সুফয়ান (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন ওয়াদীয়া (রে) অতিরিক্ত বলেছেন রাসূলুল্লাহ্‌ হুই -এর জন্য হয়েছে 
দু'াক'আত এবং প্রত্যেক দলের জন্য হয়েছে এক রাক'আত করে। 


পপ Baers ৫০ পু তু ভিত 93 LR" EX ০. পু. 046 ৮010 5০৩১ ৪8 ANA 
“তপ প০% 442 ০ + পা ০. 5৩ পা € ০ ৬. Se 8848 নি পপ 


Www.waytojannah.com 


Contents 


অধ্যায় ঃ সালাত | ৫৯৯ 


Sl EL SEE JES SE bs alll Ss kia Ee SE AR 

290০5 KFC 05528 (08533537755 BE ৭11 455 তে 
১৭১৮. আলী ইব্‌ন শায়বা রে) ও আবূ বাকরা (র) ..... সা'লাবা ইব্‌ন যাহ্দাম আল-হানজালী (র) 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আমরা তবরিস্থানে সাঈদ ইব্নুল আস (রা)-এর সাথে 
ছিলাম । তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে, রাসূলুল্লাহ্‌ গ্রহ: -এর সাথে সালাতুল খাওফ 
ধত্যক্ষ করেছ হ্যায়ফা (রা) উঠে বললেন আমি । তারপর তিনি ছুব্ছ তা-ই বর্ণনা করেছেন যা 
যায়দ ইব্‌ন সাবিত (রা) উল্লেখ করেছেন। 


#0439 


লা ৯2055501255, 


০০০০ ০০১১০০৭১৯ a ৮১১০১ ৩৩৯০১০৮৬৯৯৮ ৪০৯ ৪০০৯৯ 
8০ ১455 EE 401 055০ AGA Es Ste 
১৭১৯. ইব্ন মারযুক (র) ..... মুহাম্মদ ইব্‌ন দিমাম (র) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 
আমি সাঈদ ইব্নুল আ’স (রা) এর সাথে যুদ্ধে গিয়েছি। লোকেরা জিজ্ঞাসা করেছে যে, তোমাদের 
মধ্যে কে রাসূলুল্লাহ্‌ প্রঃ -এর সাথে সালাতুল খাওফ প্রত্যক্ষ করেছে। তারপর তিনি অনুরূপ 
রিওয়ায়াত করেছেন। 
০০ ৯৪]। 5293 be all CE JUG 32021 0৪ ০0৪ EE সা GELS Wy. 


GA woz 


বত 5S A Es BE 411 ৮০ ত5 ০ 0 411 ০ ০2 nl 


১৭২০. আবু বাকরা (র) ..... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ 
আমরা রাসূলুল্লাহ ০০০০০০০০০০০ 
করেছেন । 


এ 


৫2৩ 


ছি 
১৭২১. আবু খাধিম আবদুল হামিদ ইব্‌ন আবদুল আযীয রে) ..... সাহ্‌ল ইব্‌ন আবী হাছ্মা রো) 
থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ স্বীয় সাহাবাদের নিয়ে সালাতুল খাওফ আদায় করেছেন! 
এরপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। 
‘তাদেরকে উত্তরে বলা হবে যে, এটি মুজাহিদ রে) বর্ণিত রিওয়ায়াতের অনুকূলে নয় বরং তা ইব্‌ন 
আব্বাস (রা) সূত্রে বর্ণিত উবায়দুল্লাহ (র)-এর রিওয়ায়াতের অনুকূলে । আর অবশ্যই এ অনুচ্ছেদের 


Wwww.waytojannah.com 


Contents 


৬০০ তাহাবী শরীফ 


প্রথমে আমাদের দলীল উল্লিখিত হয়েছে, যেহেতু রাসূলুল্লাহ্‌ হুই -এর জন্য এটি অসম্ভব ব্যাপার সে 
' সালাতে তার উপর এক রাক'আত ফরয হবে তারপর তিনি দ্বিতীয় রাক'আত (নফল) উভয়ের 
মাঝখানে সালাম ব্যতীত পড়বেন। 
অতএব আমাদের বর্ণনা ছারা প্রমাণিত হলো যে, সালাতুল খাওফ ইমামের উপর দু'রাক'আত 
ফরয । হা এ হাদীসগুলোতে মুক্তাদীগণ (দ্বিতীয় রাক'আত) পূর্ণ করা বা না করার ব্যাপারে কোন 
উল্লেখ নেই । এতে সম্ভাবনা রয়েছে যে তারা পূর্ণ করেছেন। আর যুক্তির আলোকে এটি অপরিহার্য যে, 
তারা অবশ্যই এক রাক'আত এক রাক'আত করে পূর্ণ করে নিয়েছেন। যেহেতু আমরা লক্ষ্য করে 
দেখেছি যে, নিরাপদ এবং বাড়ীতে অবস্থানকালীন সালাতে ইমাম ও মুক্তাদীর ফরয অভিন্ন । 
অনুরূপভাবে সফরেও নিরাপদ অবস্থায় উভয়ের সালাত অভিন্ন । আর এটি অসম্ভব ব্যাপার যে, 
মুকতাদীর সালাত এক রাক'আত ফরয হবে এবং সে অন্য এরপ ব্যক্তির সাথে তা আদায় করবে যার 
ফরয সালাত হবে দু'রাক'আত । বরং তার উপর তা-ই ওয়াজিব হবে যা তার ইমামের উপর ওয়াজিব 
হবে । তুমি কি দেখতে পাচ্ছ না যে, যদি মুসাফির মুকীম ইমামের সালাতে শরীক হয় তাহলে সে চার 
রাক'আত আদায় করে। মুকতাদীর উপর তা-ই ওয়াজিব হবে যা তার ইমামের উপর ওয়াজিব হবে 
এবং মুকতাদীর ফরয তার ইমামের ফরযের বৃদ্ধির ছারা বৃদ্ধি পাবে । কখনো মুকতাদীর উপর এমন 
বস্তু ওয়াজিব হয় যা তার ইমামের উপর ওয়াজিব হয় না। যেমন আমরা লক্ষ্য করেছি যে, মুকীম 
(বাড়ীতে অবস্থানরত ব্যক্তি) যদি মুসাফিরের পিছনে সালাত আদায় করে তাহলে সে তার সালাতের 
সাথে সালাত আদায় করে পরবর্তীতে উঠে মুকীমের (অবশিষ্ট) সালাত পূর্ণ করে। অতএব প্রমাণিত 
হলো যে, কখনো মুকতাদীর উপর এমন বস্তু ওয়াজিব হয় যা তার ইমামের উপর ওয়াজিব হয় না 
এবং তার ইমামের উপর এমন বস্তু ওয়াজিব হয় না যা মুকতাদীর উপর ওয়াজিব হয় না। : 
বস্তুত যখন আমাদের উল্লিখিত বর্ণনার দ্বারা প্রমাণিত হলো যে,ইমামের উপর (সোলাতুল খাওফ) 
দু'রাক'আত ওয়াজিব, অনুরূপভাবে মুকতাদীর উপর ও দু'রাক'আত ওয়াজিব । 
হুযায়ফা (রা) থেকে তার উক্তি বর্ণিত রয়েছে, যা তা-ই বুঝায় যা আমরা তার হাদীসে এবং যায়দ 
ইব্‌ন সাবিত (রা), জাবির (রা) ও ইব্‌ন আব্বাস (রা)-এর হাদীসে ব্যাখ্যা করেছি যে, তারা এক 
রাক'আত এক রাক'আত করে পূর্ণ করেছেন। 
₹2 ০০ Gl ও 21০০ 4৪০০৭ 08 JUG এ] 21 0 05 ৯০ ওলা CES NYY 
95৮200০058০ ২৯01 ১৬০ UG হব (৮০০০ ২১০১৯ ০০,৬০০ on 
১৭২২. আবু বাকরা রে) ..... হুযায়ফা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন সালাতুল খাওফ 
হচ্ছে দু'রাক'আত এবং চার সিজ্দা। 
আবু জা"ফর তাহাবী রে) বলেন ঃ এতে বুঝা যাচ্ছে যে, তীরা অবশ্যই রাসূলুল্লাহ্‌ হুহুহ-এর সাথে 
অনুরূপ করেছেন যা প্রথমোক্ত হাদীসগুলোতে ব্যক্ত হয়েছে। 


তারপর আমরা হাদীসগুলো যাচাই করেছি যে, এ বিষয়ে (দু'রাক'আত) কিছু পাই কি না। আমরা: 
দেখিঃ 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ৬০১ 


৮21০০ oll ০০ ৪০৯ 32105 908 3215 ওক 0৪ এ ভি ভাত ISU —\vyY 
SELL sls এ০১২০১১০০:০০৭৪ ho & di J bs edo 
nplib Es Et i cle Cb ৬৮০০9 ২5৮৮ ১5 


পি প০ 


PEt 20 ৬ পট 41115 89 oad 32528 22 এড | Et 
- ২৫০ কাত 
১৭২৩. আবু বাকরা (র) ..... আবু মুসা রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ ্রহুহুই সাহাবীগণকে 
নিয়ে সালাতুল খাওফ আদায় করেছেন। তাদের একদলকে নিয়ে তিনি এক রাক'আত আদায় 
করেছেন, আর অন্য দল ছিল শত্রুর মুকাবিলায় । যখন তিনি তাদেরকে নিয়ে এক রাক'আত আদায় 
করে সালাম ফিরালেন, তখন তারা পিছিয়ে তাদের ভাইদের কাছে পৌঁছে গেলেন। তারপর অপর দল 
(যারা শত্রুর সামনে ছিলেন) আস্লেন, রাসূলুল্লাহ্‌ গ্রহ তাদেরকে নিয়ে এক রাক'আত পড়লেন এবং 
সালাম ফিরালেন। এরপর উভয় দল উঠে এক রাক'আত করে সালাত পড়ে নিলেন। 
এ হাদীসে অবশ্যই জানিয়ে দেয়া হয়েছে যে, ত তারা পূর্ণ করেছেন এবং তা-ই বর্ণনা করেছে যা আমরা 
প্রথমোক্ত হাদীসগুলো ব্যাপারে বলে এসেছি। প্রথম রাক'আতের পর সালাম ফিরানোর উক্তিতে এ 
সম্ভাবনাই বিদ্যমান যে, এখানে সালাতকে ছিন্ন করণের উদ্দেশ্যে সালাম ফিরানো হয়নি; বরং 
মুকতাদীদেরকে প্রত্যাবর্তনে সতকঁকিরণের নিমিত্ত সালাম ফিরানো হয়েছে। 


ELEC OLE 05 00৩ ২০১৪ 0 ০0৩ 22 ২১৯2150৯7৬৫ 
008 dil ie ০০ 8০০০০ le LAS Le UL 05 00 ০০৬০ 0৪ JG 


sll ৪১195 FR 285 0০:55 2৯ ০5 ০১৯|। ৪৪০ এ ৭01 
দি 2 
০85 ৯ (৮০০ Th CASS LE EE NAGS 2০871 clad ০5 


পিল 


| LE) AE ০3৯ ০০০ 511 ০ 
১৭২৪. আলী ইব্‌ন শায়বা (র) ও আবু বাকরা (র) ..... আবদুল্লাহ্‌ ইবন মাসউদ রো) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন ৪ রাসূলুল্লাহ্‌ শ্র৪ুহঃ কোন এক দিন সালাতুল খাওফ আদায় করেন। একদল 
তার পিছনে কাতার বেঁধেছেন, আরেক দল শত্রুর সামনে অবস্থান নিয়েছেন এবং তারা সকলেই 
একসাথে সালাতে রয়েছেন। তিনি তাদেরকে নিয়ে এক রাক'আত পড়লেন । তারপর যে দল এক 
রাক'আত সালাত আদায় করেছেন তারা যে দল শত্রুর সামনে রয়েছেন তাদের স্থানে গিয়ে অবস্থান 
নিয়েছেন আর (শক্রর সম্মুখে) অবস্থানরত দল তীদের স্থানে এসে সালাতে শরীক হয়েছেন এবং তিনি 
তাঁদেরকে নিয়ে এক রাক'আত পড়েছেন, তারপর তারা এক রাক'আত করে পূর্ণ করে নিয়েছেন। 
এরপর তারা ওদের স্থানে চলে গেছেন এবং ওরা তাদের স্থানে চলে এসে এক রাক'আত পূর্ণ করে 
নিয়েছেন। 


খণ্ড -৭৬ দল 
তাহাবী শরীফ ১ম Www.waytojannah.com 


| Contents | 
৬০২ _ তাহাবী শরীফ 


2 dle 0 JUG BO ০১ 985 0৪ JUG EE ও2 38525 
4010119০005 40 SE ১৮ ছে al 
৯৬০ ৮১145 ১8১০1 জি Li or Boe 

sll ০১ 15১45 019 


১৭২৫. আবূ বাকরা (র) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন $ 

রাসূলুল্লাহ্‌ গুহ যখন বনু সুলাইম-এর প্রস্তরভূমিতে সালাতুল খাওফ পড়েছেন। তারপর অনুরূপ 
উল্লেখ করেছেন, কিন্তু “তারা সকলেই একসাথে সালাতে রয়েছেন” এ বাক্যটি উল্লেখ করেননি । আর 
তিনি “তারা কিব্লা*্র অন্যদিকে ছিলেন” বাক্যটি অতিরিক্ত বর্ণনা করেছেন। 

আবু জা”ফর তাহাবী (র) বলেন $ এ হাদীসে অবশ্যই বর্ণনা করা হয়েছে যে, তারা এক রাক'আত 
করে পূর্ণ করেছেন এবং এতে আরো বর্ণনা করা হয়েছে যে, “তারা সকলেই একসাথে সালাতে প্রবেশ 
করেছেন।” | 
বস্তুত এ হাদীস অন্য হাদীসের সাথে এ বিষয়ে বৈপরিত্য আছে কি না, তা আমরা লক্ষ্য করার প্রয়াস 
রন রি alt 


2৪5০ চি 2১৯০1৬০১০৪০, ss stein i 
13156555828 As Celle 


- 0 285181948৩৩ 


৩21 ০ ২ 550 JG ০৯৮২০ ০২৯০ 19 ১৪ ১১০৪০৫। ০০ ৪৮9 KS SE 

] : রড তেন ১581 015 585 2111 ৮৮০১ ০০০ 
১৭২৬. ইউনুস (র) ..... নাফি' রে) থেকে বর্ণনা করেন যে, যখন আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা)-কে 
সালাতুল খাওফ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো তিনি বলতেন £ ইমাম একদল লোকসহ অগ্রসর হবেন 
এবং তাদেরকে নিয়ে এক রাক'আত সালাত আদায় করবেন আর তাদের অন্য দল ইমাম এবং শত্রুর 
মাঝখানে অবস্থান করবে এবং সালাত পড়বে না। তারপর যারা সালাত পড়েনি তারা অগ্রসর হবে 
এবং অন্য দল (যারা সালাত পড়ে নিয়েছে) সরে পড়বে । আর তাদেরকে নিয়ে ইমাম এক রাক'আত 
পড়ে নিবেন। তারপর ইমাম যিনি দু'রাক'আত পড়েছেন সালাত শেষ করবেন । আর উভয় দল থেকে 
প্রত্যেক দল ইমামের সালাত শেষে উঠে নিজেদের এক রাক'আত করে পড়ে নিবে। এভাবে প্রত্যেক 
দল দু'রাক'আত, দু'রাক'আত করে পড়ে নিলো। 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত j ৬০৩ 


নাফি‘ রে) বলেছেন $ ইব্‌ন উমর (রা) এটি রাসূলুল্লাহ্‌ হহুইই থেকে উল্লেখ করেছেন। আর এ হাদীসে 
বলে দেয়া হয়েছে যে, ইমাম প্রথম দলকে নিয়ে এক রাক'আত পড়ার পর দ্বিতীয় দল সালাতে প্রবেশ 
_ করেছে। উপরন্তু কুরআন শরীফও এর পক্ষে সাক্ষ্য বহন করে। 

আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন ৪ ৮১152512211 981 28০05 =U অৰ্থাৎ ৪ “আর 
অপর একদল যারা সালাতে শরীক হয়নি তারা তোমার সাথে যেন সালাতে শরীক হয়” । (৪ ৪ ১০২) 
আমাদের বর্ণনার দ্বারা অবশ্যই প্রমাণিত হলো যে, ইমাম প্রথম রাক'আত শেষ করার পরে দ্বিতীয় দল 
সালাতে শরীক হয়েছে। বস্তুত এ হাদীসটি সনদের দিক থেকে সহীহ (বিশুদ্ধ) এবং প্রকৃতপক্ষে 
মারফু। যদিও নাফি' রে) মারফু হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করেছেন যখন এটিকে মালিক (র) 
রর রা 


০ 


০১১১/০০৬০০০০৬০১০০৭।৩৯৮০৯১০৮০৬ 
97875052258 ০540 ০15 ECE 


Zoo প 54 0 ০৮৮ ৩2:2৫:০০ 


EELS SEL ০৮95 54215 পট হও 
১৭২৭, আলী ইব্ন শায়বা (র) ..... ইব্‌ন উমর (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 

| গ্রহ কোন একদিনে সালাতুল খাওফ এভাবে আদায় করেছেন যে, লোকদের একদল তার 
সাথে দীড়িয়েছেন, আর অন্য দল তার এবং শত্রুর মধ্যবর্তী স্থানে অবস্থান নিয়েছেন । তিনি তাদেরকে . 
নিয়ে এক রাক'আত পড়েছেন। তারপর তারা ওদের স্থানে চলে গেছেন এবং ওরা তাদের স্থানে চলে 
এসেছেন এবং তাদেরকে নিয়ে এক রাক'আত পড়েছেন তারপর নিজে তাদের উদ্দেশ্যে সালাম 
ফিরিয়ে নিয়েছেন। এরপর উভয় দল এক রাক'আত করে পূর্ণ করে নিয়েছেন। 


#0o02g oso ৮ fos ocr cd 072 #090. 


রা At SIE AON 


£0o#0 


SEU Ll ETE 


১৭২৮. ফাহাদ ইব্ন সুলায়মান রে) ও আহমদ ইব্‌ন মাসউদ আল-খাইয়াত (র) ..... ইব্‌ন উমর 

(রা) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ হুই থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। এবং এটিকে 

সালিম (র) তার পিতা ইব্‌ন উমর রো) থেকেও মারফু হিসাবে রিওয়ায়াত করেছেন। 

SECO J 1৯0111০২০11 ও 0৪ ০0,০0৮ ০2 2 GSS N\A 
এর LE ৭11 19০ Co ২৪০ Sl 491 57105 ১০ ৫১৯] ০০ als 


WwWww.waytojannah.com 


Contents 


৬০৪ তাহাবী শরীফ 


১৭২৯. ইয়াযিদ ইব্‌ন সিনান রে) ..... ইব্‌ন উমর (রা)-কে বর্ণনা করেছেন যে, তিনি সালাতুল খাওফ 
রাসূলুল্লাহ্‌ ক্রু -এর সাথে অনুরূপ আদায় করেছেন। 
০০৪০৪ 01455 5 


পল পপ 


lh, ০৫5১ রা ERE ৭১১১০ i 
১৭৩০. আবু মুহাম্মদ ফাহাদ ইবৃন সুলায়মান (র) ..... ইবৃন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেনঃ আমি রাসূলুল্লাহ্‌ এ্্ই-এর সাথে নজদ অভিমুখে যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমরা শত্রুর 
মুকাবিলা করেছি। তারপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন। 
অপরাপর আলিমগণ এ বিষয়ে নিম্নোক্ত হাদীসের বিষয়বস্তু গ্রহণ করেছেন ঃ 
TE TREES Ci JG ye CFS WYN 
bl Syslog FN bry Ed 4৮০০ ৮০০ ১৯৪১৬ Sls 
৮০৩ ০০৪০৪২০৫০০০ 8৫৪ ০১০৭ ০০২০০১০০৪৬০ 


প্‌ 


1 
LE ৮৮ ld ssl S09 SANE Lal NSS ৬৯১৪ 


4০৩ 


Me He EY 1525 LAG 5879 2592 ১০ অত dl 
১৭৩১. ইউনুস (র) ..... সালিহ ইবৃন খাওওয়াত (র) এমন ব্যক্তি থেকে রিওয়ায়াত করেছেন, যিনি ' 
যাতুর রিকা যুদ্ধের দিন রাসুলুল্লাহ শু এর সাথে সালাতুল খাওফ আদায় করেছেন। (তা ছিল 
এভাবে) একদল তার সাথে কাতার বেঁধেছেন এবং অন্যদল শত্রুর সম্মুখে অবস্থান নিয়েছেন । যারা 
তার সাথে রয়েছেন তাদেরকে নিয়ে এক রাক'আত পড়েছেন তারপর তিনি স্থির রয়েছেন এবং তারা 
নিজেদের সালাত পূর্ণ করেছেন এরপর তারা সালাত শেষ করে শক্রর মুকাবিলায় অবস্থান নিয়েছেন 
এরপর দ্বিতীয় দল এসেছে তিনি তাদেরকে নিয়ে তার অবিশষ্ট সালাত পড়েছেন। তারপর তিনি বসে 
রয়েছেন এবং তারা নিজেদের সালাত পূর্ণ করে নিয়েছেন। তারপর তিনি তাদের সাথে সালাম 
ফিরিয়েছেন। 


রা EE Ge AN! 


NNSA STEAL 


২২০1 ৫-৪১% LS USL BILLIE ৩৪০৪৪ 9০৪ SN 
০04৮5 oS Ll 


www.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত ৬০৫ 


১৭৩২. ইউনুস রে) ..... সালিহ ইব্‌ন খাওওয়াত আল-আনসারী (র) থেকে বর্ণনা করেন যে, সাহ্‌্ল 
ইব্‌ন আবী হাছ্‌মা (রা) তাকে খবর দিয়েছেন যে, সালাতুল খাওফ- তারপর তিনি অনুরূপ উল্লেখ 
করেছেন। কিন্তু এটিকে তিনি রাসূলুল্লাহ্‌ এ থেকে উল্লেখ করেননি । আর দ্বিতীয় রাক'আতের 
উন্মেখে অতিরিক্ত রিওয়ায়াত করেছেন,তিনি বলেন $ তাদের নিয়ে রুকু করেছেন এবং সিজ্দা 
করেছেন তারপর সালাম ফিরিয়েছেন। এরপর তারা উঠে নিজেদের অবশিষ্ট দ্বিতীয় রাক'আত 
5571 


5৪০৭৪ এ 


১৭৩৩. আবু বাকরা (র) ..... . ইয়াহইয়া ইব্‌ন সাঈদ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ 
উল্লেখ করেছেন। 

তাদেরকে বলা হবে £ ইয়াযিদ ইব্‌ন রুমান ..... সালিহ ইব্‌ন খাওওয়াত (র) সূত্রে বর্ণিত এ হাদীসে 
ব্যক্ত হয়েছে যে, ইমাম সালাত শেষ করার পূর্বে তারা সালাত পড়ে নিয়েছেন এবং শেষ করে 
ফেলেছেন। অথচ ইতিপূর্বে শু'বা ..... আবদুর রহমান ইব্‌ন কাসিম ..... তার পিতা কাসিম ..... 
সালিহ ইব্‌ন খাওওয়াত সূত্ৰে বৰ্ণিত হাদীসে এর বিপরীত বর্ণিত হয়েছে। যেহেতু ইয়াযিদ ইব্‌ন রূমান 
(র)-এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, তিনি প্রথম রাক'আত আদায় করার পর স্থির রয়েছেন এবং তারা 
নিজেদের সালাত পূর্ণ করে শেষ করেছেন। তারপর দ্বিতীয় দল এসেছে । আর শু'বা (র) ..... আবদুর 
রহমান (র) ..... তার পিতা কাসিম ..... সালিহ ইব্‌ন খাওওয়াত (র) সূত্রে বর্ণিত হাদীসে ব্যক্ত 
হয়েছে যে, তিনিগ্রগ্্ঘঃ তাদের এক দলকে নিয়ে এক রাক'আত পড়েছেন। তারপর এরা ওদের স্থানে 
চলে গিয়েছেন। কিন্তু এটি উল্লেখ করেননি যে, যিনি জো হাতি তক 
এবং পূর্ণ করেছেন।” 

কাসিম অবশ্যই ইয্াধিদ ইব্‌ন: ্মমান-এর বিরোধিতা করেছেন। যদি সনদের দিকে লক্ষ্য করা হয় 
তাহলে ইয়াধিদ ইব্‌ন রূমান ..... সালিহ ..... সাহল ইব্‌ন আবী হাছমা রো) থেকে বর্ণিত সনদ 
অপেক্ষা আবদুর রহমান ..... কাসিম ..... সালিহ ইব্‌ন খাওওয়াত ..... সাহল ইব্‌ন আবী হাছমা (রা) 
রি রাসূলুল্লাহ্‌ এইই থেকে বর্ণিত সনদ অধিক শক্তিশালী । আর যদি সনদ সমমর্যাদাসম্পন্ন হয় 
তাহলে উভয়ের বর্ণনা সাংঘর্ষিক হয়। বস্তুত উভয়ের বর্ণনা পারস্পরিক সাংঘর্ষিক হলে উভয়পক্ষের 
কারো জন্য এটি দলীল হতে পারবে না । বরং এটি অগ্রহণযোগ্য হিসাবে সাব্যস্ত হবে। 

কোন প্রশ্ন উত্থাপনকারী যদি প্রশ্ন করে যে, ইয়াহইয়া ইব্‌ন সাঈদ (র) কাসিম ইব্‌ন মুহাম্মদ (র) 
থেকে তিনি সালিহ ইব্‌ন খাওওয়াত (র) থেকে তিনি সাহল ইব্‌ন আবী হাছমা রো) থেকে ইয়াযিদ 
ইব্‌ন রূমান-এর অনুরূপ রিওয়ায়াত করেছেন। আর ইয়াহইয়া ইব্‌ন সাঈদ রে) যব্ত (নিয়ন্ত্রণ) এবং 
হিফ্য (সংরক্ষণ)-এর দিক দিয়ে আবদুর রহমান ইব্‌ন কাসিম অপেক্ষা দুর্বল । 

তাকে উত্তরে বলা হবে যে, ইয়াহইয়া ইব্‌ন সাঈদ সম্পর্কে তোমার বর্ণনা যথার্থ কিন্তু তিনি হাদীসকে 
রাসূলুল্লাহ্‌ প্র থেকে মারফু হিসাবে বর্ণনা করেননি বরং তিনি এটিকে সাহ্‌্ল (রা)-এর উক্তি 


WWW.Wayto)j annah.com 


Contents 


৬০৬ | | তাহাবী শরীফ 


(মাওকুফ) হিসাবে রিওয়ায়াত করেছেন। হতে পারে আবদুর রহমান ইব্নুল কাসিম তিনি কাসিম 
থেকে তিনি সালিহ থেকে যে হাদীসটি রিওয়ায়াত করেছেন তা অনুরূপই (মারফু) যা সাহল (রা) 
বিশেষভাবে মারফু হিসাবে রাসূলুল্লাহ্‌ হ্রহুই থেকে রিওয়ায়াত করেছেন। তারপর তিনি বলেছেন £ 
ইয়াহইয়া ইব্‌ন সাঈদ সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি সাহল ইব্‌ন আবী হাছমা (রা)-এর নিজস্ব অভিমত । 
| প্রত থেকে বর্ণিত নয় । এজন্যেই ইয়াহইয়া রে) এটিকে রাসূলুল্লাহ্‌ পু পর্যন্ত পৌছাননি। 
অতএব মারফু রিওয়ায়াত এর মুকাবিলায় মাওকুফ দ্বারা দলীল পেশ করা যেতে পারে না। | 


যুক্তিভিত্তিক দলীল 

বস্তুত যুক্তি তা প্রত্যাখ্যান করে। যেহেতু আমরা কোন সালাতে পাইনি যে, মুকতাদী সালাতের কোন 
অংশ ইমামের পূর্বে সম্পন্ন করে ফেলবেন ৷ বরং মুকতাদী তা ইমামের.আমলের সাথে অথবা ইমামের 
পরে সম্পন্ন করবেন। অতএব বিরোধপূর্ণ বিষয়ের সিদ্ধান্তকে একমত্য পূর্ণ বিষয়ের উপর প্রতিষ্ঠিত 
করা বিধেয়। 

প্রশ্নকারীরা যদি বলে যে, আমরা লক্ষ্য করেছি, কোন. সালাতেই কিব্লা থেকে চেহারা ফিরানো 
জায়িয নেই কিন্তু সালাতুল খাওফ-এ এটি জায়িয আছে। অনুরূপ অস্বীকার করার জো নেই যে, 
তি রতি জিরা গা ক অন্য কোন 
সালাতে জায়িয় নেই। | 
তাকে উত্তরে বলা হবে যে, আমরা লক্ষ্য করেছি, কিবলা থেকে চেহারাকে অন্যদিকে ফিরানো 
উরের কারণে অপরাপর সালাতে জায়িয আছে। অতএব সালাতুল খাওফেও এটি জায়িয আছে। এর 
কারণ হচ্ছে, আলিমগণ এঁকমত্য পোষণ করেছেন যে, যুদ্ধে পরাস্ত ব্যক্তির যদি সালাতের সময় 
উপস্থিত হয়ে যায় তাহলে সে সালাত আদায় করবে, যদিও তা কিব্লা ব্যতীত অন্যদিকে হয়। . 
অতএব যখন কোন কোন সময়ে পূর্ণ সালাতকে শত্রুর উযরের কারণে কিবৃলা ব্যতীত অন্যদিকে 
আদায় করা হয় এবং এর কারণে তার সালাত বিনষ্ট হয় না, তাহলে সালাতের কিছু অংশ কিব্লা 
ব্যতীত অন্যদিকে হয়ে আদায় করলে এতে কোন রূপ ক্ষতি না হওয়াই অধিকতর যুক্তিযুক্ত । . 
বস্তুত আমরা যখন কিব্লা ব্যতীত অন্যদিকে হয়ে সালাত আদায় করার সর্ববাদী সম্মত একটি ভিত্তি 
পেয়ে গেলাম যে, তা উযরের কারণে কখনো জায়িয. হয়, তাহলে বিরোধপূর্ণ সালাতুল খাওফ-এর 
মধ্যেও উরের কারণে কিব্লার দিকে পিঠ করে সালাত আদায় করা জায়িয হবে । আর ইমাম 
সালাত সম্পন্ন করার পূর্বে মুক্তাদীর সালাত সম্পন্ন করার সর্ববাদী সম্মত কোন্‌ ভিত্তি যখন আমরা 
পাইনি, যার সাথে এটিকে আমরা মিলাতে পারি। অতএব তোমাদের -অনুমান বাতিল ও প্রত্যাখ্যাত 
এবং আমরা গ্রহণ করব অপরাপর সেই সমস্ত হাদীস যার আলোচনা আমরা পূর্বে করে 
মাহা জাতির সিন জয়া মাজা বহ 
করছে। 

আবু হুরায়রা (রা) সূত্রে রাসূলুল্লাহ কঃ থেকে পূর্বোক্ত বর্ণনাগুলোর সম্পূর্ণ পরিপন্থী রিওয়ায়াত বর্ণিত 
আছে $ | 


WwWww.waytojannah.com 


Contents 


অধ্যায় £ সালাত ৬০৭ 


০0255 0 058 2৭ ১০ চা 35 06 25০4515151৮ 
৮ কক: ৮ EE EAE 
০৯ ৪১০০ (৮০451 ০1 AS ৬৮5 0৪ এ০৯০ ১৯৭2] 5210৮251505 55 


৪০৮4 এ 


০৩১ ০১ 401 ৩৯০ ৪৪০ ৪৩০০07৫৯012 ০13০০ ১০ Es Pl 
(০০০ 8০2০5 LUG ৬১০ 01৮৮ 00850133৮৯৭ আক EE 411৮০ ত5 


২3০05 lb Go 5৪৪০ ০০৯ Al 5৩1] 411 55 (5০৯১ SE নিবি Ul 
bss 9০549 ও 10575719772 


₹ £40 চা coco S52 22.0 


২২০ ০৫৩ als 8০ BE 401 055 ES SAL 015 Las ০2 


20০১১৯১1945 | 285৫541 হন I ILD 485 NLS 81111. 


তল প্‌ 222.0 o0# 


Gall dl A 4৮০ এ ২০511 ০৪৪০ বি ক 41150 GE SLE 


ofr 


4111 0455 রি 19৫০৪ 55501 12185 ০০৫ | 88০ ২১০11 ০48191৯5258 
০৮ ০০ ৮৩১০৭ OE 01৮০০৪০২০০৩ ০১ ০৪০৩ 


9:8৩ পতি AA 


22 


টাটা হারে Oe ot SG dr os 


১৭৩৪. আলী ইব্ন শায়বা (র) ..... মারওয়ান ইব্নুল হাকাম থেকে বর্ণনা করেন যে, তিনি আবু 
হুরায়রা (রা)-কে জিজ্ঞাসা করেছেন যে, আপনি কি রাসূলুল্লাহ্‌ পু -এর সাথে সালাতুল খাওফ 
পড়েছেন ? তিনি বললেন, হা । মারওয়ান বললেন, কখন ? আবু হুরায়রা রো) বললেন, নজদ যুদ্ধের 
বছর (আর তা এভাবে) রাসূলুল্লাহ্‌ কুহুহুত্ আসরের সালাতের জন্য দাড়ালেন তার সাথে একদল দাড়ালো 
এবং অন্য দল শক্রুর মুকাবেলায় অবস্থান নিলো, তাদের পিঠ ছিল কিব্লার দিকে । রাসূলুল্লাহ্‌ পর 
তাকবীর বললেন এবং তার সাথে যারা রয়েছে এবং যারা শত্রুর মুকাবেলায় অবস্থানরত তারা সকলেই 
তাকবীর বললেন। তারপর রাসূলুল্লাহ্‌ হ্রহহই এক রুকু করলেন এবং সেই দল যারা তার পিছনে রয়েছে 
তার সাথে রুকু করলেন। এরপর তিনি সিজদা করলেন এবং সেই দল যারা তার পিছনে রয়েছে তার 
সাথে সিজ্দা করলেন। অপর দল শত্রুর মুকাবেলায় অবস্থান করছিলেন, তারপর রাসূলুল্লাহ্‌ পু 
দাড়ালেন এবং সেই দলও দাঁড়ালো যারা তার সাথে রয়েছেন এরপর তারা শত্রুর মুকাবেলায় চলে 
গেলেন। আর যে দল শক্রর মুকাবেলায় অবস্থানরত ছিলো তারা চলে আসলেন। (তারা এসে) রুকু 
করলেন এবং সিজ্দা করলেন, রাসূলুল্লাহ্‌. গু যথারীতি- দাড়িয়ে থাকলেন। তারপর তারা 
দাড়ালেন, রাসূলুল্লাহ্‌ প্রহর দ্বিতীয় রুকু করলেন, তারাও তার সাথে রুকু করলেন এরপর তিনি 
সিজ্দা করলেন তারাও তার সাথে সিজ্দা করলেন। এরপর শত্রুর মুকাবেলায় অবস্থানরত অপর দল 


www.waytojannah.com 


Contents 
৬০৮ তাহাবী শরীফ 


আসলেন এবং তারা রুকু করলেন, সিজ্দা করলেন । আর রাসূলুল্লাহ্‌ ক্রহুহইর এবং তার সাথে যারা . 
রয়েছেন বসে রইলেন । রাসূলুল্লাহ্‌ শুই সালাম ফিরালেন, তারাও সকলে সালাম ফিরালেন। অতএব 
রাসূলুল্লাহ্‌ হুই -এর জন্য হলো দু'রাক'আত চিতে হলের ৫ হের অংযহল ক গত 
দু'রাক'আত করে। 


#20 504 ৩ ০৮4০ ৪46৫5 


০5০০5 05 008 ০০০১ ১ বা1। ০০5 02 ০০৯০ 05 00 595 জা onl 85 —-\VYo : 
১১৮০১ ০৯1 ০৪ ০৪৮৯ 0৪ LSA ১৫০৯ JU Gd ১৯ ৬০৯০ ১০ ৮৪ 
By Allie EH 4111 4৮4০ do ৫৮৪ 485 441 ৮০ ৯০০০৬ ও ০০ a 


3৬1 ০৮৯১ ২৬০৩ SE 441 ০১৭০ ৬ 8৮০০০১০১৮০৮ Ml tos 
LG EE ig ১৯০০ LL GE ১৩ ক 4০ 3৮০০ ০০৯ 
পা SL Hos peli sitll) 48৯ Slay CUS ysl Cal 
মি 2) ৫০৯১9 195 এ «dil 4৯০ 85195880১51 দকীও sal 
এ 1১৮01 SHE Lvl tos SE এ 0৮০০ ০০০01০০5515 cdi 


4৩৩ ৪৩০. পাপা তত 


al ০25০৯ 254০ ৫8১9 গত ৩০] ol 15১৭ ০৩০5০ SS 

0১০৯ Md BF 411 4৮০১ GES. 
১৭৩৫. ইব্‌ন আবী দাউদ (রে) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ 
রাসূলুল্লাহ্‌ হ্রহুহই সালাতৃল খাওফ পড়েছেন। তিনি লোকদেরকে দু'ভাগে বিভক্ত করলেন । এক দল 
রাসূলুল্লাহ্‌ প্র -এর পিছনে সালাত. আদায় করলেন। অপর দল শক্রর মুকাবেলায় অবস্থানরত 
রইলেন । যারা তার পিছনে রইলেন, তাদেরকে নিয়ে রাসূলুল্লাহ্‌ হুই এক রাক'আত পড়লেন এবং 
তাদেরকে নিয়ে তিনি দু'সিজ্দা দিলেন। তারপর তিনি দাড়ালেন এবং তারাও দীড়ালেন। তারা যখন 
সোজা হয়ে দাড়ালেন তখন যারা তার পিছনে ছিলেন পশ্চাৎগামী হয়ে ফিরে গেলেন এবং শত্রুর 
মুকাবেলায় যারা অবস্থানরত ছিলেন তাদের পিছনে গিয়ে তারা অবস্থান নিলেন । আর অপর দল এসে 
রাসূলুল্লাহ্‌ গু -এর পিছনে দাঁড়ালেন এবং নিজেদের জন্য তারা এক রাক'আত পড়ে নিলেন। 
রাসূলুল্লাহ্‌ গল দাড়িয়ে রইলেন। তারপর তারা দাড়ালেন এবং রাসূলুল্লাহ্‌ প্রহর তাদেরকে নিয়ে 
দ্বিতীয় রাক'আত পড়লেন। সুতরাং তাদের এবং রাসূলুল্লাহ্‌ হুই -এর দু'রাক'আত হয়ে যায় । যারা 
শত্রুর মুকাবেলায় অবস্থানরত ছিলো তারা এসে নিজেরা এক রাক'আত এবং দু'সিজ্দা. করে 
রাসূলুল্লাহ্‌ গর -এর পিছনে বসে গেলেন; আর তিনি তাদের সকলকে নিয়ে সালাম ফিরালেন। 
বস্তুত ইমাম রাসূলুল্লাহ্‌ হ্রহহই প্রথম দলকে, যারা তার সাথে এক রাক'আত পড়েছেন, শত্রুর 
মুকাবেলায় স্থানান্তরিত করেছেন বলে এ হাদীসে ব্যক্ত হয়েছে। এটি এ হাদীস ব্যতীত অন্য কোন 
75578151555 
ইংগিত রয়েছে। যেহেতু আল্লাহ্‌ তা'আলা বলেছেনঃ 


WWW.Wayto)j নাজ 


. Contents | 
অধ্যায় 8 সালাত | | ৬০৯ 
15515 ১, los ss 13 2৫51০ এ fists ds 8১০ ২২০0৮ ১৪518 

LEAD সিম এ ০ sy 
অর্থ £ তাদের একদল তোমার সাথে যেন দাড়ায় এবং তারা যেন সশন্ত্র থাকে । তাদের সিজ্দা করা 
হলে তারা যেন. তোমাদের পিছনে অবস্থান করে, জর অপর একদল খারা সালাতে শরীক হয়নি তারা 
তোমার সাথে যেন সালাতে শরীক হয়'। (৪ ৪ ১০২) | 
এ আয়াতে এরূপ দু'টি বাক্য রয়েছে যা উক্ত জনা HEHE THT হারা 
হচ্ছে- আল্লাহ্‌ তা'আলার উক্তি ৪ “যারা সালাতে শরীক হয়নি তারা তোমার সাথে যেন সালাতে 
শরীক হয়” । এতে বুঝা যাচ্ছে যে, তাদের সালাতে শরীক হওয়াটা তখন হবে যখন তারা আসবে, 
আসার পূর্বে নয়। আল্লাহ্‌ তা'আলার উক্তি £ “তাদের একদল তোমার সাথে যেন দীড়ায়।” তারপর 
আল্লাহ্‌ তা'আলা বলেছেন ঃ “আর অপর এক দল যারা সালাতে শরীক হয়নি তারা তোমার সাথে যেন 
সালাতে শরীক হয়।” উভয় আয়াতকে উভয় দলের জন্য উল্লেখ করেছেন যে তারা ইমামের নিকট 
আসবে । আর এটি অবশ্যই রাসূলুল্লাহ্‌ প্রঃ -এর মুতাওয়াতির হাদীসসমূহের তথা রাসূলুল্লাহ্‌ পর 
8 যর দা তক বানর কর 0 বহ হই জতেকা 
সেগুলোই উত্তম বিবেচিত হবে। 
সালাতুল খাও সম্পর্কে অপর এক দল আলিম নিম্নোক্ত হাদীসের মর্মকে গ্রহণ করেছেন ? 


A GOT EE 


০৩০০৩ 
০০৩০৩ 


০৮৮০ 


১৭৩৬. আবু বাকরা (র) রা, হন হাসান আল-বসরী (র) সূত্রে আবূ বাকরা রো) 
থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ গর তাদেরকে নিয়ে সালাতুল খাওফ পড়েছেন। তাদের এক 
দলকে নিয়ে তিনি দু'রাক'আত পড়েছেন। তারপর তারা ফিরে গেছেন এবং অপর দল এসেছে, 
ভারে চিলি দুর আত পড়েছেযা। আতর হারার গড়লো যার রানি সবাত এবং 
প্রত্যেক দল পড়েছেন দু'রাক'আতের । 


| LE ১০১০০৯15৪৮০ উপ ৪ 0৫ 5৮ CS 05 EEC ৩৪০7 ~\VYV 
. 403 SE ll ০০ 
১৭৩৭. আবূ বাকরা (র) ..... হাসান-বসরী (র) সুত্রে আবু বাকরা (রা)-এর বরাতে নাসূলুয়াহ্ ভল 
-থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। 

তাহাবী শরীফ ১ম খণ্ড -৭৭ 


Wwww.waytojannah.com 


. Contents 
৬১০ . J তাহাবী শরীফ 
০35 বু টি PO NO OE ORE 


- ৮০ ০4১1 isla ০০০৪6 Gl 
১৭৩৮. ইব্‌ন আবী দাউদ (র) জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ৪. আমরা 'যাতুর্রিকা* যুদ্ধে রাসূলুল্লাহ্‌ গু -এর সাথে ছিলাম । তখন সালাত কায়েম 
হয়েছে। তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন 


- #034 45 


22 
4 ০ 401 ৮৮ এ] ০০০৩০ ৪৪ ১০০০৪১৪০৮০৭ ১০৮৬০ al be Be ৪৪ 
CE DRE HE TE ভি Le id চপ ২11 0555 008 50৪ 
৪19 


১৭৩৯, ইব্‌ন খুযায়মা ৫ জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 
রাসূলুল্লাহ্‌ সহ বনী মুহারিবের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন। তিনি লোকদেরকে নিয়ে সালাতুল খাওফ 
পড়েছেন। তারপর তিনি অনুরূপ উল্লেখ -করেছেন। 

একদল আলিম উক্ত মত পোষণ করে বলেছেন যে, সালাতুল খাওফ অনুরূপ । বস্তুত আমাদের 
মতানুসারে এ হাদীসগুলোতে তাদের স্বপক্ষের দলীল হতে পারবে না । কারণ রাসূলুল্লাহ্‌ প্রঃ সম্ভবত 
সালাতুল খাওফ এভাবে পড়েছেন যেহেতু তিনি এরূপ সফররত ছিলেন না যাতে সালাতকে কসর পড়া 
হয়। (বরং তিনি মুকীম ছিলেন) ৷ তিনি প্রত্যেক দলকে নিয়ে দু'রাক'আত করে পড়েছেন। তারপর 
তারা পরে দু'রাক'আতের পূর্ণ করে.নিয়েছেন। অনুরূপভাবে আমরাও মত পোষণ করি যে, যখন 
কোন শহরে শত্রু এসে উপস্থিত হয় আর শহরবাসী সালাতুল খাওফ পড়ার ইচ্ছা পোষণ করে তাহলে : 
তাহলে তারা অনুরূপই করবেন অর্থাৎ যদি উক্ত সালাত চোর রাক'আত বিশিষ্ট) যুহ্র, আসর কিংবা | 
. ই’শা হয়৷ তারা বলেছেন ঃ পূর্ণ করা সম্পর্কে হাদীসে উল্লেখ নেই। 

তাদেরকে বলা হবে যে, সম্ভবত তাঁরা (পরবর্তীতে) কাযা করে নিয়েছেন আর এ কথাটি হাদীসে 
বর্ণিত হয়নি৷ হাদীসে অনুরূপ দৃষ্টান্ত অনেক রয়েছে । আর যদি তারা কাযা করে না থাকেন তাহলে 
আমাদের মতানুসারে এটি তাদের অনুকূলে দলীল হতে পারবে না। যেহেতু এমনও হতে পারে যে 
এটি রাসূলুল্লাহ্‌ গ্রহ যখন করেন তখন (প্রাথমিক যুগে) ফরযকে দু'বার পড়া যেত। অতএব তা 
প্রত্যেক বারই ফরয হিসাবে গণ্য হতো । তারপর পরবর্তীতে তা রহিত হয়ে যায় । 


#0207 


ell ১১০৯1 00 93০৪ ১৪ DS Sis JE Lad ts ১৪০০৯ (৪০৯, 
Sl ১০০ 00 (5 dl a BS CL LL DE St ge 
EL Sl tall ০০০ ০০১45001০৬০ Me ENN 
Resa aii lias ০৫৪ 401 0390 ৯০ ৩5 2০৬৪ ৩০8০ ০ 


55 


পা 


wWww.waytojannah.com 


| | Contents | | 
অধ্যায় ৪ সালাত | - ৬১১ 


১৭৪০. হুসাইন ইব্‌ন নসর রর) ..... মায়মুনা (রা) এর আযাদকৃত গোলাম সুলায়মান রে) থেকে 
বর্ণনা করেন য়ে, তিনি বলেছেন £ আমি মসজিদে এলাম, দেখলাম ইব্‌ন উমর (রো) বসে রয়েছেন 
আর লোকেরা সালাতরত ৷ আমি (তাকে) বল্লাম, আপনি লোকদের সাথে সালাত পড়ছেন না কেন? 
তিনি বললেন, আমি গৃহে সালাত পড়ে নিয়েছি। রাসূলুল্লাহ্‌ শই একদিনে এক ফরয কে দু'বার 
পড়তে নিষেধ করেছেন। আর নিষেধাজ্ঞা তো বৈধতার পরে হয়ে থাকে । অবশ্যই মুসলমানরা 
ইসলামের প্রাথমিক যুগে অনুরূপ করতেন। তারা নিজেদের গৃহে সালাত আদায় করে মসজিদে 
আসতেন আর উক্ত সালাতই জামাআতে যতটুকু পেতেন ফরয হিসাবে পড়তেন । অতএব বুঝা গেল 
যে, তারা অবশ্যই একদিনে এক ফরয কে দু'বার ফেরযরূপে) পড়তেন । তারপর রাসূলুল্লাহ্‌ শু 
' তাদেরকে এরূপ করতে নিষেধ করেন এরপর তিনি নির্দেশ দেন, যে ব্যক্তি মসজিদে এসে উক্ত (গৃহে 
আদায়কৃত) সালাত কে পায় তাহলে পড়ে নিবে এবং তা নফল হিসাবে সাব্যস্ত করবে । আর ইব্‌ন 
উমর (রা) লোকদের সাথে সালাত পড়াকে পরিহার করেছেন। আমাদের নিকট এতে দু'টি সম্ভাবনা 
রয়েছে ঃ কে) হতে পারে উক্ত সালাত এমন সময়ের ছিলো যার পরে নফল পড়া হয় না সুতরাং তা 
পড়া জায়িয নয় তাই তাকে সেটা ফরয হিসাবে-ই পড়তে হতো। এ কারণে তিনি বলেছেন ঃ 
. রাসূলুল্লাহ্প্্্ট এক দিনে এক ফরয সালাতকে দু'বার পড়তে নিষেধ করেছেন । অর্থাৎ আমার জন্য 
তা ফরয হিসাবে পড়া জায়িয হবে না। যেহেতু আমি তা একবার পড়ে ফেলেছি এবং আমি তাদের 
সাথে শরীক হব না, যেহেতু আমার জন্য সে সময় নফল পড়া জায়িয.হবে না৷ (খ) এমনও হতে 
পারে যে, তিনি রাসূলুল্লাহ্‌ রুহ থেকে পুনঃ সালাত পড়ার নিষেধাজ্ঞা যথার্থ অর্থেই শুনেছেন তারপর 
রাসূলুল্লাহ্‌ বট তা নফল হিসাবে পড়ার অনুমতি দিয়েছেন, কিন্তু ইব্‌ন উমর (রা) তা শুনেননি। এ 
7 

১১০০৬০১০১৮৮) ES 00 ০৯০ 000 0৪০০5595238 We 
না চা তেব ৩২০৯০ Sl UG al ০ ১৭111 ৮০ 
০5 small A নক এলি 2 EUSA পক 9 এন ts ৮৭৪ ূ 

পি ০০৭5 2 035 4905 পরেছে ০০ পাও 925 

১৭৪১. ইব্‌ন আবী দাউদ রে) ..... উসমান ইব্‌ন আবূ সাঈদ ইব্‌ন আবু রাফি“ রে) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন £ আমাকে মুহাররির ইব্‌ন আবু হুরায়রা (রা) ইব্‌ন উমর (রা)-এর নিকট 
প্রেরণ করেন৷ যেন আমি তাকে জিজ্ঞাসা করি যে, কোন ব্যক্তি যখন যুহ্রের সালাত নিজ গৃহে পড়ে 
নেয়, তারপর মসজিদে এসে দেখে লোকেরা সালাত পড়ছে এবং সে তাদের সাথে সালাত আদায় 
৪5555765550 প্রথমটি-ই 
তার (ফরয) সালাত হিসাবে গণ্য হবে। 
বস্তুত এ হাদীসে ব্যক্ত হয়েছে যে, ইব্‌ন উমর (রা)- ভিতরে দ্বিতীয় (সালাত)টি নফল 


হিসাবে গণ্য হবে । এতে বুঝা যাচ্ছে, সুলায়মান সূত্রে বর্ণিত হাদীসে তিনি যে সালাত ছেড়ে দিয়েছেন 
তা এজন্য যে, তা ছিল এরূপ সালাত, যার পরে নফল পড়া জায়িয নেই। 


WwWww.waytojannah.com 


Contents . 

৬১২ কি তাহাবী শরীফ 
বস্তুত আবু বাকরা (রা) এবং জাবির (রা) বর্ণিত হাদীসের বিধানটি ছিলো প্রাথমিক যুগের যখন 
যেমনটি আমরা বর্ণনা করে এসেছি যে, ফরয আদায় করার পর তা পুনবার ফরয হিসাবে আদায় করা 
জায়িয ছিল। এজন্যই রাসূলুল্লাহ্‌ এইই উভয় দলকে নিয়ে তা সোলাতুল খাওফ) দু'বার আদায় 
করেছেন। আর এটি জায়িয হিসাবে বিবেচিত হতো যদি সে বিধান বহাল থাকত । কিন্তু যখন তিনি 
_ এক ফরযকে দু'বার পড়ার নিষেধাজ্ঞা আরোপ করেন তখন তা রহিত হয়ে যায়। অতএব সে অর্থ 

খণ্ডন হয়ে গেল যে, তিনি প্রত্যেক দলকে নিয়ে দু'রাক'আত আদায় করেছন এবং এরূপ আমল করাও 
রহিত হয়ে গেল। সুতরাং আবূ বাকরা (র) এবং জাবির (রা)-এর হাদীস তাদের অনুকূলে দলীল রূপে 
সাব্যস্ত হতে পারবে না, উক্ত হাদীস দুটিতে সেই সম্ভাবনার কারণে যা আমরা উল্লেখ করে এসেছি। 
না 


8G do AS BD AE Dnt a od ly a 
০0541 ১৮০ 1১১45 চি ৩০০০ J ১১155 ৮5 হদিশ | us 
১৭৪২, আবু বাকরা (৪) দা খালিদ ইব্‌ন আয়মন আল-মুআফারী (রা) থেকে বর্ণনা করেন যে, 
তিনি বলেছেন ৪ আওয়ালী (মদীনার উঁচু এলাকা)-এর অধিবাসীরা নিজেদের গৃহে (ফরয) সালাত 
* পড়তেন এবং (মসজিদে নববীতে এসে) রাসূলুল্লাহ্‌ এঃঃ৪-এর সাথেও তারা (উক্ত সালাত) পড়তেন । 

্‌ লহ এক দিনে (ফরয) সালাত পুনরায় পড়তে তাদেরকে নিষেধ করে দেন। আমর (র) 
বলেন ৪ আমি এটি সাঈদ ইব্‌ন মুসাইইব (র)-এর নিকট উল্লেখ করলে তিনি বলেন ঃ তিনি সত্য 
| 
অবশ্য এ বিষয়ে জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) থেকে এরূপ হাদীসও বর্ণিত আছে, যার মর্ম ভিন্ন ঃ 
০০ BUG 2 ABSA 08 lta Ss SU CE YU Sls ts সি (১ 
ELA Cae Ce ia al a SE 45571751515 
Et লা নিন? ES ৬০5 ৩১১ রি ০ 


Hoa ot 


SE SAS lenin EE de sls ta ti ss 


WwWw.waytojanhah.com 


Contents 
অধ্যায় £ সালাত | ৬১৩ 


চর ০ ৪৯ ৬৮০ 3০০4 চনে ঠা পি ০: ANAT ++ ঢু তলক চা ০.৫ 


০৮৩০৩ 


82211 CE TE তির ৰ ঞ i 
CLA 3১6 ০১০ ly ৪৬৮) Uo 
১৭৪৩. ইয়াযিদ ইব্‌ন সিনান (র) চা সুলায়মান-ইয়াশকুরী (র) থেকে বর্ণনা করেন যে, তিনি জাবির 
 ইব্ন-আবদুল্লাহ্‌ রো)-কে সালাতুল খাওফে কসর সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। অর্থাৎ তা কোন দিন 
এবং কোথায় অবতীর্ণ হয় ? তিনি বলেন আমরা সিরিয়া থেকে প্রত্যাবর্তনরত কুরায়শী কাফেলাকে 
আক্রমণ করার নিমিত্ত রওয়ানা হলাম । যখন আমরা 'নাখল নামক স্থানে উপনীত হলাম তখন কাওম 
থেকে জনৈক (মুশরিক) ব্যক্তি রাসূলুল্লাহ্‌ এ্রুঃঃ -এর নিকট এসে বলল, তুমি কি মুহাম্মদ ? তিনি 
বললেন'হা। সে বল্ল, তুমি কি আমাকে ভয় কর ? তিনি বললেন, না। সে বল্ল আমার থেকে 
তোমাকে কে রক্ষা করবে ? তিনি বললেন, তোমার থেকে আমাকে আল্লাহ্‌ রক্ষা করবেন । রাবী 
বলেন, তখন লোকটি তরবারী কোষমুক্ত করলে । লোকেরা (সাহাবীগণ) ধম্কালেন এবং ভয় প্রদর্শন 
রর 8775 রওয়ানা হওয়ার ঘোষণা প্রদান করলেন এবং লোকেরা অস্ত্র ধারণ 
করলেন। তারপর সালাতের ঘোষণা দেয়া হয়। রাসূলুল্লাহ্‌ ইঃ কাওমের একদলকে নিয়ে সালাত 
পড়লেন আর অপর দল তাদেরকে প্রহরা দিচ্ছিল। যারা তীর সাথে ছিলেন তাদেরকে নিয়ে তিনি 
দু'রাক'আত সালাত আদায় করলেন এবং সালাম ফিরালেন। এরপর যারা তার সাথে (সালাতে) 
ছিলেন তারা তাদের পশ্চাতে চলে গেলেন এবং নিজেদের সাথীদের যারা শত্রুর মুকাবেলায় ছিলেন 
তাদের স্থানে গিয়ে দাড়ালেন । আর অপর দল যারা' শত্রুর মুকাবেলায় ছিলেন তারা আসলেন এবং 
তিনি তাদেরকে নিয়ে দু'রাক'আত পড়লেন এবং অপরদল তাদেরকে প্রহরা দিচ্ছিলেন। এরপর তিনি 
সালাম ফিরালেন। সুতরাং রাসূলুল্লাহ্‌ এইই -এর জন্য হয়েছে চার রাক'আত এবং কাওমের হয়েছে 
দু'রাক'আত দু'রাক'আত করে । সেই দিনে-ই আল্লাহ্‌ তা'আলা সালাতে কসর করার বিধান অবতীর্ণ 
করেন এবং মু'মিনদেরকে অস্ত্রধারণের নির্দেশ প্রদান করেন। 
বস্তুত এ হাদীসের দ্বারা বুঝা যাচ্ছে যে, আল্লাহ্‌ তা'আলা তীর প্রতি সালাতে কসরের বিধান অবতীর্ণ 
করার পূর্বে রাসূলুন্নাহ্‌ গ্রহ তাদেরকে নিয়ে সেইদিন চার রাক'আত পড়েছেন। আর সালাতে কসর 
করা, এর নির্দেশ আল্লাহ্‌ তা'আলা এর পরে দিয়েছেন। রাসূলুল্লাহ্‌ গ্রহ -এর উপর সেই দিনের চার 
রাক'আত ছিলো ফরয । আর যারা তার ইক্তিদা অনুসরণ) করছিলেন তাদের ফরযও এতে অনুরূপ 
ছিলো । যেহেতু তাদের-সফরে. তখন মুকীম অবস্থার বিধানের অনুরূপ ছিলো । আর যখন ঘটনা এরূপ 
তখন অবধারিত যে উভয় দলের প্রত্যেক দল অবশ্যই দু'রাক'আত দু'রাক'আত করে পূর্ণ করে 
নিয়েছেন। যেমনিভাবে করা হতো, যদি তারা নিজ নিজ আবাসগৃহে মুকীম) থাকতেন। 


যদি কেউ প্রশ্ন উত্থাপন করে বলে যে, এ হাদীসে ব্যক্ত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ গু প্রথম দলকে 


নিয়ে যে দু'রাক'আত পড়েছেন তা শেষ করার পর তিনি সালাত থেকে বের হয়ে গেছেন এবং দ্বিতীয় 


Wwww.waytojannah.com 


Contents 
৬১৪ bl তাহাবী শরীফ 


দল তীর সাথে সালাতে শরীক হওয়ার সময় তিনি (দ্বিতীয়বার) পৃথক ও নতুনভাবে সালাত শুরু . 
করেছেন। যেহেতু হাদীসে ব্যক্ত হয়েছেঃ “তারপর তিনি সালাম ফিরিয়েছেন।” 

এর উত্তরে তাকে বলা হবে যে, সম্ভবত এখানে উল্লিখিত সালাম দ্বারা ভাশহহুদের সালামের অনুরূপ 
সালাম বুঝানো হয়েছে যা দ্বারা সালাত ভঙ্গ করা উদ্দেশ্য হয় না। (অথবা) এমনও হতে পারে যে, 
এরূপ সালাম যদ্বারা প্রথম দলকে (শত্রুর মুকাবেলায়) অবস্থান নেয়ার প্রতি সতর্ক করা হয়েছে। আর 
তখন সালাতে কথা বলা জায়িয ছিলো, সালাতকে তা ভঙ্গ করত না। বস্তুত এ বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন 
মাসউদ (রা), আবু সাঈদ খুদ্রী (রা) ও যায়দ ইব্‌ন আরকাম (রা) থেকে (হাদীস) বর্ণিত আছে। 
আমরা তীদের প্রত্যেকের বরাতে সেই অনুচ্ছেদে হাদীস বর্ণনা করে এসেছি, যেখানে যুল-ইয়াদাঈন 
-এর হাদীসের কারণসমূহ বর্ণনা করেছি। 

জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শরণ থেকে বর্ণিত আছে যে, তিনি সালাতুল খাওফ এ 
মর্মে নয় বরং ভিন্ন মর্মে (এক রাক'আত) পড়েছেন। 


“#0 #0 


005 ৮০ 1০102 i BEG atl 555 92 101 ১5০2 ০৭৯ (5552 14? 


825 
| EE LTO GUL alo ৬ SE Ss 
16855894৮55 26 J GS ll ২8০01 5155 0 415 9 ই 
২5০৫1 ৫০৩ ৫৫১১০১৮০০৫৩ ES Eady ০৫ ক in J al 


1১053 JG 78 25০5 33১58100০৮1 [০৯০০১ পট এও LIT GS ol 


810 4 


0৮০০ 2৮ ০০55 ১১৪ ২55৫4 আও ০৮ এ ১৫০19 ০১৯ 28145 


ogre FT পেত G42 #2 cose 


191০3 (১01: SLE oli Sat 9১১৯৪19০2০৯ LS, চি < 
- oy LE ০০০৯৩ ২ ৫৯১3 


১৭৪৪. আহমদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আবদুর রহীম (র)-..... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (রা) সূত্রে 
রাসূলুল্লাহ্‌ জং থেকে সালাতুল খাওফ সম্পর্কে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ হই 
দাঁড়িয়েছেন, আর এক দল তীর পিছনে দীড়িয়েছেন। রাসূলুল্লাহ্‌ গত -এর পিছনে যে দল দাঁড়িয়ে 
রয়েছেন তাদের পিছনে অন্য. দল রয়েছেন। আর তাদের সকলের মুখমণ্ডল রাসূলুল্লাহ্‌ কহ -এর 
অভিমুখে রয়েছে। তারপর রাসূলুল্লাহ্‌ প্রঃ তাক্বীর বল্লেন এবং উভয় দল তাক্বীর বললেন । তিনি 
রুকু করলেন এবং সে দল রুকু করলেন যে দল তার পিছনে রয়েছে। অপর দল বসে থাকেন। 
তারপর তিনি সিজ্দা করলেন, তারাও সিজ্দা করলেন এবং অপর দল বসে থাকলেন । এরপর তিনি 
দাড়ালেন এবং তারা দীড়ালেন। তারপর তারা পিছিয়ে তাদের সাথীদের (যারা বসে রয়েছেন) স্থানে : 
চলে গেলেন এবং অপর দল (যারা বসেছিলেন) চলে এলেন । রাসূলুল্লাহ্‌ গ্লু তাদেরকে নিয়ে এক 


‘WWwWw.Wwaytojannah.com 


Contents 
অধ্যায় ৪ সালাত | CO ৬১৫ 


রাক'আত এবং দু'সিজ্দা আদায় করলেন। অন্যরা বসে থাকলেন। এরপর তিনি সালাম ফিরালেন। 
এরপর উভয় দল দীড়িয়ে নিজেদের জন্য এক রাক'আত, দু'সিজ্দা, এক রাক'আত দু"সিজ্দা আদায় 
করেন। _ 

বস্তুত এ হাদীসের বিষয়বস্তু আমাদের (হানাফী) মতানুসারে অসম্ভব, এমনটি হতে পারে না। 
যেহেতু এতে ব্যক্ত হয়েছে যে, তারা বসা অবস্থায় সালাতে শরীক হয়েছেন । অথচ সমস্ত মুসলমানদের 
ইজ্মা (একমত্য) রয়েছে যে, কেউ যদি বসা অবস্থায় সালাতকে আরম্ভ করে তারপর সে দাড়ায় এবং 
দাড়িয়ে তা শেষ করে আর তার এতে কোনরূপ উষর না থাকে তাহলে তার সালাত বাতিলরূপে গণ্য 
হবে। অতএব রুকু এবং সিজ্দা ব্যতীত সালাতে শরীক হওয়া জায়ি হবে না। সুতরাং যারা 
রাসূলুল্লাহ্‌ গর -এর পিছনে দ্বিতীয় কাতারে বসে থেকে সালাতে শরীক হয়েছেন তাদের এটি অসম্ভব 
ব্যাপার (না-জায়িজ) হিসাবে বিবেচিত হবে। | 
অতএব এ হাদীস ব্যতীত জাবির ইব্ন আবদুরাহ্‌ (রা)-এর পূর্ববর্তী) হাদীস যা আমরা রাসৃলন্াহ 

হ্হুহেই থেকে রিওয়ায়াত করে এসেছি তা-ই প্রমাণিত গণ্য হবে। . 
সালাতুল খাওফ সম্পর্কে অপর এক দল-আলিম নিম্নোক্ত হাদীসের মর্ম গ্রহণ করেছেন। 


০4 ০ ০.০ 


বশির (5৮2 ১৬৪০ 


54101 22 8 
02571 ৯১1০ ০৪ 19314 581 ০১৫০৭] 005 4১০ 


১৯৮ পা 


BA Bei 


৮০১০2582842 
2 


এড তল 


EES CRA EL EG Ct Ee bts 


০৫% 


শি ০১১৯৩] ৪ 
১৭৪৫. আলী ইব্‌ন শায়বা রে) ..... আৰু আই মী রে) থেকে বর্ণনা করন থে, ভি 
উর 5 NE TEU OG Pl বদ S12 
খালিদ ইব্‌ন ওলীদ (নেতা হিসাবে) নিযুক্ত ছিলেন। মুশরিকরা বলল, সালাতরত অবস্থায় যদি আমরা 


www.waytojannah.com 


Contents 
৬১৬ | | তাহাবী শরীফ 


তাদেরকে আক্রমণ করি তাহলে আমরা গনীমতের সম্পদ অর্জন করতে সক্ষম হব। মুশরিকরা বল্ল, - 
এরূপ এক সালাত সমাগত যা তাদের কাছে তাদের পিতা-পুত্র অপেক্ষা অধিক প্রিয় । রাবী বলেন, 
জিব্রাঈল (আ) যুহ্র এবং আসরের মধ্যবর্তী সময়ে (সালাতুল খাওফের) আয়াত নিয়ে অবতীর্ণ 
হলেন। রাবী বললেন, রাসূলুল্লাহ্‌ প্রঃ আসরের সালাত পড়লেন এবং লোকেরা দু'টি কাতার বেঁধে 
দীড়ালেন। তিনি তাক্বীর বললেন, লোকেরা সকলে তার সাথে তাকবীর বললো । তারপর তিনি রুকু 
করলেন, লোকেরা সকলে তীর সাথে রুকু করলো, এরপর তিনি (রুকু থেকে) মাথা উঠালেন, 
লোকেরা সকলে তীর সাথে মাথা উঠালো। এরপর তিনি সিজ্দা করলেন এবং তার সাথে মিলিত 
কাতারের লোকেরা সিজ্দা করলো । আর পিছনের কাতারের লোকেরা দাড়িয়ে থাকল এবং তাদেরকে 
. সশস্ত্র অবস্থায় প্রহরা দিচ্ছিল। এরপর তিনি উঠলেন এবং তারা সকলে তীর সাথে উঠলো । তারপর 
পিছনের কাতারের লোকেরা সিজ্দা করল এবং তারা উঠল । অগ্রবর্তী কাতারের লোকেরা পশ্চাতে 
চলে গেল আর পশ্চাত্বর্তী কাতারের লোকেরা সন্মুখে অগ্রসর হল। তিনি তাক্বীর বললেন, তারা 
সকলে তার সাথে তাক্বীর বলল । তারপর তিনি রুকু করলেন, তারা সকলে তার সাথে রুকু করল । 
এরপর তিনি (রুকু থেকে) উঠলেন এবং তারা সকলে তীর সাথে উঠল, তারপর তিনি সকলকে নিয়ে 
সালাম ফিরালেন। আরেক বার তিনি সালাতুল খাওফ বনী সুলাইম-এর ভূমিতে আদায় করেছেন। 
১১৮৯ ue ১0785155741 158 2-11555 
১৭৪৬. আবূ বাকরা (র) ..... জাবির (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ প্রঃ থেকে বর্ণনা করেন যে, তিনি 
সালাতুল খাওফ পড়েছেন, তারপর তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। 

এ হাদীসের বিষয়বস্তু গ্রহণকারী ফকীহদের মধ্যে ইবৃন আবূ লায়লা (র) অন্যতম । আর আবু 
হানীফা (র) এবং মুহাম্মদ ইব্নুল হাসান (র) উক্ত হাদীসকে গ্রহণ করেননি। যেহেতু আল্লাহ্‌ তা'আলা 
বলেছেন ঃ ০1525197271 ১ ২850 আও “আর অপর এক দল যারা সালাতে 
শরীক হয়নি তারা তোমার সাথে যেন সালাতে শরীক হয়” । অথচ এ হাদীসে ব্যক্ত হয়েছে যে, তারা 
সকলে এক সাথে সালাত পড়েছেন। 

তাছাড়া হৰ উদর (রিও হননি কেভিন রাহাত এর 
হুযায়ফা রো) ও যায়দ ইব্‌ন সাবিত (রা)-এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, দ্বিতীয় দল দ্বিতীয় রাক'আতে 
শরীক হয়েছে। তারা এর পূর্বে সালাত পড়েননি.। বস্তুত এ বিষয়ে রাসূলুল্লাহ্‌ হুই থেকে তাদের সূত্রে 
বর্ণিত হাদীসগুলোর প্রতি কুরআন সমর্থন করে। অতএব আবূ আইয়াশ (রা) ও জাবির (রা)-এর 
দু'হাদীস অপেক্ষা উক্ত হাদীসগুলো তার (আবু হানীফা) নিকট উত্তম বিবেচিত হয়েছে। এ 
আবু ইউসুফ রে) মত গ্রহণ করেছেন যে, যদি শত্রু কিবৃলা অভিমুখে থাকে তাহলে সালাত সেভাবেই 
হবে-যেমনটি আবূ আইয়াশ (রা) এবং জাবির (রা) রিওয়ায়াত করেছেন। আর যদি-তারা শেক্ররা) 
কিব্লা ব্যতীত অন্যদিকে অবস্থানরত থাকে তাহলে সালাত হবে সেভাবে যেমনটি ইব্‌ন উমর (রা), 
হুযায়ফা রো) ও যায়দ ইব্‌ন সাবিত (রা) রিওয়ায়াত করেছেন । যেহেতু আবু আইয়শ (রা) কর্তৃক 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় ঃ সালাত . ৬১৭ 


বর্ণিত হাদীসে ব্যক্ত হয়েছে যে তারা কিব্লা অভিমুখে ছিলো । আর ইব্‌ন উমর (রো), হুযায়ফা রো) ও 
যায়দ ইব্ন সাবিত (রো) বর্ণিত হাদীসে এসব কিছুর উল্লেখ নেই। তবে এ বিষয়ে ইব্‌ন মাসউদ (রা) 
থেকে রিওয়ায়াত করা হয়েছে যা তাদের রিওয়ায়াতের অনুকূলে এবং তিনি বলেছেন ঃ শত্রু কিব্লা 
ব্যতীত অন্যদিকে অবস্থান করছিল । 

আবু ইউসুফ রে) বলেছেনঃ আমি উভয় হাদীসকেই বিশুদ্ধ মনে করি। ইব্‌ন মাসউদ (রা)-এর হাদীস 
ও এর অনুকূলে যা রয়েছে সেগুলো প্রযোজ্য হবে তখন, যখন শত্রু কিব্লা ব্যতীত অন্য দিকে হয়, 
আর আবু আইয়াশ (রা) ও.জাবির (রা) এর হাদীস প্রযোজ্য হবে তখন, যখন শত্রু কিব্লা অভিমুখে 
হয়। এটি আমাদের নিকট কুরআন শরীফের বিরোধী নয় । যেহেতু সম্ভাবনা রয়েছে যে, আল্লাহ্‌র বাণী 
এস 1৮০4515250১ ২৪০০ 1, তখনকার জন্য যখন শত্রু কিবলা ব্যতীত অন্য 
দিকে বিদ্যমান থাকে। তারপর আল্লাহ তা'আলা তীর নিকট এ মর্মে ওয়াহী প্রেরণ করেছেন যে, 
শত্রুরা যদি কিবৃলা অভিমুখে হয় তাহলে সালাতের (খাওফ) বিধান কিরূপ হবে ? এ জন্য তিনি, পরই 
উভয় পদ্ধতি অনুসরণ করেছেন, যেমনটি উভয় হাদীসে এসেছে। বস্তুত আমাদের নিকট এ বিষয়ে 
এটি-ই হচ্ছে বিশুদ্ধতম ও সর্বোত্তম উক্তি। যেহেতু হাদীসসমূহের বিশুদ্ধিকরণে' এর সাক্ষ্য বহন করে। 
আবদল্লাহ ইব্‌ন আব্বাস (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ গু থেকে সালাতুল খাওফ বিষয়ে যে হাদীস 
রিওয়ায়াত করা হয়েছে যা আমরা এ অনুচ্ছেদের প্রথম দিকে বর্ণনা করে এসেছি। যা উবায়দুল্লাহ 
ইব্‌ন আবদুল্লাহ্‌ রে) তীর সূত্রে যী-কারাদ যুদ্ধে রাসূলুল্লাহ্‌ এ -এর সালাত (খাওফ) রিওয়ায়াত 
করেছেন তাও উল্লিখিত বিশ্লেষণকে সমর্থন করে। অতএব এটি সেই হাদীসের অনুকূলে রয়েছে যা এ 
বিষয়ে আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা), রাহ টা উট জার গাজ সানি 
(রো) রাসূলুল্লাহ্‌ গই থেকে রিওয়ায়াত করেছেন। 
54 


8 নে, লে 5:08 এ টার ১৫ 5 ৰ le 
58857571172 AL SS AO NL ECL 

- ES SEU ৩৯০47৮৮০৯২৮ 
১৭৪৭. সুলায়মান ইব্‌ন শু‘আয়ব (র) ..... আ’রাজ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি উবায়দুল্লাহ 
ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (র) কে বলতে শুনেছেন যে, ইব্‌ন আব্বাস (রা) সালাতুল খাওফ 
সম্পর্কে বলতেন, এরপর তিনি অনুরূপ উল্লেখ করেছেন যা রাসূলুল্লাহ্‌ প্রঃ করেছেন, এবং যা আবু 
আইয়াশ (রা) ও জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ রা)-এর হাদীসে ব্যক্ত হয়েছে এবং যেটি এর অনুকূলে 


তাহাবী শরীফ ১ম খণ্ড -৭৮ . 0. . 
” | WwWww.Wwaytojannah.com 


Contents 
৬১৮ |  তাহাবী শরীফ 


বস্তুত যেহেতু ইব্‌ন আব্বাস (রা) রাসূলুল্লাহ্‌ গু -এর আমল সম্পর্কে উত্তমরূপে জ্ঞাত ছিলেন, যা 
ইব্‌ন আব্বাস রো) সূত্রে উবায়দুল্লাহ (র)-এর হাদীসে আমরা রিওয়ায়াত করেছি তাই তিনি বলেছেন, 
মুশরিকরা তার এবং কিব্লা'র মাঝখানে ছিলো । তারপর রাবী বলেন ৪ এটি-তার নিজস্ব অভিমত । 
এটি অসম্ভব ব্যাপার যে, তারা এভাবে (এক সাথে নিয়ত বেধে) সালাত পড়বে আর শক্র থাকবে 
কিব্লা ব্যতীত অন্য দিকে । আবার এটি-ও অসম্ভব যে, তারা এভাবে সালাত পড়বে যখন শক্র থাকবে 
কিবলা অভিমুখে । যেমন ইব্‌ন আব্বাস (রা) থেকে উবায়দুল্লাহ্‌ (র)-রিওয়ায়াত করেছেন। যেহেতু 
শত্ৰু যখন কিবৃলা ব্যতীত অন্য দিকে মুসলমানদের পিঠের দিকে হয় তাহলে এরা কিব্লা থেকে পিঠ 
ফিরাবেনা। অতএব শত্রু কিব্লার দিকে হওয়ার সময়ে এর আগেই এরা কিব্লা থেকে পিঠ ফিরাবে 
না। কিন্তু অর্থ সেটি-ই যা আমরা তার থেকে উল্লেখ করেছি যে, যখন শত্রু কিব্লা*র দিকে হবে তখন 
পৃষ্ঠ প্রদর্শন পরিত্যাগ করবে (এর প্রয়োজন নেই) আর এটিরও সম্ভবনা রয়েছে যে, যখন শত্রুও 
ইল্ম (জ্ঞান) তার উক্তিকে বেষ্টন করে নিয়েছে । তবে সেই হাদীস ব্যতিক্রম যা তার সূত্রে উবায়দুল্লাহ 
রে) রাসুলুল্লাহ হই থেকে রিওয়ায়াত করেছেন যে, শত্রু যখন কিব্লা'র দিকে হবে তাহলে তার থেকে 
বর্ণিত পূর্ববর্তী হাদীস মানসূখ (রহিত) প্রমাণিত হওয়ার পরেই তা বলা যেতে পারে। (অর্থাৎ 
উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ প্রমুখের রিওয়ায়াত মানসূখ)। আর শত্রু যখন কিব্লা ব্যতীত অন্য দিকে 
হবে তাহলে তাদের রিওয়ায়াতসমূহ মানসূখ হবে না (বরং কুরআনের অনুকূলে হুকুম অবশিষ্ট 
' থাকবে)। অতএব আমরা শত্রু কিব্লা*র দিকে হওয়ার সময়ে জাবির (রা) এবং আবূ আইয়াশ (রা) 
দিকে হওয়ার সময়ে উবায়দুল্লাহ্‌ রে) সূত্রে বর্ণিত ইব্ন আব্বাস (রা)-এর রিওয়ায়াত-এর উপর আমল 
করে উক্ত হুকুম (এক সাথে নিয়ত বাধা) কে পরিত্যাগ করেছি। . 
আর অবশ্যই আবূ ইউসুফ (র) একবার বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ এইই -এর পরে সালাতুল খাওফ পড়া 
হবে না এবং তিনি, ধারণা করেছেন যে, লোকেরা রাসূলুল্লাহ্‌ ক্রু -এর পিছনে সালাত পড়ার 
. ফঘীলতের কারণে তা পড়েছেন। 
বন্ুত এ উক্তি আমাদের নিকট কোনরূপ অর্থবহ নয়। যেহেতু রাসূলুল্লাহ্‌ হ্লুহই -এর পরে তার 
সাহাবীগণ অবশ্যই এটি পড়েছেন। হুযায়ফা (রা) তবরিস্থানে সালাতুল খাওফ পড়েছেন। এ বিষয়ে 
এত রিওয়ায়াত প্রসিদ্ধি লাভ করেছে যে তা আমরা এখানে উল্লেখ করার প্রয়োজনবোধ করি না। 
7 

| sald Sil pes 58195 | 
ওত এরম রিভার রিনার ভ তালের দলো দারা কানন বনে: 
এবং প্রশ্ন করা হয় ৪ আল্লাহ তা'আলা সালাতুল খাওফ-এর নির্দেশ দিয়েছেন যখন রাসূলুল্লাহ্‌ রহ 


হত রা নেই তাহলে নির্দেশিত 
সয়া হুল ও বকের যাহ কয! 


www.waytojannah.com 


Contents 

অধ্যায় 8 সালাত 0 | 87৮1 ৬১৯ . 
তার উত্তরে বলা হবে যে, আল্লাহ্‌ তা'আলা এটাও তো বলেছেন ঃ ৰ 

৫০৩০১ ৬ LESS DS etn ৯৬ 
অর্থাৎ ৪ তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করবে । এর দ্বারা তুমি তাদেরকে পবিত্র করবে এবং 
পরিশোধিত করবে । তুমি তাদের কে দু'আ করবে (৯ ৪ ১০৩)। 
বস্তুত এখানেও তাকে গর সম্বোধন করা: হয়েছে। আর এ বিষয়ে যেমনিভাবে যাকাত আদায় তার 
জীবদ্দশায় আবশ্যক ঠিক তেমনি তার ইনতিকালের পরেও তা আদায় করা ফরয ৷ এঁকমত্য রয়েছে 
যে, একইভাবে সালাতুল খাওফ-এর আমল রাসূলুল্লাহ্‌ গরু, এর জীবদ্দশায় যেমন প্রতিষ্ঠিত ছিলো 
অনুরূপভাবে তীর (ইন্তিরালের) পরেও এর উপর আমল অব্যাহত থাকবে । 
আহমদ ইব্ন আবু ইম্রান রে) বর্ণনা করেন যে, তিনি আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইবৃন শুজা আল-ছালাযী 
(র)-কে আবূ ইউসুফ রে)-এর উক্ত উক্তির সমালোচনা করতে শুনেছেন এবং তিনি বলতেন ঃ 
রাসূলুল্লাহ্‌ গত -এর সাথে সালাত পড়া যদিও সমস্ত লোকদের সাথে সালাত পড়া অপেক্ষা উত্তম; 
তবুও যেহেতু কারো জন্য সালাতে এরূপ কথা বলা জায়িয নেই, যা সালাতকে ছিন্ন করে দেয়। আর 
সালাতে এরূপ কাজ করা যা রাসূলুল্লাহ্‌: ব্যতীত অন্যের সাথে সালাত পড়ার সময়ে জায়ি নেই 
সেটি-ই তীর সাথেও সালাতকে ছিন্নকারী না-জায়িয হিসাবে বিবেচিত হবে, যেমন সমস্ত উধু ভঙ্গকারী 
কার্যকলাপ (হাদাস)। * 
যেমনিভাবে তীর এই পিছনে সালাতুল খাওফ-এর অবস্থায় আসা-যাওয়া, কিব্লাকে পৃষ্ঠ প্রদর্শন 
সালাতকে ছিন্ন করে না তেমনিভাবে অন্যের পিছনেও অনুরূপ বিধান প্রযোজ্য হবে। (অতএব 
লেল রাড রাজা ক এরআগে ডি হিয়া তদা হিম হা 
শীত রি 


82599 soe 


site asd sais ots yar 


৮০ #0 eB 
: ৩৭. অনুচ্ছেদ ৪ যুদ্ধক্ষেত্রে সালাতের সময় হলে সওয়ারীর উপর সালাত পড়বে কিনা ? 
এ] 5০৪ CS JG ls ০৩ ২৯০ (35 030১ ০০] ৩৯, ১2০ 021০ (১9১ -9%8/? 


০০৯০ 


১৮০০৯০০৩০55 441 ৯০ 2১১৯ ১০০১ ১০০৪৪ ৪০৪ ১০১৮৮৪১৪ 
elt iiss cl ১13 JG ১০৯৮]। ৪৬1০ ১০৬৩ ১৮১ 158 Js এ 

EE EEO 
১৭৪৮, ‘আলী ইব্‌ন মা’বদ (র)'..... হুযায়ফা হুযায়ফা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ খন্দকের 


(পরিখা) যুদ্ধের দিন আমি রাসূলুল্লাহ্‌ হহুনুঃ-কে বলতে শুনেছি, তারা (কাফির) আমাদেরকে আসরের 
সালাত থেকে বিরত রেখেছে । রাবী বলেন, সেদিন তিনি আসরের সালাত আদায় করেননি; এমন কি 


Wwww.waytojannah.com 


| Contents . 
৬২০ | - | তাহাবী-শরীফ 
সূৰ্য অন্তমিত হয়ে যায়। (ভিনি-কাফিরদেরকে বদ দু'আ করে বলেছেনঃ) আল্লা তন্সাল তাদের 
কবর অথবা অন্তর অথবা গৃহকে অগ্নি দিয়ে ভরে দিন। . , . 
আবু জা’ফর তাহাবী (র) বলেন ৪ এক দল আলিম বলেছেন যে, আরোহী নিজ সওয়ারীর উপর . 
ফরয সালাত আদায় করবে না। যদিও এমন অবস্থার সম্মুখীন হয় যে, তাতে অবতরণের সুযোগ না 
থাকে। তারা বলেছেন £ যেহেতু রাসূলুল্লাহ্‌ এই সেদিন সওয়ারীর উপর আরোহী অবস্থায় সালাত 
“পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাদের বিরোধিতা করেছেন। তারা বলেছেন ৪ যদি এ 
আরোহী যুদ্ধরত হয় তাহলে সালাত পড়বে না। আর যদি আরোহী যুদ্ধরত. না হয় এবং তার 
অবতরণের সুযোগ না থাকে তাহলে (সওয়ারীর). উপর সালাত পড়বে। সম্ভবত রাসূলুল্লাহ বল তখন 
(খন্দকের) যুদ্ধে এজন্য সালাত পড়েননি যেহেতু তিনি যুদ্ধরত ছিলেন। যুদ্ধ হচ্ছে অধিক) (আমলে 
কাছীর) এবং আমল, সালাতের মধ্যে (অধিক) আমল জোয়িষ) নয়। অথবা এমনও হতে পারে যে, 
তিনি তখন (সাওয়ারীর) উপর সালাত পড়েননি এজন্য যে, যেহেতু .তখন পর্যন্ত সাওয়ারীর পিঠে 
সালাত পড়ার নির্দেশ তাকে দেয়া হয়নি। (অর্থাৎ উক্ত 1758, 
বস্তুত এ বিষয়ে আমরা পর্যবেক্ষণ করে দেখলাম ৪ 


পা পাপা so 


টা 02০০৫ ১১589459515 00518 ১৪ SO al SG ea 
১২ ১৪ ০1251 ৮১১১ ০1৮৯ ol 00555 (8১১, CS ৬1 
| ৪০১৯০০০৪২৫৪ ১০৮৯০০৯৯১০০ ০ 
11569 51055 4111 055 035 0 ০১৭ ১০/11 0455 ০০৪০] 05 04৮১ 
(০355 39০ গু 41411 ০০০ [০:১5 0003 ১১০৯৪ SSS JU ১০০০) 


চলি 2 


৫ 


Lop fw Ord of oie oO 


“02 o-oo Ss পপ০ ১ 


SECT IN EOE LUE ৯5৯0০ 
| 281 ১৬৪৫] nl US A 06201 08 ৩৫ জে 
১৭৪৯. 8 ইবন মারণূক (র) এবং ইউনুস (র) ..... আবূ সাঈদ খুদ্রী রো) থেকে বর্ণনা 
করেন যে, তিনি বলেছেন ঃ খন্দকের যুদ্ধের দিন আমরা যুদ্ধে আটকিয়ে গেলাম, এমনকি মাগরিবের 
পর রাতের ক্রিন্ছু অংশ অতিবাহিত হয়ে গেল এবং (আল্লাহ্‌ তা'আলা) আমাদেরকে (শত্রুদের অনিষ্ট 
গিরি হিট তরি জেরিভি আল্লাহ ত! মানা রহ করে বলছে ও 

ট টি Co Ar 24590 ol FAN AS 
অর্থাৎ? যুদ্ধে মুমিনদের জন্য আললাহুই যথেষ্ট আল্লাহ্‌ সর্বশক্তিমান, 79 ২৫) 


Wwww.waytojannah.com 


| Contents | 
অধ্যায় & সালাত rT "৬২১ 


রাবী বলেন, ES RG ELE RH SETHE ES 
তিনি যুহরের সালাত উত্তমরূপে আদায় করেন যেমনিভাবে তিনি এটিকে যথাসময়ে আদায় করতেন। 
তারপর তাকে নির্দেশ দিলে তিনি আসরের ইকামত দেন এবং তা তিনি অনুরূপভাবে আদায় করেন । 
এরপর তাকে নির্দেশ দিলে তিনি মাগরিবের ইকামত দেন এবং তিনি গ্রহ তা অনুরূপভাবে আদায় 
করেন। আর এটা ছিল আল্লাহ্‌ তাআলা সালাতুল খাওফ সম্পর্কে (৮১ 51 ১৯১ (যদি তোমরা 
আশংকা কর) “তবে পদচারী অথবা আরোহী অবস্থায়,” অবতীর্ণ হওয়ার পূর্বে ঘটনা । 

আবু সাঈদ (রা) খবর দিয়েছেন যে,তারা যে সেদিন (খন্দকের যুদ্ধে) আরোহী অবস্থায় সালাত 
পরিত্যাগ করেছেন তা ছিল তাঁদের জন্য সওয়ারীর উপর সালাত পড়া জায়িয হওয়ার পূর্বের ঘটনা, 
তারপর এ আয়াত দ্বারা তাদের জন্য তা জায়িয করা হয়। 

অতএব এতে প্রমাণিত হলো যে, কারো যদি যুদ্ধক্ষেত্রে নিজ বাহন থেকে অবতরণের অবকাশ না 
থাকে তার জন্য সওয়ারীর উপর ইশারা করে সালাত আদায় করা জায়িয আছে। অনুরূপভাবে কেউ 
যদি এরূপ স্থানে থাকে যে, যদি সে সিজ্দা-করে তাহলে তাকে হিংস্র জন্তু আক্রমণ করার অথবা কেউ . 
(শত্ৰু) তাকে তরবারির আঘাতে হত্যা করার আশংকা থাকে তাহলে তার জন্য বসে সালাত পড়া 
_ জায়িয আছে। যদি (দৌড়ানোর) মধ্যে এরূপ আশংকা থাকে তাহলে বসে ইশারা করে সালাত পড়বে । 
০ আবু ইউসুফ রে) ও মুহাম্মদ (র)- এর উক্তি ও অভিমত।। 


| 41 tla di UG 8 Et OU YA 


৩৮. অনুচ্ছেদ $ ইন্তিস্কা কিরূপ, এতে সালাত আছে কিনা ? 


০45০০ ০4 “ 0 #0 


1 (38৭০, ১০, 


be DT Sp NBII EG EE Nn CBT 8০ 


# #0 


Eid 4111 0৮০০০ 028০9 ০০৮১০ ০ ক ক 4410১০০৯০৮০] 8৯০ GE ob; 
5৪০৯ 085 ৭01 695 42541 ০০৪০৩ JH ০৫৯ | ৮4600581058 


০০ ০৮৮০1 ৪৪৮১০415০০০ JG Cal UGS 441 ০৮০০ 
51১৩ ০০০ ০০৮7৯ ০108, 82 ১১2২8 7- 


১84 


14111550138 ০৮০ ১৩০১১] ও ০৮০৮। ০৮৩৩ Cali ৯:১০৮১।| 0৯০ ২20৯৭ 


পপ পর 


US ELBE Be, SOLU 


পর পলা 


১০১৫৯ এ/। 0১45৪ ৩০5 05 4৮০৭১ ls nL LE 


Wwww.waytojannah.com . 


Contents 


৬২২ . ৬০ | | তাহাবী শরীফ 


BEA ৮ BH Ee LIL odo “5 oso 4 #222 ৮৭221 


282 00015 LUST 
১৭৫০. আবদুর রহমান ইব্‌ন জারূদ (রে) ..... শুরাইক ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন আবু নামির (র) থেকে 
বর্ণনা করেন যে, তিনি আনাস ইব্‌ন মালিক রো)-কে উল্লেখ করতে শুনেছেন যে, রাসূলুল্লাহ্‌ প্রঃ 
দাড়িয়ে জুমু'আ"র খুত্বা দিচ্ছিলেন, (এমন সময়) জনৈক ব্যক্তি মিশ্বারের সম্মুখে অবস্থিত দরজা দিয়ে 
মস্জিদে প্রবেশ করে রাসূলুল্লাহ্‌ গরুর -এর সম্মুখে দাড়িয়ে বলল, হে আল্লাহ্‌র রাসূল, সম্পদরাজি 
ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে। আপনি আল্লাহ্র নিকট দু'আ করুন, যেন তিনি 
আমাদের উপর বৃষ্টিবর্ষণ করেন। রাসূলুল্লাহ্‌ গুহই দু'হাত উঠিয়ে এ বলে দু'আ করলেন, হে আল্লাহ্‌! 
আমাদের জন্য বৃষ্টি বর্ষণ কর। আনাস (রা) বলেন, আল্লাহ্‌র কসম, আমরা আকাশে কোন মেঘ বা 
মেঘখণ্ড দেখতে পাচ্ছিলাম না এবং সাল্আ পাহাড় ও আমাদের মাঝখানে কোন বাড়ি কিংবা গৃহের 
আড়ালও ছিলো না। রাবী বলেন, হঠাৎ উক্ত পাহাড়ের পিছন থেকে চাকের ন্যায় প্রকাশিত হয়ে 
আকাশের মাঝখানে এসে প্রসারিত হয়ে গেল। তারপর বৃষ্টি শুরু হয়ে গেল। রাবী বলেন, আল্লাহ্র 
কসম, এক সপ্তাহ পর্যন্ত আমরা সূর্য দেখিনি । রাবী বলেন, এরপর উক্ত ব্যক্তি পরবর্তী জুমু'আয় দরজা 
দিয়ে মসজিদে) প্রবেশ করল আর রাসূলুল্লাহ্‌ গু তখন লোকদের উদ্দেশ্যে দাঁড়িয়ে খুত্বা 
দিচ্ছিলেন। সে তার সম্মুখে দাড়িয়ে বলল, হে আল্লাহ্র রাসূল, (প্রবল বৃষ্টির কারণে) সম্পদ রাজি 
ধ্বংস হয়ে গিয়েছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছে, আপনি আল্লাহ্‌র নিকট বৃষ্টি বন্ধের জন্য দু'আ করুন। 
রাসূলুল্লাহ্‌ হুই দু'হাত উঠিয়ে বললেন £ হে আল্লাহ্‌! আমাদের আশ-পাশে, টিলা ও পাহাড়ে বর্ষণ 
কর, আমাদের উপর নয়। রাবী বলেন, তারপর বৃষ্টি (সাথে সাথে) থেমে গেল আর রাসূলুল্লাহ্‌ এই 
রোদের ভিতর দিয়ে মসজিদ থেকে বের হয়ে চললেন। | 


০৮0 পপ 0০৩ 9 ০ 6৮4 পা পাঠ পেশা ০ ৮4০4০ ০ ।পবুডেত 
২২৯৭ ০১০ dol নিশি 5 
- 5৯১ SSL KI Dd ০০43৮ ও 2 


১৭৫১. বাহার ইবৃন নসর .(র) ..... ol (র) থেকে বর্ণনা -করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। 


১০০০ G5 JG ০৫৮০ ০০ 7%-। ০০,০৯৮ ওত 50080 51০21 0০৯১০ 
410১2১০৯৫৯০ 55৫ ০৫১ be ol be lt bs 

ld Sls Joes 3 all 4১ ০১৮০ ০1৪৩ ০০০৯ ক 
০: ০১৫4০ ০05০4৮৮৮০২০ 55:55 55595440653 


০৬০৩৯ JG (৮ ০০৪ 48 SG ৩1 i on  এ৯০। 01১৯ x 
Lone Lo AES JE MES 25515512517 


 WWW.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত EP ৬২৩ 


le TE EE Eo PCT CEE Ee 
sR ELLE 
১৭৫২. ইব্ন আবী দাউদ (র)'..... আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ আমি . 
তখন মসজিদ থেকে কেউ বলল হে আল্লাহ্‌র রাসূল! বৃষ্টি বন্ধ, জন্তুগুলো (না খেয়ে) ধ্বংস হয়ে 
গিয়েছে। আপনি আল্লাহ্‌র কাছে দু'আ করুন, যেন তিনি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেন। তিনি 
দু'হাত তুললেন, আকাশে (তখন) মেঘ ছিল না, আল্লাহ্‌ তা'আলা মেঘমালাকে একত্রিত করে দিলেন। 
তারপর মুষলধারে বৃষ্টি শুরু হল। লোকদের জন্য (বৃষ্টির কারণে) নিজেদের বাড়ি-ঘরে যাওয়াই 
কষ্টকর হয়ে পড়ল। (এমনিভাবে) আমাদের উপর সাতদিন বৃষ্টি অব্যাহত রইল । রাবী বলেন, 
রাসূলুল্লাহ্‌ প্রঃ পরবর্তী জুমু'আয় খুত্বা দিচ্ছেন এমন সময় মসজিদে উপস্থিত এক লোক বলল, হে 
আল্লাহ্‌র রাসূল! বাড়ি-ঘর ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, আপনি আল্লাহ্‌র কাছে দু'আ করুন, তিনি যেন 
আমাদের থেকে বৃষ্টি বন্ধ করে দেন। তিনি দু'হাত তুলে বললেন, হে আল্লাহ্‌ আমাদের আশ-পাশে 
(বর্ষণ কর) আমাদের উপর নয়। তারপর আমাদের মাথার উপর আকাশে) যে মেঘমালা ছিল তা 
বিচ্ছিন্ন হয়ে পড়ল, তখন আমরা যেন মণি-মাণিক্যখচিত মুকুট পরিহিত (অর্থাৎ আমাদের উপর 
থেকে মেঘমালা দিগন্তে সরে গেল আর আমরা সমুজ্ছবল সূর্যের নিচে অবস্থান করছিলাম ।) আমাদের 
আশে-পাশে বারিপাত হচ্ছিল, আমাদের মধ্যে হচ্ছিল না। . / 
05105 ২5০০ 92 ০850৮ এ 25 55 85 ১550 3৮১০৭ EE AVY 
১৮-০4-৯৯9৭ 085 00485 bie EE NUD ০৩ ১৯৫১০ Ol 
০০55 EA ৬১৯ খালে ডিও 005 YU আমিও Ln sais 9৮ ০১৪ adil 


| 595 ০51 Sl ১০১০ ৩৯১ 54315 4251 
১৭৫৩. ইব্‌ন মারযূক (র) এবং আবু বাকরা রে) ..... হুমায়দ (র) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, আনাস ইব্‌ন মালিক (রা)-কে প্রশ্ন করা হয় যে, রাসূলুল্লাহ্‌ গ্রহ কি দু'হাত তুলে (দু'আ) 
করতেন ? রাবী বলেন, জুমু'আর দিন তাকে বলা হয়, হে আল্লাহ্‌র রাসূল! বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে, 
যমীন আনু্বর হয়ে পড়েছে ও সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে । তিনি দু'হাত প্রসারিত করলেন যাতে আমি 
তার উভয়বগলের শুভ্রতা দেখতে পেয়েছি । তারপর তিনি ইব্‌ন আবী দাউদ (র)- এর হাদীসের 
অনুরূপ উল্লেখ করেছেন। 


১১০৯ ০২ el BE JUG aac ১৯০0305৩১৬৭ ০২ ০০ Cin Wot 

- 353 LE El ০০১৭1 ০০ ০১৭৯ ৮৪ 
১৭৩৪. নসর ইব্ন মারযুক (র) ..... আনাস (রা) সূত্রে রাসূলুল্লাহ্‌ শর থেকে অনুরূপ রিওয়ায়াত 
করেছেন। - 


www.waytojannah.com 


Contents 


৬২৪. রা Ee তাহাবী-শরীফ 


১০ ৮৮৯৪ 0৪০০১০৮১৮৯5 As 05 UU Sse bn pall ভি ২১৬০০ 
চিএ Cl 018৮৮৮1১৯০৬ ১০ অলী জো 552 


চা 


পলা পা Hr Orc GO ৯৩০ ৩৩858৩25289 


পলা i 
১5138০805০০ ১5 চক 55 2৫ ৩১০, 


“eons 


১৭৫৫. EEE) তি রাবী ইবন সীমত বে) থেকে বর্ণনা করেন: হে. তিনি 
বলেছেন, আমরা কা'ব ইব্‌ন মুর্রা রো) অথবা মুররা ইব্‌ন কা'ব (রা)-কে বললাম, আমাদেরকে 
আপনি এরূপ একটি হাদীস বর্ণনা করুন যা আপনি রাসূলুল্লাহ্‌ গর থেকে শুনেছেন, আল্লাহ আপনার 
মঙ্গল করুন! আর সাবধান থাকবেন। তিনি বললেন-রাসূলুল্লাহ্‌ পরই মুযার গোত্রের বিরুদ্ধে বদ্দু'আ 
করলেন, আমি তীর নিকট এসে বললাম, হে আল্লাহ্‌র রাসূল! নিশ্চয় আল্লাহ্‌ তা'আলা আপনাকে 
সাহায্য করেছেন এবং আপনার ডাকে সাড়া দিয়েছেন। আপনার কাওম (সম্প্রদায়) অবশ্যই ধ্বংস 
হয়ে গিয়েছে। আপনি তাদের জন্য দু'আ করুন। তিনি বললেন, হে আল্লাহ, আমাদেরকে ঃ তৃপ্তিকর 
বর্ষণকারী বৃষ্টি দ্বারা, যা অত্যন্ত তৃপ্তি দায়ক এবং ভূমিতে শ্যামলতা আনয়নকারী, যা স্তরে স্তরে বড় 
| বড় ফৌটার সাথে দ্রুত বর্ষণকারী হয়, যাতে দেরী না হয়, যা হিতকর, ক্ষতিকর নয় । রাবী বলেন, 
এক সপ্তাহ অথবা অনুরূপ সময় পর্যন্ত তাদের মধ্যে বৃষ্টি অব্যাহত ছিল। 

ইমাম আবূ জাফর তাহাবী (র) বলেন £ এক দল আলিম এ মত গ্রহণ করেছেন যে, ই্তিসকা'র 
সুন্নাত হল আল্লাহ্‌র নিকট বিনীতভাবে দু'আ এবং রোনাযারী করা যেমনটি এ সমস্ত হাদীসে ব্যক্ত 
হয়েছে এবং ০০০০৪০০০০০৬ 
অন্যতম। 

এবিষয়ে অপরাপর -আলিমগণ তাদের বিরোধিতা, করেছেন, এ দলের মধ্যে আবু ইউসুফ রে) 
অন্যতম । তারা বলেছেন £ বরং ইস্তিস্কার সুন্নাত হলো ঃ ইমাম লোকদেরকে নিয়ে ঈদগাহে 
(ময়দানে) বের হবেন এবং সেখানে তিনি তাদেরকে নিয়ে দু'রাক'আত সালাত আদায় করবেন। আর 
উক্ত দু'রাক'আতে সশব্দে কিরা“আত পড়বেন তারপর খুত্বা প্রদান করবেন এবং নিজ চাদর উল্টিয়ে 
পরবেন চাদরের উপর অংশকে নিচে করবেন আর নিচের অংশকে উপরে করবেন । তবে যদি ভারী 
চাদর হয় যা এভাবে উল্টানো সম্ভবপর নয় অথবা যদি সবুজ চাদর হয় তাহলে এর ডান প্রান্ত বাম 
কাধে এবং বাম প্রান্ত ডান কীধে স্থাপন করবে । 

“(প্রথম দলের দলীলের উত্তরে) তারা বলেন যে, এ সমস্ত হাদীসে রাসূলুল্লাহ্‌ -এর আমল এবং 
তাঁর প্রতিপালকের নিকট প্রার্থনা এটিও জায়িয আছে। আল্লাহ্র নিকট তিনি এ বিষয়ে প্রার্থনা করবেন 


Wwww.waytojannah.com 


Contents 


অধ্যায় ৪ সালাত ৬২৫ 


করা যে সুন্নাত তা নাকচ হয় না। 
বস্তুত এ বিষয়ে তারা যা উল্লেখ করেছেন আমরা তা পর্যালোচনা করে দেখি যে, এর জন্য আমরা 
হাদীস থেকে কোন দলীল পাই কি না? আমরা দেখি ৪ 


51241 ০০০ 05525810501 ng Al 101 00 (55 এ ০ 28 ~\von 
cA & 4111 4৮০১ 3145 411 ৩৯০১5১১১৪11 ৪ ৩০৪ ৯১০০ ১০০৪ 

- খু] 08505 ১5০ অত এও পালি ll 
১৭৫৬. ইউনুস (র) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ (রা) থেকে বর্ণনা করেন যে, একবার রাসূলুল্লাহ্‌ পরই 


ঈদগাহে (ময়দানে) বের হয়েছেন। পরে তিনি নিজ চাদর উলটিয়ে কিব্লামুখী হয়ে ইস্তিস্কা (বৃষ্টির 

জন্য) দু'আ করেছেন। ূ 

RE RB SLED JE es C5 JG 5915 1521 05158 

1 2০ 211 ০১ ১85 ০ 411 ০৮5 95 ক ০5 ০৫ ৬৪০ ১০ ০২৫ লা ১% 11 ০৮০ 
al 18745 ১০1১১ 09৯৪ লন Lal NEA BE ৭110 

১৭৫৭. ইব্‌ন আবী দাউদ (র) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 

হই একবার ঈদগাহে বের হলেন। পরে তিনি নিজ চাদর উলটিয়ে কিব্লামুখী হয়ে ইস্তিস্কা (বৃষ্টির 

জন্য) দু'আ করেছেন। 

08816৮৮90১০ তক LICE 0০9) চা ES JG 30015515৫৮১ -১154 


পা 9০৩০ 


এ ৩ [রিকি ৬$:4414১..১০০৮ ৬০ ৩৫৩ ০০017 ৬০০ ০০০৯ 
0 42৪ টি CUES all Le 52 

28৮88252551 
১৭৫৮. ইব্‌ন আবী দাউদ (র) ..... আব্বাদ ইব্‌ন তামীম (র) থেকে বর্ণনা করেন যে, তীর চাচা 
আবদুল্লাহ্‌ ইব্ন যায়দ (রা), যিনি রাসূলুল্লাহ্‌ হুই -এর সাহাবীগণের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি তাকে 
বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ স্রলহই একবার লোকদেরকে নিয়ে তাদের জন্য ইস্তিস্কার উদ্দেশ্যে বের 
রি সর নারি ডি হাহ 

এবং লোকেরা বৃষ্টিপ্রাপ্ত হলো। 


oe still ie 2 


জর পর -৭৯ 


Wwww.waytojannah.com 


‘ Contents 


৬২৬ তাহাবী শরীফ 


le LENG LAST le 4291 45 Sl J ES হি LS 401 

১০ le ০2815 ol 915 PY BS LY JUG Ld 
১৭৫৯. মুহাম্মদ ইবৃন খুযায়মা রে) ..... আব্বাদ ইব্‌ন তামীম (র) তার চাচা আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ 
(রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ গু একবার বের হলেন এবং ইস্তিস্কা 
করলেন। পরে নিজ চাদর উলটালেন। রাবী বলেন, আমি বললাম, চাদরের উপর অংশ নিচে আর 
নিচের অংশ কি উপরে রেখেছেন ? তিনি বললেন, না বরং বাম প্রান্তকে ডানে আর ডান প্রান্তকে বামে 
স্থাপন করেছেন। 


5১0০০ ১০ isso 1:/05055553/ 0505 Cine ESS AW 
০১০০ ৯ JESS 011 ৮5০ 429 ১০ এ ০০ ১০265 IESE 
(15745533610 LE ৭11 1555 905 01082 বহি চাননি Lf এ 

4৪215 cle ls (1৮৯2 0 le আন্ত Cl সন dl 
১৭৬০. নিই নামী) ... আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন ৪ একবার রাসূলুল্লাহ ইস্তিস্কার জন্য বের হলেন, তখন তার পরিধানে ছিলো কালো 


একটি চাদর |রাসূলুল্লাহপ্ উক্ত চাদরের নিচের অংশকে উপরে করে দিতে ইচ্ছা পোষণ করলেন। 
কিন্তু ভারী হওয়ার কারণে তা পারলেন না। পরে তা কাধের উপর উলটিয়ে দিলেন। 
১০১২৫ ০৫ 40৮০০ ১2 হ55 05 আও ডি 005 399৮০ ওল খেত 
52210775815 45 
১৭৬১. ইব্‌ন মারযূক (রা) ..... আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ রো) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ প্র 
ইস্তিসৃকা করেছেন, তারপর নিজ চাদরকে উলটিয়ে দিয়েছেন। 
বস্তুত এ সমস্ত হাদীসে তার চাদর উলটানো এবং চাদর উলটানো কিরূপ ছিল তার বিবরণ ব্যক্ত 
হয়েছে। এটিও ব্যক্ত হয়েছে যে, চাদরের উপর অংশকে নিচে এবং নিচের অংশকে উপরে করা যখন 
তার উপর ভারী হয়ে গিয়েছে তখন তিনি চাদরের ডান প্রান্তকে বাম দিকে এবং বাম প্রান্তকে ডান 
দিকে করে নিয়েছেন। অনুরূপভাবে আমরা বলে থাকি যে, যখন এর উপর অংশকে নিচে আর নিচের 
ংশকে উপর করা সম্ভবপর হয়েছে তখন তিনি অনুরূপই করেছেন। আর যখন তা উলটানো সম্ভবপর 
হয়নি তখন এর ডান প্রান্তকে বাম দিকে এবং বাম প্রান্তকে ডান দিকে করেছেন। 
প্রমো হীরা থেকেও সাত হারালে কি উদর SETS EERE TE TE 
বর্ণনা করা হয়েছে। অতএব এগুলোর উপর আমল করা বাঞ্ছনীয়, এগুলোকে পরিত্যাগ করা উচিত 
নয়। 


Wwww.waytojannah.com 


Contents 
অধ্যায় $ সালাত | ৬২৭ 


১০০৯৮ ০৭ 05 ৩৪ ০৬৮ ৪ এপ CE YG Sl 2৩ 552 8৭ 
ছি 7129070042৯ ১৯ ০ (৮ ১5 2504 2401 ৬০০১ 3১ ১70০ 
০১০ ৭ EES 5১ ক ক 41115) 5915 05 ৭ 0৮৭ 2৯5 চি পিএস ০০০ 
(5৪ Ale 55 ৬০৭] 0৪ 505 Blt 25 এ ০০৮০০ 


২০০ ধা সত all ১৭ 5৯5 STS ০০ এলি) 50155 015 ০8921 
Lore bd 2 
MLSE CHROOT 
১৭৬২. অবশ্যই রবী“উল মু'আয্যিন (র) ..... লিভ 158৮৬ 
তিনি বলেছেন ঃ ওয়ালীদ ইব্‌ন উক্বা আমাকে ইব্‌ন আব্বাস (রা)-এর কাছে রাসূলুল্লাহ্‌ হুই -এর 
ই্তিস্কা সম্পর্কে জানতে পাঠিয়েছিলেন। আমি তাঁর নিকট এসে বললাম, আমরা মসজিদে রাসূলুল্লাহ 
শু -এর ইস্তিস্কার সালাত সম্পর্কে মতবিরোধ ও আলোচনা করেছি। তিনি বললেন, এরূপ নয়, 
বরং তোমাকে তো-তোমার ভ্রাতুম্পুত্র মদীনার শাসক ওয়ালীদ পাঠিয়েছে। তা তিনি যদি পাঠিয়েও 
থাকেন তাহলে জিজ্ঞাসা কর, এতে কোনরূপ অসুবিধা নেই। তারপর ইব্‌ন আববাস (রা) বললেন, 
রাসূলুল্লাহ্‌ হ্রহ্ুহুই অতি সাধারণ বেশে, বিনীত ভঙ্গীতে, রোনাযারীর সাথে বের হতেন, ঈদ গাহে 
' আসতেন। তোমাদের মত এ ধরনের খৃত্বা দিতেন না । বরং দু'আ, রোনাযারী ও তাকবীর পাঠে ব্যস্ত 
' থাক্তেন। দু'ঈদের সালাতের মত দু'রাকা'আত (ইস্তিস্কার) সালাত আদায় করতেন। তাঁর উক্তি 
“যেমনিভাবে দু’ঈদে সালাত পড়া হয়” এতে সম্ভাবনা রয়েছে যে, তিনি গ্রহুহই (ইস্তিস্কার) সালাতের 
দু'রাক'আতে অনুরূপ সশব্দে কিরা'আত করেছেন, যেমনিভাবে দু'ঈদের সালাতে সশব্দে কিরা“আত 
করা হয়। 


০১০৮৯ 0৪ ০৪, ১02/35:1252562 05145201055 ES 


4 
০ পপ ০৩ 


(+১ ১৫৯৪ 4৫৯ ৯০৩ ১৪৮৪০ গাশিও 995 Es ১০৮০৪ 9৫5৪ 0১৮| 
slo 08০ dG 01 ৬ adi 59০ 0৯5 05271518205 05525198০71 


০৩৪ ০. 


(০৫ হ০181 951০1 55 এ Sl ll is sl CSL 981 Small এই ol 


০৮০ ০. ০ 


all ডে ০5১৪ 
১৭৬৩. ফাহাদ (র) ..... হাতিম ইব্‌ন ইসমাইল (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ 
. করেছন এবং অতিরিক্ত যোগ করেছেন যে, তিনি দু'রাক'আত সালাত হেস্তিস্কা) সশব্দে কিরা“আত 


www.waytojannah.com 


Contents 
৬২৮ . তাহাবী শরীফ 


দিয়ে আযান ও ইকামত ব্যতীত আদায় করেছেন, আর আমরা তার পিছনে (সালাতরত) ছিলাম । 
কিন্তু তিনি এতে “দু'ঈদের সালাতের অনুরূপ” বলেননি। এতে বুঝা যাচ্ছে যে, প্রথম হাদীসে তার 
উক্তি “দু'ঈদের সালাতের অনুরূপ” এর দ্বারা এ অর্থই বুঝিয়েছেন যে, তিনি দু'ঈদের মত আযান ও 
ইকামত ব্যতীত সালাত আদায় করেছেন। 


2 


০:4০. 


০000 22545551005 8 


১৭৬৪. ফাহাদ রে) ..... ইস্হাক ইব্‌ন আবদুল্লাহ্‌ রে) থেকে বর্ণনা করেন যে, তিনি রবী (র) ..... 
আসাদ রে) এর হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন। সুফয়ান (র) বলেন, আমি শায়খকে বললাম, 
খুত্বা সালাতের পূর্বে না পরে ? তিনি বললেন, (এ বিষয়ে) আমি অবগত নই। 

ব্যাখ্যা 


এ হাদীসে সালাত এবং সশব্দে কিরা'আত করার কথা উল্লেখ হয়েছে। আর এতে তীর শব্দে 
কিরা“আত করায় প্রমাণিত হচ্ছে যে,এটি ঈদের সালাতের অনুরূপ যা দিনের বেলায় বিশেষ সময়ে 
আদায় করা হয়। আর এমনটির বিধান হচ্ছে সশব্দে কিরা“আত করা । অনুরূপভাবে জুমু'আর সালাত 
দিনের সালাতের অন্তর্ভুক্ত এবং তা বিশেষ দিনে আদায় করা হয়, অতএব এর বিধান হচ্ছে, সশব্দে 
কিরা'আত করা । 

বস্তুত এতে প্রমাণিত হলো যে, যে সমস্ত সালাত দৈনন্দিন পড়া হয় না বরং কোন বিশেষ দিনে অথবা 
বিশেষ কারণে পড়া হয় এ সমস্ত সালাতের বিধান হচ্ছে, এতে সশব্দে কিরা“আত করা । পক্ষান্তরে যে 
সমস্ত সালাত প্রত্যহ দিনের বেলায় কোন কারণ এবং বিশেষ সময় ব্যতীত পড়া হয় এর বিধান হচ্ছে, . 
শব্দবিহীন চুপিসারে কিরা“আত করা । সুতরাং আমাদের উল্লিখিত বর্ণনার দ্বারা বুঝা গেল যে, 
ইস্তিস্কার সালাত একটি প্রতিষ্ঠিত সুন্নাত, এটি ছেড়ে দেয়া উচিত হবে না। 

রাসূলুল্লাহ্‌ থেকে এটি একাধিক সনদে বর্ণিত আছে ঃ 


CE 005 54281 8261 ৫11১১ ২:7৭ 3 I EE JE EHTS [১৪০ Vo 


১১৪১০০০০৯১০ Ld ০৮০ Be TN pli ob ০০ ৮৪ UE 
৮০৯২ EF dl JD AA SEIU pie ln) Lisle be sl 


a 


EE ০ প 


i AEE le LY an YOU it ot 


৩০৪০ ও ও ১125533১৯৪১ URS SE EA এও ১০ SL oll 


ঠি Ao 2 Ee ॥ 


ON DEST TATTLE 


Wwww.waytojannah.com 


Contents 


- 


অধ্যায় ঃ সালাত ৬২৯ 


১৬৪ 044১৭ 05 ৩০৯ পি লি এট ০৮8৯ ১৯৩ পে আভা YAY 
USS Sal এন ০০০1 ০৪ 3564৯ ০০৯ ০। 29৩ 
72100, mln de এল 8 4252 5819 55 ১৮1১১ 019৯ ও] ও ১৫ lil 
৪০০৫০০৭1১4৪ ০০০০৩ ০২১১০০৮৪৪০৭ TT aia 
০4114০৮০5৩৪ ৬০ EN sf ৭৪ Yl SIL 
59555508125 bl Hl 00১৯৯৯৩০৯০১ Lt 

sgl 


১৭৬৫. রাওহ ইব্নুল ফারাজ (র) ..... আয়েশা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ 
লোকেরা রাসূলুল্লাহ্‌ প্রঃ -এর নিকট অনাবৃষ্টির অভিযোগ করল । রাসূলুল্লাহ্‌ গু মিম্বার আনতে 
বললেন এবং ঈদগাহে স্থাপন করা হলো । লোকেরা প্রতিশ্রুতিবদ্ধ হলো যে নির্দিষ্ট একদিন তারা বের 
হবে। আয়েশা রো) বলেন, যখন সূর্যের কিরণ প্রকাশিত হলো তখন রাসূলুল্লাহ্‌ প্রঃ বের হলেন। 
তিনি মিম্বারের উপর বসে আল্লাহ্‌র প্রশংসা করলেন তারপর বললেন, আমার কাছে তোমরা তোমাদের 
এলাকার দুর্ভিক্ষ এবং মৌসুমী বৃষ্টিপাত বন্ধের অভিযোগ করেছ। অবশ্যই আল্লাহ্‌ তা'আলা 
তোমাদেরকে তার কাছে দু'আ করার নির্দেশ দিয়েছেন এবং তিনি তোমাদের দু'আ কবুল করার 
প্রতিশ্রুতি দিয়েছেন। তারপর তিনি বললেন ঃ প্রশংসা জগৎসমূহের প্রতিপালক- আল্পহ্রই প্রাপ্য, 
যিনি কর্মফল দিবসের মালিক, আল্লাহ্‌ ব্যতীত কোন মা*বুদ নেই, তিনি যা ইচ্ছা তাই করেন, হে 
আল্লাহ্‌! তুমি-ই আল্লাহ্‌! তুমি ব্যতীত কোন মা*বুদ নেই, তুমি-ই অমুখাপেক্ষী এবং আমরা হলাম 
মুখাপেক্ষী । আমাদের উপর বৃষ্টি বর্ষণ কর এবং আমাদের জন্য তুমি তা অব্যাহত রাখ যাতে একটা 
নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের খাদ্য ও প্রয়োজনের যথেষ্ট হয়। পরে তিনি তার দু'হাত এমনভাবে 
উত্তোলন করেন যাতে তার দুই বগলের শুভ্রা প্রকাশ হয়ে পড়েছে। পরে দু'হাত উঠানো অবস্থায় 
লোকদের দিকে পিঠ ফিরালেন এবং চাদর উলটালেন। তারপর লোকদের দিকে ফিরলেন এবং মিম্বার 
থেকে অবতরণ করে দু'রাক'আত সালাত পড়লেন। তখন আল্লাহ্‌ তা'আলা (আকাশে) মেঘমালা সৃষ্টি 
করে দেন। যাতে শুরু হয় বজধ্বনি ও বিদ্যুৎ চমকানো । আল্লাহ্‌র হুকুমে (মেঘমালা থেকে) বৃষ্টিপাত 
হল। তিনি মসজিদে ফিরে আসতে না আসতে দেখা গেল সবদিকে পানিতে সয়লাব হয়ে গিয়েছে। 
যখন তিনি দেখতে পেলেন যে, (বৃষ্টির কারণে, লোকদের শরীরে কাপড় জড়িয়ে গিয়েছে এবং তারা 
পড়ল । আর তিনি বললেন ৪ আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আল্লাহ্‌ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং 
নিশ্চয় আমি আল্লাহ্‌র বান্দা ও তার রাসূল । 


পা ০৪ ঞ ০ পা পা পা ০ প্‌ পা পু শে রি oz so পপ ক চা সক লাউ তা #20 পেত 

০১৮৯৯41০৮৮০ ০) alli 90 ০৪০ ০৪ ৮৯৩ 0 ০৮৪ ৩১৬০ ml ৮০০৯ -১% 
রা রা প্রা তা z রা 

এস প 4“ 4490/7 ০ 4০৮ tog ০৮ ০ ০৮4০৮ পতি oct ১ ৩০ 


www.waytojannah.com 


Contents 


৬৩০ | | '_ তাহাবী শরীফ 


LEYS ol 253 SED 0৪ ৩৪ ০৯ ০৯ EF এ ১ ৪৯ ৩৪ ৪০ 


£ 


hi ১৪1১3 Es 422 ৮১১৩ ২1511 ১০4৯৩০৮৯০৭0 eS (১১ 010 

১ ৪1০ ০০৪19 ৯০৪৪। le ০০৯ 
১৭৬৬. ইব্‌ন মারযুক (র) ..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ একদিন 
ক জু ইত্তিস্কার জন্য বের হলেন এবং তিনি আমাদেরকে নিয়ে আযান ও ইকামত ব্যতীত 
দু'রাক'আত সালাত আদায় করলেন। পরে আমাদেরকে খুত্বা দিলেন, আল্লাহ্র কাছে দু'আ করলেন, 
নিজ চেহারা কিব্লামুখী করলেন, দু'হাত উত্তোলন করলেন এবং চাদর উলটালেন। (উলটাতে গিয়ে) 
চাদরের ডান প্রান্তকে বাম কাধে এবং বাম প্রান্তকে ডান কাধে রেখেছেন। 


সি পি EUG ose Ta SG দিদি 
OORT SOE CAE BT EET RE 


0৯৯ ০:০০ ৪০৯ চপ ANID এ ৭1৮০০ ০৯৭ ১০ ১৫০ ৪৮০ 


95855575452 | ১৪১4 9 ৮৮৪৮ lil cdl 
- 429 
১৭৬৭. মুহাম্মদ ইব্‌ন নো*মান (র) ও সুলায়মান ইব্ন শু'আয়ব রে) ..... আবাদ ইব্‌ন তামীম : 
(র)-এর চাচা আবদুল্লাহ্‌ ইব্‌ন যায়দ (রা) থেকে বর্ণনা করেন, (তিনি রাসূলুল্লাহ্‌ গ্রহ -এর সাহাবী 
ছিলেন) যে তিনি একদিন রাসূলুল্লাহ্‌ গুহই -কে ইস্তিস্কার জন্য বের হতে দেখেছেন। তিনি লোকদের 
দিকে পিঠ ফিরিয়ে কিব্লামুখী হয়ে দু'আ করলেন। পরে নিজ চাদর উলটিয়ে দু'রাক'আত সালাত 
আদায় করেন এবং এতে সশব্দে কিরা“আত করেন। 
২১০ 4১৪,০8১ এল ০৪ ৬১০৪৯ 50৪ ৯5 92 01 0৮8০১218৯7৮ 
০৫৯11 ১৫১০১] 401 ০8৪ ১১০০৪ 
১৭৬৮. ইউনুস রে) ..... ইবন আবী যি’ব (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত 
করেছেন, কিন্তু তিনি “সশব্দে কথাটি উল্লেখ করেন নি। 
ব্যাখ্যা ' | 
এ সমস্ত হাদীসে সালাতের সাথে সাথে খুত্বা*র উল্লেখ করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে, 
ইস্তিস্কার (সালাতে) খুত্বা রয়েছে। এ তবে রাসূলুল্লাহ্‌ হরুহই -এর খুত্বা কখন ছিলো এ ব্যাপারে 
মতবিরোধ আছে । আয়েশা (রা) এবং আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াযিদ (রা)-এর হাদীসে সালাতের পূর্বে-তিনি 
খুত্বা প্রদান করেছেন বলে ব্যক্ত হয়েছে। পক্ষান্তরে আবু হুরায়রা (রা)-এর হাদীসে ব্যক্ত হয়েছে যে, 
তিনি সালাতের পরে খুত্বা প্রদান করেন। 


www.waytojannah.com 


Contents I 
অধ্যায় ঃ সালাত | ৬৩১ 


ইমাম তাহাবী (র)-এর যুক্তিভিত্তিক দলীল 

হয়। দু'ঈদের সালাতে দেখি, এতে খৃত্বা প্রদান করা হয় সালাতের পরে । আর রাসূলুল্লাহ্‌ ই 
অনুরূপ করতেন । ইস্তিস্কার খুত্বা উল্লিখিত দু'খুত্বার কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ তা আমরা খতিয়ে 
দেখার ইচ্ছা পোষণ করেছি । তাহলে ইস্তিসকার খৃত্বার হুকুমকে উক্ত খুত্বার হুকুমের সাথে মিলাবার 
প্রয়াস পাবৌ। আমরা জুমু'আর খুত্বাকে ফরযরূপে দেখতে পাই, আর জুমু'আর সালাত খুত্বার 
সাথে সংযুক্ত না হলে জুমু'আ জায়িয হয় না। কিন্তু দু'ঈদের খুত্বা এমনটি নয়, যেহেতু দু'ঈদের 
সালাত খুত্বা ব্যতীতও জায়িয হয় । আর ইস্তিস্কার সালাতও খুত্বা ব্যতীত জায়িয হয়। তুমি কি 
তাহলে তার সালাত জায়িষ হয়ে যায় কিন্তু তার খুত্বা পরিত্যাগ করাটা সঠিক নয়। অতএব 
ইস্তিস্কার খুত্বা জুমু'আর খুত্বার বিধান অপেক্ষা দু'ঈদের খুত্বার বিধানের সাথে অধিক 
সাদৃশ্যপূর্ণ । সুতরাং ইস্তিস্কার সালাতের খৃত্বার স্থান দু'ঈদের সালাতের খুত্বার স্থানের অনুরূপ 
হওয়াই যুক্তিযুক্ত । এতে প্রমাণিত হলো যে, ইস্তিস্কার খৃত্বা সালাতের পরে, পূর্বে নয়। আর এটিই 
আবু ইউসুফ রে)-এর মায্হাব। 

ইস্তিস্কার সালাত (সশব্দে কিরা“আত করা) এমন সাহাবী থেকে বর্ণিত আছে, যিনি রাসূলুল্লাহ্‌ সহ 
-এর পরে জীবিত ছিলেন। তিনি ইস্তিস্কার সালাত আদায় করেছেন এবং সশব্দে কিরা“আত 
করেছেন। 


৯৭ চলা ES 00 2505 DR EE JUG Lak Yl GS 0645 CES via 
নি 
০ 


১৭৬৯, ফাহাদ (র) .. রা আবু ইস্হাক রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ৪ আবদুল্লাহ্‌ ইব্ন 
ইয়াযিদ (রা) ইস্তিস্কার জন্য বের হলেন। আর তিনি রাসূলুল্লাহ্‌ গ্রহ -এর দর্শন লাভ করেছেন। 
রাবী বলেন, তার সাথে বারা ইব্‌ন আযিব (রা) এবং যায়দ ইব্‌ন আরকাম (রো) বের হয়েছেন। আবু 
ইস্হাক (রে) বলেন, আমি সেদিন তার সাথে ছিলাম । তিনি মিশ্বার ব্যতীত নিজ বাহনের উপর দাড়িয়ে 


ইস্তিস্কা, ইস্তিগফার করেছেন এবং দু'রাক'আত সালাত আদায় করেছেন। আর আমরা তার পিছনে 
77777775777 


টার 10775577778 40০০ | 


& (| 


www.waytojannah.com 


Contents 


৬৩২ EK তাহাবী শরীফ 


১৭৭০. ইব্‌ন আবী দাউদ রে) ..... যুহায়র (র) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ উল্লেখ 
করেছেন। কিন্তু তার হাদীসে একথাটি উল্লেখ করেননি যে, আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়ািদ রো) অবশ্যই 
রি 


9৩০০৩ 


১৭৭১, ইব্‌ন মারযূক রে) রর আৰু ইসহাক (র) থেকে বর্পনা করেন বে, তিনি বলেছেন $ আবদুন্রাহ্‌ 
ইব্‌ন ইয়াধিদ (রা) কুফা (শহরে) ইন্তিস্কার সালাত পড়ার জন্য বের হন এবং তিনি দু'রাক'আত 
সালাত আদায় করেন। 


প্রথম খণ্ড সমাপ্ত 


ইফা-২০১৩-২০১৪-প্র/১৯১ (উ)-৩,২৫০ 


www.waytojannah.com 


